‘© 


THE 
ASUTOSH SANSKRIT SERIES 





UNDER THE GENERAL EDITORSHIP 


oF 


THE ASUTOSH PROFESSOR AND HEAD OF THE 
DEPARTMENT OF SANSKRIT, i 


UNIVERSITY OF CALCUTTA 





UNIVERSITY OF CALCUTTA 
. 1955 








© 
_. ॥নিরুক্তম্॥। 


YASKA’S NIRUKTA 


Part 1 


7 OF: ৬ 





a & 
~~ 


With Bengali Translation and Notes 
Eprrep By 
AMARESWARA THAKUR, M.A., PH.D., 


Retired Head of the Department of Sanskrit, 
University of Calcutta 





UNIVERSITY OF CALCUTTA’ , 
4 1955 * রি 


Le 











SIR AsutosH MOOKERJEE 


© 


] 
i 


weer মহীয়্ে 
OT YT aT 





FOREWORD owl) 


It gives me nnqualified satisfaction that the entire fext of 
Yaska's Nirukta with Bengali translation, cfitical notes, etc. is going 
to be published as the Asutosh Sanskrit Series, No. V, which bas been 
ably edited and translated by such an eminent Sanskrit scholar as 
Dr. Amareswara Thakur, M.A , Ph.D., who has just retired from — 
the University of Calcutta as Head of the Department of Sanskti 
after more than forty-two years’ experience of teaching and — 
research ineinding thirty-five years’ service in the University. I 
must heartily congratulate the editor of the work for bis valuable 
production that is sure to throw much light on this etymological __ 
subject, and consider myself fortunate to have the privilege of writing — 

















a foreword on this as the General Editor of the Series. I like to” 
thank in this connection, my friend and colleague Pt. Narendra 
Chandra Vedantatirths, M.A., the Secretary of the Series, who-has 





creditably managed to have the work, included and printed in ‘this 
Seri 





The Nirukta was first edited by R. Roth, Gottingen, 1852; with 
commentaries and useful indexes by Satyayrata Simasramt in Bibl. 
Ind., 1882-91; with the Commentary of 79918508587 Val. I, Adby. 
1-6, edited by V.K. Rajavade, AnSS. No. 83, 1921. Late Prof. 
Laxman Sarup translated the work into English ond’ published it 
from the Panjab. Dr. Thakur has utilized all these, here, and 
critically explained everything in lucid and clear language, It is 
expected that both students and teachers cf Sanskrit will find in it an 
excellent and valuable pubiication. 

No students of Sanskrit can do without Nirukta. If contains 
the philology of tie language both Vedic and cl al) and every “ 
student of Sanskrit shovld read, re-tead and inwardly-aigest it sg, 
that he may have perfevt command over the lang ‘A student 
who has no knowledge of the Nirukta cant @xpatbig-mi¥e a perfect 
command over Sanskrit, he is sure to falter at every step. 


Comp. 











নহা” মা” 1-1-২২২ 
৪০৪5 ৪, + ১০ 













to Yaska, Really, the v ly a commentary to these 
lists of words, composed by the descendants of the ancient sages, 
as Yaska Himself says, for the easier understanding of the 








section Naighantuka-kinda consists of three lists in 
which Vedic words are collected under certain main ideals. ‘The 
‘second section Naigawa-kinds or Aikapadika contains a list of 
ambiguous and specially difficult Vedic words. The third section 
Daivatakinda supplies a classification of the Vedic gods according 
‘to the three regions, earth, sky and heaven. $. K. Velvalkar (Proc, 
800১, pp. 110) has shown that it is possible, with the help of the 
 Nighantus, esp. the Aikapadika list, to distinguish literary strata: in 
"the Rgveda. Velvalkar dates Yaska’s Nirukta from the 7th 
“century B.C. This is very likely although we are not quite certain on 
“ thig’point. We have no idea how much earlier the Nighantus may be. 
Prof M. Winternitz, in his History of Indian Literature, as 
translated, Vol. T, p. 288 says, ‘Certain it is that Yaska had many 
predecessors, and that his work, though certainly very old and the 
oldést existing Veda-exezetic work, can nevertheless only be 
“regarded as the last, perhaps also the most perfect, production of the 
Jiterature of the Vediaga Nirukta’’. 

~ Teoacléde with the hope that a student of Sanskrit literature 
| who will study this critique of the linguistic speculations, will have 
“no ground for complaint on the paucity of helpful literature for 

the study of Yasks's present work which is undoubtedly one of the 











| 
॥ 

















outstanding works on the problem. i 
উনি Haves, Z Asprosm Sastnr 
হল 3 AsutoshgProjessor and Head of the 
September LAI. Department of Sanskrit, 6. U. 
0 0 














PREFACE - 








Yaska's Nirukta is a great book. It is the most important of all 
the Vedaiigas. Without it the Veda would Lave been ina large measure 
unintelligible. Lakshman Sarup, a great scholar of international 
renown, has done a great service to the cause of Sanskrit learning 
by publishing Skandasvamin’s Commentary on the Nirukta for the first 
time. Skandasvimi is a predecessor of both Devarajayajvan and 











| Durgicarya and his commentary besides being simple is of special 
4 importance in understanding the text. Lakshman Sarap’s another 
monumental work is the complete English translation of the Nirulta 


with a learned introduction. The Nérukta has also been translated __ 
into several Indian languages. There has nol been, bowever, any 
ion of the work with Bengali translation and notes. To remove 
this want T undertook to translate the work into Bengali. ‘The 
translation became complete five years ago. Partsof ny work appeared 
in two Bengali journals—“‘Surabbarati’’ edited by Professor Kshitish 
Chandra Chatterji and “Bangasti"” edited by the Metropolitan Printing 
and Publishing House. The kind reception of what appeared in 
print by scholars aud students encouraged me and I was eager to 
see my work published in a book form. T approached the Calcutta 
University with a request to publish the work. Justice Sri Rama- 
prasad Mookerjee, President of the Sanskrit Publication Committee 
who takes a genuine interest in the Sanskrit learning of the University 
and my friend Dr. Satkari Mookerjee, the then Asutosh Professor 
of Sanskrit, were kind enough to entertain my proposal and the work 
was accepted for publication in the Asutosh Sanskrit Series. My 
heartfelf thanks to them. 

The first part of the’ work comprising the first two adhydyas 
being published. A glface at the qontents ( বিধয়ন্থগী ) will show 
the importance of theseytwe chaptey. My transjation bas- been — 
mostly literal. But it is a well-know?fact that a Iiters! translation 
is not always sufficient for clear understanding, specially of a 
technical book like the Nirukta. So Ihave added explanations and 
notes. I have tried also to coinpare and criticisé at places: bo far 
as the explanation of tlie Vedic mantris is concerted, I have always 

























iy 















t lowed Yiska as closely as possible. I have often consul) Siyana | 
Ys “The commentaries of Durgicirya and Skandasvam!, the two 
“standard commentar jes, have been of special help to me and I have 
“extensively used them. 
‘preparing the work I bave consulted all the printed editions | 
the Nirukta. I mays mention here that the edition of Satyavrata | ] 
© Simaérami, the great Vedic scholar of Bengal, is still the best of 
al editions. and his fcot-notes are of special value. It is quite possible 
tI have committed errors and mistakes and I crave the indulgence 


৮ 


to the Nirukta and its author along with an elaborate index will be 


AMARESWAR TUARUR 


"An introduction containing all important information in regard) — 











ead 





প্রথম অস্থ্যান্স 


বিষয় 
প্রথম পরিচ্ছেদ 
সমান্ায়। সমাস্বায়ই নিঘন্ট,, নিঘস্ট, শব্দের অর্থ, নিষস্ট,র স্বরূপ 
চারি শ্রেণীর পদসমূহ, আখ্যাত ও নামের লক্ষণ । ওুদৃদ্বরায়ণের মতে বাকা, পদ 
বা বৰ্ণ অনিত্য । 
দ্বিতীয় পরিচ্ছেদ- 
উ্বরায়ণের মত সত্য বলিয়া! গ্রহণ করিলে কোথায় কোথায় অস্থপপত্তি 
হয়? এদুদ্বরায়ণের মতের উত্তর। দেবতাদিগের সহিত ব্যবহার সিদ্ধির উপায়। 
তৃতীয় পরিচ্ছেদ 
ag ভাববিকার ও তাহার আলোচনা | 
চতুৰ্থ পরিচ্ছেদ 
mate ভাববিকার ae ভাববিকারেরই segs | উপসর্গের অর্থবত্তা 
সম্বন্ধে শাকটায়নের মত, গার্গোর as) বিভিন্ন উপসর্গের অথ । 
দ্বিতীয় পাদ > 
প্রথম পরিচ্ছেদ 
নিপাত, ‘নিপাত’ শব্দের অর্থ, বিভিন্ন নিপাতের অর্থ ও উদাহরণ। 
উপমার্থক নিপাত, কর্স্মোপসংগ্রহ নিপাত, সমৃচ্চছাক নিপাত, বিনিগ্রহাখীয় 
নিপাত, বিচিকিৎসাবীয নিপাত। ‘aay নিপাত বিচিকিৎসার্থীয়। ৮ 
দ্বিতীয় পরিচ্ছেদ 4 
ৰুনম্‌'-নিপাত-সম্বলিত xa) ‘Ray এই নিশাত পদপূরণার্থকও হয়। 
তৃতীয় পরিচ্ছেদ » 
ay নিপাতের প্রদপূরণার্থু etal facets নিপাত--সীম্‌। 
“ক শব্দের অর্থ । 





১-১৩ 


১৪-২১ 


২২-২৮ - 


২৯-৩৮ এ 


৩৯-৬৩ 


৬৪-৬৯ 


৭০-৮৪ 





Fee 


7 ew 2 পৃ 
চতুর্থ পরিচ্ছেদ ৮৫-৯৫ 
_ শট শব্দের বিনিগ্রহাখীহত্ব প্রদর্শন। কাহারও কাহারও মতে ‘তব 

1 শব্দ নিপাত; এই মতের খণ্ডন | 
পঞ্চম পরিচ্ছেদ - ৯৬১০৬ 


বৈদিক am উল্লেখপূর্ধাক ey শব্দের নিপাতত্ব-থণ্ডন। “SY নিপাতের 
অর্থ । পদপুরণার্থক লিপাত-_কম্‌, Fa, Bs, উ। 
ষষ্ঠ পরিচ্ছেদ ১৪৭-১১১ 
toy নিপাতের পদপূরণত্ব-প্রদর্শন। “Ha নিপাতের পদপূরণন্থ- 
প্রদশন॥ ‘ইং’ নিপাতের পদপূরপন্ব-প্রদর্শন । “উ” নিপাতের terete 
Py প্রদর্শন | Ba’ নিপাতেরও পদ্পূরণার্থত্ব আছে। ‘cay নিপাতের ae 
_ সপ্তম পরিচ্ছেদ ১৯১২-১১৬ 
‘ay নিপাতের অর্থ ও প্রয়োগ। ‘a cov নিপাত ও তাহার 
© owt নিপাতের অর্থ বহু হইতে পারে। 
তৃতীয় পাদ 
প্রথম পরিচ্ছেদ ১১৭-১২৩ 
Et: নাম-সাখ্যাত-উপসৰ্গ-নিপাতভেদে পদসমূহ চারি প্রকারের । সমস্ত 
নাম স্মাখ্যাতজ-__ইহাই শাকটায়নের মত। গার্গা এই মতের বিরোধী | 
গার্গ্যক্তৃত শাকটায়নের মতের প্রতি আক্ষেপ-প্রদর্শন | 
দ্বিতীয় পরিচ্ছেদ ১২৪-১২৯ 
গার্গ্যকতৃক শাকটায়নের মতের প্রতি আক্ষেপ-প্রধশন। 
তৃতীয় পরিচ্ছেদ « = ১৩০-১৩৯ 
5 আক্ষেপসমূহের যথাযথ উত্তর প্রদালপুর্ব্বক গার্গ্যের মতখগ্ন | 
২... চতুর্থ পরিচ্ছেদ - = 4 > 
নিক্ুক্তশান্তের প্রয়োজন ।' frente হইতে বেদমত্রের অর্থ অবগত 
হও ate! মন্ত নিরর্থক ইহাই কৌৎসের মত কৌৎলমতের বিবৃতি । 
পঞ্চম পরিচ্ছেদ 7 ১৪৮-১৫৬ 
= কৌৎসমতের toa এবং মনের অর্থবত্তা-স্থাপন | * 3 


ন 
[ 

















wile us 


নিব \ পৃষ্ঠ 
ষ্ঠ পরিচ্ছেদ ১৫৭-১৬৩ 
নিকুকশাস্ত্ের অপর প্রয্বোজন পদবিভাগ-জানে সাহায্য করা। ৮ 7. + 
afesta (সন্ধির) লক্ষণ। নিরুক্রশান্ত্রের অপর প্রয়োজন কোন্‌ দেবতা 
কোন্‌ মন্ত্রের স্তত্য তাহা! fata zai! রি 2 
সপ্তম পরিচ্ছেদ ১৬৪-১৬৫ 
অন্ঞানের নিন্দা ও জ্ঞানের প্রশংসা | ; 
অষ্টম পরিচ্ছেদ ১৬৬ ১৬৯ 
micas নিন্দ। ও জ্ঞানের প্রশংসা। 
নবম পরিচ্ছেদ ১৭০-১৮১ 


by 
জানের প্রশংসা ও জ্ঞানের নিন্দা। বেদ, নিঘণ্ট, এবং wate 

বেদাঙ্জের আগম-প্রদর্শন। নিকক্রের প্রকরণ তিলটা__নৈঘপ্ট,ক প্রকরণ, 

নৈগম বা একপদ্গিক প্রকরণ, দৈবত প্রকরণ | 





fasta sects 
প্রথম পরিচ্ছেদ ১৮২-১৮৯, 
নির্বাচনের বা ব্যাখ্যার উপায়-প্রদর্শন। ats 
দ্বিতীয় পরিচ্ছেদ 
নির্ধচনের বা ব্যাখ্যার উপায়-প্রদর্শন। 
তৃতীয় পরিচ্ছেদ * ২০২-২১০ 


ware সমাস--রাজপুরুষ। “পুক্রয' শব্দের অর্থ । অনেকপদ সমাসের 
দ্বিতীয় উদাহরণ _-বিশ্চকজাকর্য। তৃতীয় উদ্দাহরণ--কল্যাণবর্ণজ্ধপ । কোন্‌ 
পদের এবং কাহার নিকট নির্বচন নিষিদ্ধ । কাহার লিকটই বা নির্কচন বিধেয়। 


চতুর্থ পরিচ্ছেদ | ২১১ ২১৩ 
শাস্তার্থ কাহার নিকট প্রান্ত তদর্থে শাস্ত্রীয় প্রমাণ । a 
পঞ্চম পরিচ্ছেদ : ধা “) Be =" 
states বিশেষ ব্যাখ্যা আর্থ । “গে।' শব্দের এবং ততঞরসঙ্গ SAL 
শব্দের TG ; 
ষষ্ঠ পরিচ্ছেদ ins ০ 





ধগ্ো' শব্দ । “ont শব্দ রন্মিবাচক। 








বিষয়সূচী 


fr £ 


_ সপ্তম পরিচ্ছেদ 


‘ca শব্দের রশ্মিবাচিত্বে প্রমাণ । সমাননির্ব্নচন ও নান! নির্বাচন শব্দ । 
fafsarts শব্দের নির্কাচন__“নিঞ্ধ তি? শব্দ। 





অষ্টম পরিচ্ছেদ 
‘নিঞ্ধ তি'-শব্দসঞ্ছলিত az 1 ‘faa তি’ শব্দের দুই রকম অর্থ । দেবতা- 
জ্ঞানে মন্ত্রের অর্থজ্ঞান অপেক্ষিত-_আখ্যায়িক!। 
নবম পরিচ্ছেদ 


cma ন্র্থবোধ দেবতাপরিজ্ঞানে সহাহক-এতদর্থে প্রমাণ। 


দশম পরিচ্ছেদ 


‘feat শব্দ । safer শব্দ । om শব্দ । “সমুজ্র' শব্দের অর্থ 
শন্তরিক্ষ এবং জলরাশি। » 


2 একাদশ পরিচ্ছেদ 


৮৮. 


tray? শব্দের উভযাধথনব-প্রদশন । “ঝষি' শব্দের বুৎপত্তি। দেবাপি 
্বষি প্রার্থনার দ্বারা বৃষ্টিলাভে সম্থ। 


steal পরিচ্ছেদ 





দেবাপির ক্বৃতিত্ব। A 


ত্রয়োদশ পরিচ্ছেদ 


‘আদিত’ শব্দ । ‘ohne শব্দের বিভিন অথ 


চতুর্দশ পরিচ্ছেদ 


tag! শব্দ, “পি শব্দ, ‘নাক’ শব্দ, ‘বিষ্টপ! শব্দ এবং “নভস' শব্দ 
সআদিত্যবোধক ৮ . 


পঞ্চদশ পরিচ্ছেদ - 


tafe শব্দ | দিডলামপম্হ। “it শব্দ £কাষ্ঠা' শব্দের এক 
অর্থ জল। 5 VA 


যোড়শ পরিচ্ছেদ - 


sayy শব্দের জলবাচিত্ধে প্রমাণ । "বত শব্দ ও তাহুর নর্থ । 


১8 


fart pred A দে এতে প্রাণ ‘gat শব্দের ব্যুৎপন্তি। 


শা] 
২২৭-২৩৩, 


২৩৪-২৩৯ 


২৪০-২৪৪ 


২৪৫-২৫১ 


২৫২-২৫৬ 


২৫৭-২৫৯ 
২৬০-২১৫ 


২৬৬-২৭২ 


২৭৩-২৭৫ 


২৬-২৮০ 


২৮১-২৮৪ 


4 








loud পৃষ্ঠা 
অষ্টাদশ ২৮৫-২৮৬ = 
‘রাত্রি’ re স্‌” শব । 
উনবিংশ পরিচ্ছেদ 
জোতিঃসমূহের মধ্যে উষারই শ্রেষ্ঠত্ব । 
বিংশ পরিচ্ছেদ টী 


Bata সঙদ্ধে অপর মন্ত । Ba রাত্রির অপর কাল। ‘অহ শব্দ। 











একবিংশ পরিচ্ছেদ ২৯৬২৯৯ 
উপপদ-সংযোগে "আহঃ শব্দ রাত্রি এবং দিন উভয়কেই বুঝাইতে 
পারে। মেঘনাম। % 
দ্বাবিংশ পরিচ্ছেদ ৩০০-৩০৩ 
মেঘের শ্রেষ্ঠত্ব । পর্্বন্ত, বায়ু এবং ক্াদিত/ এই তিন দেবত। পৃথিবীন্থ 
ওষখিসমূহকে পরিপক্ক করেন। 
ত্ৰয়োবিংশ পরিচ্ছেদ ৩৪৩৪৫, 
বাঙ্নামসমূহ | ‘বাক্‌’ শব্দ সমানার্থক ‘সরস্বতী’ শা নদীরও বোধক। 
চতুর্বিবংশ পরিচ্ছেদ ৩০৬৩১৩ = 
*সবনবতী। শব্দের নদীবোধকত্বে প্রমাণ। ‘উদক’ শব্দ । “নদী শব্দ । 
বিশ্বামিত্ৰ খযিলম্দ্ধে আখ্যায়িক1। ant 
পঞ্চবিংশ পরিচ্ছেদ. . ৩১৪-৩১৮ 
বিশ্বামিত্রকৰ্তৃক নদীর স্তব । 
ay fae পরিচ্ছেদ *৩১৯-৩২১, 
নদীগণের উত্তর প্রদান এবং বিশ্বাদিত্রকে প্রত্যাখ্যান । 
অপ্তবিংশ পরিচ্ছেদ ২২-৩২৫ 
অবহশযে নদীগণের বিশ্বামিত্রের প্রতি সন্তোষপ্রকাশ। ‘অশ্ব’, শব্দ। 
“অশ্ব শব্দ সমানার্থক “দিক” Te | is 3 
d *, ৩২৬-৩৩০ 


অষ্টাৰিংশ পরিচ্ছেদ 
অশ্ববাচক ‘দবিক্রা-শব্দসম্থলিত বৈদিক ax) বিছিন্ন দেবার 
অস্বমনুহের বিভিন্ন নাম। দীথিমান্‌ পদার্থের ভিন্ন fem নার্ম।  - 





C1845. < ae TAME 











© 


SES 
আশ্বঃ ET আহলায়নগৃহাস্থত 
ডি উপাৰি স্তর 
শখ সং ক্খেদ 
ae প্রাতি ক্ক্প্রাতিশাখ্য 
aa ean ares 
কাং সং কাঠকসংহিতা 
কৌ + কৌধীতকি ব্রাহ্মণ 
জৈ সু, ৰৈ হৈমিনীয za 
tom = তৈত্তিরীয় আরণ্যক 
te সং, tafe সং তৈত্তিরীয় সংহিতা 
LE ছর্গাচাখ্যক্রত টাকা 
দে দেবরাজ 
৮82 নিঘণ্ট, 
faq few 
নিঃ বিঃ নিকক্তবিরৃতি 
তায় দঃ দর্শন 
পা, পাঃ পাণিনি 
mz am ০ 
মহানা উ মহানারায়গোপনিযৎ 
মান coh স্থ মানব hem 
মৈ সং, মৈহ সং মৈত্ৰায়ীয় সংহিতা 
ৰা সং, বাঃ সং, বাজ সং বাজসনেয়ী সংহিতা 
sal areata 
“as শ্বেতান্বতরোপনিযৎ 
(সি কৌ, সিঃ কৌ সিদ্ধস্থকৌমুদী 
* স্তঃ প্ৰাঃ, সবন্দ een 
লক্ন্বরূপ 


© LAS, Sarup 








সমাঙ্গায়ঃ সমাল্গাভঃ ॥ ১ ॥ 

সমাযায় ( শব্দস্যটি ) লমায়াতঃ (aes ব! সঙ্কলিত-__০9/77008৭, অথবা WEG যা 
পঠিত )-_-হইয়াছে। সমায্ায়=সম্+ আ+ রা+ ঞ্‌, (কন্মণি)। সম (সমাক্‌ )" আ 
(মৰ্ঘণাদ! বা পরিপাটীর সহিত) দ্ান বা অভ্যাস করা হয় যাহা--ইহাই হইল “পাস . 
শব্দের যৌগি অর্থ । * এই স্থলে সমায়ায় শব্দে গৰাকি (গো হইয়াছে আদি যাহার ) 
দেবগন (cant জইযাছে অন্ত বা শেষ যাহার ) শব্ষলম্িকে নুঝাইতেছে; যেগকে 
বুঝাইতেছে না। * সমায়াত-সম্+ অ+ সা+ ক্র ( কণ্মণি )। সম্‌ (সমাক্‌ ) বা (মর্যাদা 
ব| পরিপাটীর সহিত ) are ( অভাস্ত অর্থাৎ paises কর্তৃক সঙ্কলিত করিয়া পঠিত * বা 
প্রাচীন কৰিগণ কৰ্তৃক অধ্যাহাত্মক এক আঢারে ( গুকশিশ্প-পরস্পরাগত নিঘণ্ট.নামক শালে ) 
adas অর্থাৎ সঙ্গলিত (Bett হইল ‘সমায়াত' শব্দের প্রক্নতি-প্রতায়গত অথ । 

অন্তুবাদ_বৈদিকশব্দসমূহ ( গ্ৰন্থাকারে ) সঙ্গলিত ( হইয়াছে )। 





31 সম্াতে ween (পরিপাট।) sis মামা (হঃ)। é 
২) লিট, বা Geren প্রথম শব্দ-গো, অন্যা শ্দ_ বেবগরী। mate শব্দে ‘core বাকি 
এখানে এই শাটার অর্থ বের নহে। সম্মান গবা পরা; শখসমূহ উচু, ন বে? (দঃ 1: ) 

৩ অনা totter পঠিত Bar | সা) । 

৪ বাৰ্ণ once নিত প্রাচীন কৰিগণ নিকাব এছে Sereda নৈরিকশবপহহের বিদেশ 
‘ofan দিছেন নিট পচা Te আছে। এই নিন নাম সমাগায। বলা বার, অন্দাচীন 
মগ aoa কোন sera নাম দয়াদার হইতে পারে না, FF ভি বা নাগোছাছৰণনপ্াশানী 
শাল হুবেন একনজরে সক ইতর CE) £ 








[ 9.9.3.9 





A ব্যাখ্যাতব্যঃ ॥ ২ ॥ / 
সঃ ( তাহা-_সেই সমায়ায় বা বৈদিকশব্দসমূহ ) ব্যাখ্যাতব্যঃ (ব্যাখ্যার যোগ) ), অথবা 
*_ সঃ ( তাহাকে ) ব্যাখ্যাতব্যঃ (ব্যাখ্যা করিতে হইবে )। 
tesa? এই পদটীতে তব্য eters হইয়াছে, অহ অর্থাৎ ইহার যোগ্য এই অর্থে । 
কাছেই 'বাখ্যাতব্যঃ’ এই পদটীর “অর্থ 'বাাখ্যার ঘোগয' । যাবৎ বৈদিকশব্দসমূহের অর্থজ্ঞান 
না হয় তাবৎ বেদমস্রের অথ পরিশ্দুট হইতে পারে না। মত্রার্থজ্ঞান শব্দার্থজ্ঞানকে অপেক্ষা 
করে, কাজেই শব্দের কি অর্থ তাহা জানাইবার জন্ম তাহার ব্যাখ্য। করা কর্তব্য। * 
ব্যাখ্যাতবা__-এই পদটীর মধ্যে আছে “বি' একটা উপসর্গ এবং ‘আধ্যাতবা’ একটা gre ae | 
be ৰি’ Borie অৰ্থ -বিভাগপুৱ:সর অর্থাৎ, সমাস্নায়ের মধ্যে এইগুলি “নাম' এইগুলি 
. পাখ্যাত', এইগুলি ‘উপসৰ্গ, এইগুলি ‘নিপাত’, ইহা *সামান্লঙ্ষণ', ইহা ‘বিশেষলক্ষণ’, 
এই সমস্ত শব্দ 'একাৰ্থ’, এই সমস্ত শব্দ ‘অনেকাখথ', এই সমস্ত শব্দ “অবগতসংস্কারঠ (অর্থাৎ 
[- এই সমস্ত শব্দের ব্যংপত্তিগত অর্থ জ্ঞাত ), এই সমন্ত শব্দ ‘অনবগতসংস্কার' ( অর্থাৎ এই 
সমস্ত শব্দের বুৎপত্তিগত অর্থ জ্ঞাত ace), ইহা ‘অভিধান’ ( শব্দ ), © Ret 'অভিধেযা 
(শব্দের অর্থ ), ইহা 'আভিধানের নিচ ( অর্থাৎ এই ধাতু বা শব্দের উত্তর এই প্রত্যয় 
করিয়া শব্দটী feta হইয়াছে )__ পরিপ্ছুটভাবে এই সমস্ত দেখাইয়।। 'আখ্যাতবা” শব্দটীর 
we 'নির্ব্তৰঃ’ সৰ্থাৎ নিঃশেষে বলিতে হইবে । * 
০ এখানে BRAY এই যে, অনেক শব্দ যাহা সমাগত নহে ( কিন্তু যাহা বেদে আছে এবং 
অন্যান্য নিকক্কে হয়ত যাহার WTR ব| কখন আছে ) তাহার IMTS বান্ধ করিয়াছেন। 
eae, কর্ণ, দক্ষিণ, লক্ষ্মী, নিঘণ্ট,, ভজ, অধঃ প্রভৃতি শব্ধ । Bete মনে রাখিতে 
__ হুইবে থে, সমস্ত সমাপ্রানাহ্‌ শব্দের সমাত্ান ব। কখন সপ্ভবপর নহে, কারণ সমাঘানার্হ শব্দ 
. অসংখ্য। যে সপ্ত শব্দ সমায়াত হইয়াছে তাহার সাহাযোইবুদ্ধিমান্‌ মেধাবী পাঠক aa 
{ৰোধ করিতে পারিবেন। 
জন্ুুবাদ__সেই সমায়া় ব্যাখ্যানার্ছ বা তাহার ব্যাখ্যা করিতে হইবে। 
তমিমং সমাস্থায়ং নিঘণ্টব ইত্যাচক্ষতে ॥ ৩॥ = 


[১ তমিমং লারা ( সেই এই সমাাহকে ) নিঘণ্টবঃ ইতি ( নিঘন্ট.সমূহ বলিচা ) stones 
J TUE heal 


> sof স্াচ। Gree Ea) aniatenenaedareaferwne বাৰান্ধ সে tet 
erat: পুথি নাৰগ্ৰাতে ন steeaidefenrdets | জাতে তু ভৰতোৰ। শিলানাং erat 
প্রনিন্ধযাদেন । weal নর্থ ুতিপ্ানপরতিবদহাৎ স ব্যাখ্যানাহ (দঃ AE) | * 

. শব্দগুলি সন্ধি ও সম Stat পর্যসর সংশিষ্ট, 2452 
শরদর্শনে্রক্যা্যার কায হয। হও ছঃ 31৯ 














১.১.১.৫ ] প্রথম অধ্যায় ‘e- 


অসবাদ আচাৰ্য্যগণ ) এই (শব্সমূহাঞ্মক ) সমাস্থামকে “নিঘস্ট,সমূহ' আখ্যা দিখা 
থাকেন। * + 


নিঘণ্টবঃ wate, নিগম! ইমে Safe ৷ ৪ ॥ 

প্রশ্ন_নিঘন্টবঃ ( ‘নিঘন্ট সমূহ’ এই আখা!) Vas (কোথা হইতে হইল)? উত্তর 
ইমে (এই নিঘণ্ট, সমূহ ) নিগমাঃ ( নিশ্চিতরূপে, প্রনৃতরূপে অথবা নিয়তই মনথাৰ্থবোধক ) 
ভবস্তি ( হইয়া থাকে )। * এ 

প্রশ্ন হইতেছে, গবাদিশব্দসমৃহান্যক সমায়াছের নাম ‘নিঘন্ট” হইল কেন? তাহারই 
উত্তর হইতেছে, ইহার! ‘নিগম’ ঝলিহা। নিগমশাব্দের অর্থ_অরথজ্ঞান-সম্পাদক । তাৎপর্য্য 
এই যে, Faw সঙ্কলিত শব্দসমূহের অর্থবোধ হঈলে মন্তার্থবোধ হইয। খাকে। 

অন্ুবাদ--'নিঘণ্ট’ নাম কোথা হইতে হইল? উত্তর--এই সমণ্ লিঘণ্ট,উ নিগম 
বলিয়া । 

Pan শব্দের ashes গঠন স্পষ্ট করিয়া দেখান হইতেছে-- 








ছন্দোভ্যঃ সমাজত্য সমাহত্য সমান্বাতান্তে নিগন্তব এব 
সন্তে। নিগমনাদ্লিঘণ্টব Gore ইণ্যৌপমন্যবঃ ॥ ৫ ৪ 2 


ছন্দোভাঃ ( বেদসমূহ হইতে ) সমাহৃত্য সমাহৃতয ( পুনঃপুনঃ বা এযরসহকারে সংগৃহীত 
হইয়া ) সমায়াতাঃ ( সঞ্কলিত ) তে ( গবাদিশব্দমৰি ) নিগমনাৎ ( র্থবোধকতাহেতু 
‘নি’ পূৰ্ব্বক গম্‌ ধাতু হইতে ) নিগন্তবঃ এব সন্ত: ( নিগঙ্জসমূহ হইয়াই ais fara’ start 
লাভ করিঘাই) feb (fat সমু ) উচযন্তে (কথিত হয়), ইতি উপমন্তাংঃ ( ইহাই 
ইপমন্তুব ক্মাচাখ্ের মত ) | : 

ধরথ সুত্রে বলা হইয়াছে গবাদিশমাসমূহের নাম “নিঘণ্ট,' হইয়াছে--তাহারা নিগম বলিয়া। 
শট বুঝা গেল না, সেই আন faut সবের eta ও গঠন আরও স্পষ্ট করিয়া দেখান 
হইতেছে গবাদিশন্দসমষটি বেদসমূহ হইতে অতি প্রমরের সহ্যিত বহকাঁলে সংগৃহীত ও 
একত্র সঙ্গলিত হইয়াছে ॥ এই ens অর্থজ্ঞানেন উপর anders "অপেক্ষা করে। 
কাজেই এই ama? নিগমক ( অ্থজ্ঞানকর ) অর্থাৎ ইহাদের বুগমল বা অ্থজ্ঞানকরত। * 





১ নম্ামাতশজসমূহান্দক সম গ্রন্থের নান rset PA, ইহার ache WONT নামও সেইরূপ 
Be কালেই “নিষটব:' এই বহৰচনের উপলততি হইতে TE | hi. se 1 (০1 traticnal 
words) in called 11989569848 (L, 8.)—Nighantur হইলে বোধ হয় ভাল হইত । . 
ক) নিশ্চয্েনাৰিকং ঝা Papi এতে পরিজন: vert atti গন্ন্তি জাপগস্ি, + Format 
নিব এব ই ভৰান্ধি। gore: নিলেন বঙমীগনিতারঃ ইত: ft বাঃ) ৮ 
. 














; © 3 
- 8 নিরুক্ত [১.১.১.৬ 


“আছে। নিগম বাঁ অর্থজানকরতাবশতঃ ইহাদের লাম ota । এই শব্দটা fain হইয়াছে 
‘fy উপসর্গপুর্ক গম্‌ ধাতুর উত্তর ওণাদিক তুন্‌ প্রত) করিয়া (উপাণ sine) এই rw 
শব্দেরই অন্ত আকার 'লিঘস্ট,। গকার স্থানে ঘকার এবং তকার স্থানে Bate হইয়াছে 
“পৃষোদরাদিতাৎ’ । * নিঘন্ট.শব্দের ঈদৃশ ব্যুৎপত্তি ও গঠন উপমন্থব আচার্য্যের অভিমত। 
এই qeefes সপক্ষে ছুর্গাচাধ্য বলেন যে, শব্দ ডিবিধ-_প্রত্যক্ষবৃত্ি, পরোক্ষবৃত্তি এবং 
অতিপরোক্বৃত্তি। প্রতাযক্ষবৃত্তি শব্দের বাৎপত্তি স্পষ্ট, পরোক্ষবৃত্তি শব্দের ব্যুৎপত্তি অস্তর্লীন বা 
গঢ় এবং 'অতিপরোক্ষবৃত্তি শব্দের ব্যুৎপত্তি অবিজ্ঞাত । 'নিগম্ধিতা' এই ah প্রত্যগচৰূত্তি, 
‘fine এই waht পরোক্বৃত্তি এবং ‘নিঘণ্টু' এই শব্দটী অতিপরোক্ষবৃত্তি । প্রতাব্ষবৃত্তি শব্দ 
শরোক্ষবৃত্তি শব্দকে ছার করিয়া বতিপরোক্ষবৃত্তি শব্দের ব্যুৎপত্তি বুঝাইয়া থাকে, ইহাই নিয়ম। 
নিঘণ্ট শব্দের বু/ৎপন্তিতে এই নিয়মের wera হয় নাই । যেহেতু সমাহায় al গবাদিশব্দসমষ্টি 
নিগমচ্ছিতা ( অৰ্থজ্ঞানকর ), সেইজন্ত ইহা fasta’, এবং “নিগন্ত' বলিয়াই ইহা ‘Paes | 


অপি বাহননাদেব wis, সমাহত! ভবন্তি ॥ ৬ ॥ 


_ জপি বা ( অথবা ) আহননাৎ এব ( আহনন অর্থাৎ মৰ্যাদা বা পরিপাটীর সহিত হনন বা 
পাঠ নিবন্ধনই আ| পূৰ্ব্বক হুন্‌ ধাতু হইতে fae হইয়া) we (লিঘণ্ট,সমূহ নিঘণ্ট, 
আখ্যা প্রা্জ হইতে পারে )। * সমাহতাঃ safe (এই favtce শব্দসমূহ একত্র বা 
নিলিতভাবে * পঠিত হইয়া খাকে )। 
cea প্রকারান্তরে নিঘন্ট শব্দের ব্যুৎপত্তি প্রদর্শিত হইয়াছে। অ পূর্বক হন্‌ ধাতু 
হইতে ‘আহস্ধ' পদ fais হইতে পারে। আআ পূর্বক হন্‌ ধাতুর অথ ‘পাঠ ea । “att 
ইদমাহতম্‌', Tea ইদমাহতম্‌'-_ইত্যাদি স্থলে পাঠার্থে আঙ পূৰ্ব্বক হন্‌ ধাতুর প্রয়োগ পরিদৃষ্ঠ 
হয়। wee শব্দের স্র্থ হইবে--যাহাতে শব্দসমূহ একত্র a মিলিতভাবে পঠিত হয় 
( আহন্তন্তে পঠ্যন্তে শব্দসমূহ! যত) নিঘণ্ট, শব্দ এই stew শব্দেরই অন্য আকার ॥ "আআ 
স্থানে নি, ‘হ’ স্থানে ঘ, এবং ‘ত’ স্থানে ট হইয়াছে। * আমরা দেখিতে পাই নিঘণ্ট,তে 





৯ বৰ্ণাগামে৷ বিপু চাপে বর্ণবিকারনাশো | 
aqcetardiforces যোগাতে পঞ্চৰিধা নিরুজন্‌॥ CR) 
বেগানা বর্ণবিপধ্যয়াৎ। 
agentes eect rests পৃোদরন ॥ সিং কৌ *। 2 130 Ee 

oy আাহননং বচনং Site ইতর স্মাও পূৰ্ব হি পার্ক, এতমাৰেৰ “নিঘণ্টৰঃ' এতে an, ন নিগদনাৎ 

(Rm)! < = 
০। একত্র সু বা পঠিত! Berk ( স্বঃ স্বাচ )। ত ie a ৩ 
si নিং বা ইন, স্থানে। হ্ৰক্দোহপি নি জান নিসা হনে, werner inte 
হন্তে; পন (কাচ ক: চা সা 3 











১.১.১.৮ ] প্রথম অধ্যায় £ দু 


গবাদিশবদসমূহ bya পঠিত হইয়া থাকে, কাজেই পাঠাৰ্যক আআ পূর্বক হন্‌ ধাতু হইতে * 
নিঘন্ট শব্দের ব্যংসীত্তি প্রদর্শন faa ক্রিক নহে। দুর্গাচার্যের মতে “লমাহস্ক' শব্দ হইতে" 
নিঘন্ট, শব্দ হইয়াছে। * এই মতে সম্‌+ আ স্থানে হইয়াছে নি। ol 

অন্ুবাদ--অখব! আহনন ( পঠন ) হইতেই ( নিছণ্ট. সমূহ ) লিপ, আখ্যা প্রাপ্ত eat 
থাকে (লিঘস্টুতে ) শব্দসমূহ মিলিতভাবে পঠিত হয ॥ * 


যদ্ধা সমাহৃত| ভবন্তি ॥ ৭ ॥ 


ai ( থৰ!) যত, (যেহেতু ) সমাহৃতা safe ( নিঘণ্ট,তে শব্দসমূহ একত্ৰ সংগৃহীত হইয়া 
থাকে ) [ সেই জন্যই নিথণ্ট র 'নিঘষ্ট, sre) 

আরও একপ্রকারে নিঘন্ট শব্দের ব্যৎংপত্তি এই সুত্রে প্রদর্শিত হইয়াছে। সম্‌4-আা 
পূর্বক হ ধাতু হইতে ates! পদ নিপ হইতে পারে। ES পূর্বক হৃ ধাতুৰ অর্থ 
"সংগ্রহ way | mated, শব্দের অর্থ হইবে ‘teres শব্দসমূহ সংগৃহীত হয় (সমাহ্িয়ন্তে 
শব্দসমূহ! যত্ৰ )। নিথণ্ট,শদ্দ এই সমাহৰ্ড, শব্দেরই রূপান্তর । এইমতে সম্+ আ স্থানে 
হইয়াছে ‘far, ‘হকার ও রকার’ এই উভয়ের স্থানে হইয়াছে ঘণ্‌ এবং ‘ত! স্থানে হইয়াছে ও' 
Bis নিঘণ্ট,তে শব্দসমূহ সংগৃহীত আছে, কাজেই সংগ্রহার্থক সন্+ ন! পূর্বক হৃ ধাতু 
হইতেও find, শব্দের enfants Fea ক্রিক নহে। ms 

অন্ুবাদ-_অথবা যেহেতু শব্দসমূহ ( নিঘ্ট.তে) সংগৃহীত আছে [ তিমিতই নিঘণ্ট্‌ব 
fave sit]! 

নিঘ্ট,শনের ব্যুৎপত্তি পাদর্শিছ হইল। এখন তাহার tas নির্ণাত হইতেছে 


তদ্‌ যান্যেতানি চত্বারি পদজাতানি নামাখাতে cola: . 
নিপাতাশ্চ তানীমানি ভবস্তি ॥ ৮ । 


তৎ ( নিঘন্ট্‌র wat) [অবধারিত হইতেছে ]।+ যানি এতানি (এই ঘে ) চত্বারি 














১ সঃ স্থানে নীত্যোষ নিবুক্তংঃ। আগবিপ্াধান এবাত্যা্কড: মধ্যাৰাৰ্প্ৰকাশনাত ? হস্তে: পাঠাখে বর্ধমান- 
শ্রানেকা্বান, ধাতুনাদ্‌ ৷ ution serene হকারপ্র স্থানে কার: sates Bete অঁধ কোর্ট! 
এডমিন পণ থামীসংঞে সারা পঠিত! cores কবি, wait সমাহতাঃ সমাহন্তৰ:ঃ*এতে সঙ Series 

- পসখাহারব্ণব্যাপত্রিভিনিধন্টৰ ইহুচান্ধে( হ ১1৯) = 
২ PRA পক্ষে নি ইতোষ সম্‌ ‘অ ইতোতচোখ গে স্বানে। wwe হৰতেহঁকাররেফযোখণ,স্োপত্তা 
বিকপ্রতারেন (92 বা: ) । - By 
। সম্বাছাধশন্দপথ্যার প্রসজথচ নিবণ্ট শক্ত ব্যৎপতিকা, ন তু নিখন্ট্‌শব্দস্থার্থতস্বমবধারিতম্‌, seats 





হকি পশম পুস্তক ( হং ১! ৮) নিপা metas ইতি: (নং বিঃ) fete 
তে “তৎপর বিশেষ কোন নর্থ নাই. কোর গর্ব হকাছে মার (তিতির বাকোগন্তালে)। 








7 





1 ১,১১৯ 
(ভারি প্রকারের ) পদজাতানি ( পদশ্রেনী ব। পদসমূহ ) *__নামাধ্যাতে Gah ও আখ্যাত) 


-ভ ( এবং ) উপপর্গনিপাতাশ্ (উপসর্গ ও নিপাত )--তানি (তাহারাই 1 ইমানি ( গবাদি- 
* দেবপত্থান্ত শব্দসমি অর্থাৎ, FAUT ) Safe (হয়) ১ ॥ 


সিঘণ্ট,র স্বরূপ কি অর্থাৎ লিথস্টুতে কি আছে তাহ! এই zon প্রদর্শিত হইয়াছে। 
on চারি শ্রেণীতে বিভক্ত_ন£ম, আখ্যা, উপসর্গ এবং নিপাত । ইহাদের লক্ষণ পরে বলা 


* হইবে । এই চারি শ্রেণীর পদ নিয়াই গবাদি-দেবপদ্রাস্ত শব্দসমষ্টি ai নিঘণ্ট, aes নাম, 
আধ্]াত, উপসর্গ এবং নিপাত-_ইহ। বলিলেই ত শ্রেণীচতুষ্টয়ের বোধ হয়; তথাপি যে 


স্থজে আবার ‘চত্বারি' এই পদটার পৃথক্‌ উল্লেখ হইঘ্াছে তাহার তাংপধ্য--পদসমূহ চারি 
শ্রেণীরই, চারি শ্রেণীর ন্যানও ace, অতিরিক্ত নহে ইহা বুঝান। নাম ও আখ্যাত স্বতস্রভাবে 
অর্থাৎ উপসর্গ ও নিপাতের অপেক্ষ! না রাবিয়াই অর্থ প্রকাশ করিতে পারে, এইজন্য ইহাদের 


Bend হইয়াছে ict; নিপাত এ উপসৰ্গ নিজেদের অর্থ প্রকাশ করিতে নাম « আখথ্যাতের 









i 


অপেক্ষা রাখে, এইজন্য ইহাদের উল্লেখ হইয়াছে পরে। এই স্থত্রে একটা বিষয় Tay এই 
Oh নামাখাতে (লাম চ স্থাখ্যাতঞ্চ) পদটা feapa কিন্তু উপসর্গনিপাতাঃ ( উপসর্গাপ্চ 


২৯ নিপাতাশ্চ) পদটা বহুবচনে sme হইছাছে॥ 'নামাহ্যাতানি উপপর্গনিপাতাশ্চ' অথবা 


‘নাহাধ্যাতে উপসর্গনিপাতৌ ৮*__এইন্প প্রয়োগ কেন হয় নাই, তাহার বিশিষ্ট কারণ 
কিছু আছে কি ন! আমর! বুঝিতে পারি লাই । ৯৯ 

অন্মুবাদ__নিৎন্ট,র wat [ অবধারিত হইতেছে ]। এই যে চারি জেণীর পদ্সমূহ--নাম , 
এ আখ্যা, উপসৰ্গ ও নিপাত-_তাহারাই Bey অর্থাৎ গবাদি-দেবপরান্ত শব্দসমষ্টি বা FANG । 


তটৈতন্ামাখ্যাতয়োল ক্ষণং প্ৰদিশস্তি ॥ ৯ 


[ আচাধ্য } তত্র (তাহাদের অর্থাৎ লাম, আখাত, উপসর্গ ও নিপাতের মধ্যে 
নামাধ্যাতয়োঃ (নাম এবং আখ্যাতের ) লক্ষণং প্রদিশস্তি ( লক্ষণ বলিতেছেন )। 

cam’ এই শব্দের SE তাহাতে অর্থাৎ নাম, SITS, উপসর্গ ও নিপাত, এই শব্দচতৃষ্টযের 
মধ্যে । প্রদিশপ্তি শব্দের অর্থ প্রধিভাগপূর্বক সর্থাৎ ইহা নামের লক্ষণ ইহা আখ্যাতের 
লক্ষণ এইরূপ বিভাগ করিয়া উপদেশ দিতেছেন অর্থাৎ বলিতেছেন। প্রদিশড্তি এই ক্রিয়ার 


“6 'আচাৰাগণ’ * Contact seta) উহ আছে। 





॥. উনুবাদ-__তাহ[ুদর মধ নান ও আখ্যাতের লক্ষণ বলিতেছেন | 





at পান দা পল ইস (Et)! 
২। ইনানি গবানীনি পক (7) es fv ea 18) 
51. বানি চৰাঘৰ eat সাহা ১৮) is 
= ॥ বোন লামা ser, ইৰনাশ্যাতনতোক: দিশি Safer চা ইতি সাক; (1.৯) 


তত ate 





Noes 
১১০১০১৯০] 5 oat অধ্যায় 4 


বিপ্রধানমাধ্যাতস্‌, সন্বপ্রধানানি নামানি ॥ ৯* ॥ 


ভাবপ্রধান (ভাব হইয়াছে প্রধান যাহাতে তাহ!) আখ্যা (verb), সবপ্রধান,( লন 
হইয়াছে প্রধান যাহাতে ete! ) নাম (noun), oa 

ভাব শব্দের অর্থ ক্রিয়া ॥ ‘uefa’ বলিলে প্রতীতির দিয় হয় ক্রিয়া, কাল, কারক ও 
সংখ্যা-যাগরূণ ক্রিয়া, বর্তমান জাল, প্রথম ogee, পরগামিফলঙ্ু, এক িষ্পাদকনধ ইত্যাদি। 
ইহাদের মধ্যে 'কিছা'ই প্রধান এবং তদতিরিক্ত আর সব অপ্রধান। কাজেই যঙ্ছতি পদটী 
আখ্যাত। এইকধপ-_পচতি, গল্ছতি প্রভৃতি । সন্ধ শব্দের অর্থ 'জব/'। 'যাজকঃ” বলিলে 
প্রত্তীতির বিষ হয় ক্রিয়া, সন্ত, দ্রব্য, সংখ্য! = খাগক্িয়া, কর্তৃত্ব, একত্ব, tee ইত্যাদি 
এবং তৎপমন্িত way ব| বাক্তি। ইহাদের মধ্যে aE প্রধান এবং আর সব অপ্রধান। 
কাজেই যাজক ve নাম। এইক্কপ-_-পাচক, গন্ধা, sana প্রভৃতি। » : প্রত্যেক নামই 
ধাতু হইতে নিপন, কাজে কাজেই প্রতোক নামেই ক্রিয়া favata sie) এই ক্রিয়ার অর্থ 
আবিবক্তি।_ ক্রিয়ার অর্থের আবার < 2 উপলদ্ধি হয় এবং কোনও নামে _ 

































হয় না। ae নামে ক্রিয়ার অর্থ অপ্রধানভাবেই বর্তমান, খাকে। স্ব শব্দের অর্থ অনা 


বলা হইয়াছে। এই অব্য পে সমস্ত fens বুঝাইবে। freee (static) বলিতে 
বুঝায় ‘যাহা হইথ। গিয়াছে! (a ed something) | গুণ (শক, am প্রভৃতি ) Fine 
বন্য, কাঙ্গেই ‘নাম’ । মোটের উপর ‘সবপ্রধানানি নামানি' এই স্থলে সত শব্দের আর্থ যে 
‘war, তাহার দ্বার| ক্রিঘাব্যতিরিক সমস্ত পদার্থের বোধ হইবে। 

এই সুত্রে ছুইটী বিষণ eRe অ'ছে। (ক) নবম সুত্রে নাম ও আখ্যাতের লক্ষণ 
বলিতেছেন, এইরূপ faced আছে; কাক্ছেই প্রথনে নামের লক্ষণ বলিয়া পরে আখ্যাতের 
লক্ষণ বলাই সঙ্গত ছিল। ছ্র্গাচাখা বলেন-_নাম GE আধ্যাত বারি 

৯৬০১০১১০৬২৯ 


কাঞ্জেই একভাবে আখ্যাতের প্রাধান্য আং সেই জন্যই আখ্যাতের 















| ভাব: জরি, তৎপ্রধানমাধ্যাতস্‌। আশাতে হি প$ভীভাদাবুক্চারিতে ফিক! পরতীকগতে পাকাদিঃ। 
কালে| বৰ্বনানাদিঃ। পুরণ eres | উপগ-_কষ্গাদি-পরগাবিলষণ oo ভীতি কী পচাতে 
ইতি কন্দ । বাখযাঁ_পচতীচতাকন্বব্‌ পচত ইতি fer, পচন্ধীতি বহু এবাং কি প্রধানন হা, গুণতুতা 
ইওর জামা নারি হি পাচক ইতযাদবচ্গারিতে fem অতীতে, কারকেশকিল্ কর্কুত্বাৰি:, eee জবান । * 
তা অনা প্রধান, গুণকৃতে Race কিযাকারকশকী ements (ৰা) Ss 

“Phe verb” has becoming as its fundaibeutal notion, nouns bare bony ৪? ile 
mental nation’ (L$) 
predominates’ (Gune). 

আপে পুনর্তাবকালকারকসগাপ্ঠহার অর্থ ites | তেব প্রধানত! ভ্ৰতি। কতো ভাৰগৰান- 
মাথ্যাতনিতাক্তদ্‌ বাত সা লিভারের তাং বৰা ayrafrers: দবপগুনানি 


2০ a ims 








‘Nouns are where Being predominates, aud s ও 





whey bee 








৮ 





[১১,১১২ 


.. হাইযাছে।-৯. (খ) আখ্যাত শব্দে একবচন এবং নাম শব্দে বহুবচন) প্রযুক্ত হইয়াছে। 

_ ছ্গাচার্য বলেন--লিঙ্গভেদে নাম Ne প্রকার, কতকগুলি নাম পুলি, কতকগুলি স্ত্রীলিঙ 
এবং. কতকগুলি নপুংসকলিঙ্গ । কোন কোন স্থলে আবার উপসর্গ এবং নিপাতেরও নামত 
হইয়া থাকে । কাজেই নাম শব্দে বহুবচনের উপপত্তি আছে । * 


অন্ুবাদ-_ভাবপ্রধান যাহাঁ তাহা আখ্যাত, সন্বপ্রধান হাহা তাহা নাম । 
“* CT WATS ভাবপ্রধানে STS ॥ ১১ ॥ 


wa ( যথায় ) উভে ( নাম ও আখ্যাত ) [ ভবতঃ__থাকে ] [ তত্র_তথায় ] ভাবপ্রধানে 
ভৰতঃ ( তাহার! ভাবপ্রধান হইয়া থাকে ) | 
এই সুত্রে তৎশব্দের বিশেষ কোন অর্থ নাই, বাকাপ্রারস্ডে ব্যবহৃত হইয়াছে মাত্র। ভিন্ন 
ভিন্ন পদ অবস্থায় নাম সবপ্রধাল এবং আখ্যাত ভাবপ্রধান, কিন্ত যেখানে লাম ও আখ্যাত 
> Boca মিলিত হয় সেই স্থলে অর্থ বাক্যে কাহার প্রাধান্ত, এই প্রশ্নের মীগাংসায় 
_ বৰলিঙেছেন--বাকো ভারেরই এাহান্স। ইহ! vars রাশিতে হইবে থে, সমু, ব!ক]ই 
অর্থাৎ কোন লা কোন Tien! প্রকাশের নিমিত্তই বাক্যের প্রয়োগ হয়। ক্রিচামাতই 
_ সামা, ক্রিয়ার সাধন অব্য অর্থাৎ অযোর ছারা অথবা আব) কর্তৃক ক্রিয়া সাধিত eer থাকে । 
সাৰা ও সাধনের মধ্যে সাধোরই প্রা, কাজেই বাক্যে নাম ও আখ্যাত মিলিত হইয়া 
Bor ভাব বা ক্রিয়ার প্রাধান্থ curfew করিয়া খাকে। * 

অন্মুবাদ--যখায় Bere (নাম ও আধ্যাত ) মিলিত হয়, তথায় তাহারা ডাবপ্রধান হয়, 

- অৰ্থাৎ ক্রিয়ার প্রাধান্ত গ্যোতিত করে। 5 


০: পূ্ববাপরীভূতং ভাবমাখ্যাতেনাচক্টে-_ত্রজতি 
পচভীত্যুপক্রমপ্রভৃত্যপবর্গপপ্যন্তম্‌॥ ১২ ॥ 

পূব্াপরীন্কৃতং ( শৌ্্াপথাবিশিষ্টের ate প্রতীয়মান ) উপক্রমপ্রস্থৃত্যপবর্গপধানং (. 

বা রত হইতে অপবর্গ বা পত্বিসমাপ্রি অবদি ) ভাবৎ (কিছাকে ) আখ্যাতেন ( আখ্যাতের 

যা) পাচ (বলিয়া থাকে )--ত্র্তি পঠভীতি ( ঘেমন যাইতেছে, পাঁক করিতেছে, 

"ই ইতাদি)। 5 * + 





ay 














হান্ন, Sx ভাব রানে STM, Sits Meee, সক চ সাধনাত, ATTA 
(at)! এ 








255,551] প্রথম অধ্যায় > 


ভাব শব্দের অর্থ ক্রিয়া। প্রত্যেক ক্রিযাতেই বহু ব্যাপার থাকে এবং ব্যাপারগুলির 
মধ্যে পরস্পর কালের cAI থাকে। ব্যাপারগুলির এই পৌন্কাপধ্যনিবন্ধনই সমুদায় | 
ক্রিয়াকে পুর্ববাপরীভূত বিশেষণে বিশেষিত করা হইয়াছে | বাস্তবিক পক্ষে সমৃদ্ধ ক্রিয়া, এক, © 
যাহা এক তাহার মধে। পৌন্জাপর্ধা কিরূপে সম্ভব হইতে পারে?» ক্মভৃততদ্ভাবে ছি প্রায় 
করিয়। পূর্ব্বাপরীকৃত পদটি faites হইয়াছে । যাহা পূর্বাপর ( পৌর্ধাপ্থাবিশিষ্ট ) নহে 
তাহা পুর্ধাপররূণে প্রতীত হইলে তাহাকে পূর্ব্দাপরীভৃত বলা যায়। fiesta ব্যাপারগুলি = 
তাহার অবয়ব। সাধারণতঃ জবোর ক্অবহথবসমুহের মধ্যে পৌর্ক্দাপর্য্য থাকে at 1) ঘটপটারির 
(কোনও অবয়ব পূর্বে করিতে হইবে, কোনও অবয়ব পরে করিতে হইবে, এইন্সপ নিয়ম নাই। 
ক্রিয়ার অবযবসমূহের (ব্যাপারগুলির ) মধ্যে কিন্তু পৌর্কদাপর্য্য খাকিবেই। কোনও wae 
বনের মে পৌন্াপর্ধা বা ক্রম নাই, ক্রিয়ার অবহবের মধ্যে লৌন্াপর্ধা বা ক্রম আছে, 
চি crescent) ইহাই জাপিত হইতেছে । + “ashe (যাইতেছে )--এই ক্রিয়াটীর মধ্যে .. 


গমন কর্তার পাছুকাপরিধান, প্রথম পাদবিক্ষেপ, পথে আহার-শয়ন-বিশ্রামাদি এবং পরিশেষে 


eaten পাদবিক্ষেপ__এতঞুলি+ ব্যাপার আছে | Pst পচতি (পাক করিতেছে )-এই 








ক্রিযাটার মধোও তক্ুলধাবন, চুল্লীতে স্থালীর ( পাকপাত্রের ) স্থাপন, স্থালীতে তগুলপর্ধাদ_.... 


চুদীতে অগ্নিসংযোগ, তঞুলের বিক্রিত্তি (নরম হওয়া )- এবং পরিশেষে স্থালীর অঅবরোপণ 
( নামান )__এতগুলি ব্যাপার আছে। প্রথম ব্যাপার হইতে fea ব্যাপার নিছা সমুদায় 


ক্রিয়া। এই ক্রিহথাক্ে ‘ব্ৰজত’, ‘পচতি’ প্রভৃতি আখয'তের দ্বারা প্রকাশ কর! হুইয়া থাকে (১৫ 


এই স্থানে wear এই যে, অ্রঙ্গতি এই. ক্রিয়ার অন্তর্গত বাপারসমূহের কর্তা! এক) few 


পচতি এই ক্রিয়ার অস্তর্গত,ব্যাপারসমূহের কর্তা fsa ভিন্র_-বিক্রিত্তির কর্তা তুল, আর সমন .. 


ব্যাপারের কর্তা অন্য । 
অন্ুবাদ--পৌর্কদাপধ্যবিশিষ্টের স্যার প্রতীয়মান আরম্ভ হইতে অবসানাবধি ক্রিয়াকে 
আখ্যাতের বারা প্রকাশ কর! হইয়া থাকে, যেমন-_ত্রজ্তি (যাইতেছে ), পচতি (পাক 
কারিতেছে ), ইত্যাদি । 
| oa rapes সরনামভিঃ, ভ্ৰজ্য| পক্তিরিতি ॥ ১৩ ॥ 


ee ( খনীৰৃত বা সিক্ষবরূপ ) সৱকৃতং (wash) [ তমেৰ ভাব; ] (সেই ভাবকেই ) 


of 


3) mony দৰ্শনেৰ একতাৎ কিনাগাং ন পৌব্বাপধাদন্তি। বে তু বাকা খোৎগাককা wed বা ববরবক্ণত| বা 
াি্রাগাদ্েনত পৌধাপাণাৎ নপক ন পরকচ সন্ত: TAMER সাখাসাধনরপজাবং লোক আ্যাতে 
নাচে (সাঃ) ৮ 

২) সাচ farm পুরবাপরীকতাবযবৈন,। ( ই্ারুষন্ক কপি, ছ-পত্যবেনোণুতে )--কলাপ (খ্যাত 


৯৯) ওত 





eine fre [১১,১৯৩ 


সন্বনামভিঃ (way নামে অর্থাৎ লিঙ্গসংখ্যাযুক্ত শব্দসমূহের দ্বারা ) [ আচঞ্টে/] (বলিয়া থাকে ) 

© Sant পক্তিরিতি (বখা, গমন, পাক ইত্যাদি )। 

্ Saw হইতে অবসানাবধি সেই ভাব বখন পিশীভৃত হয় অর্থাৎ তাহার স্বরূপ যখন 
সি হইথা খা, ব্যাপারগুলির মধ্যে পৌধ্াপথয বিজ্ঞান খাকিলেও যথন সেই লৌর্বধাপধে/র 
প্রতীতি থাকে না,” তখন তাহা ভ্রবারূপে পরিগণিত হয় * এবং তাহাকে লিঙ্গসংখ্যাযুক্ত 

| শব্দের দ্বারা অভিহিত করা হইয়া থাকে । * aan (গমন), পক্তি (পাক) বলিলে শান্ত 
ব্যাপারদমদ্িত গমন ও পাকক্রিয়ার বোধ হয় বটে, কিন্তু তাহা শিক্্বরূপ ware ন্যায় 
প্রতীয়মান হয় এবং তাহার উত্তর লিঙ্গ ও প্রথমাদি বিভক্তির বচন প্রযুক্ত হয। মহাভাষ্য 
প্রভৃতি গ্রন্থেও উক্ত হইয়াছে “কুদভিহিতে। ভাবো! ভ্রব্যবদ্‌ ভবতী’তি অর্থাৎ ভাব বা ক্রিয়া 
কৃৎ প্রত্যয়ের দ্বারা প্রকাশিত হইলে তাহা ভ্রবোর ন্যায় হয়। 


অনুবাদ-__নীকৃত (frewst) wae ভাবকে অব্যনামে ( লিরং্যাযুক শব্দের 
দ্বার! ) প্রকাশ করা হইয়া খাকে, যেমন-_ত্রজ্যা (গমন ), fees ( পাক ) ইত্যাদি | 


Sire লক্ষস্বরূপ একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ ere পাঠ ও ব্যাখা! fern করেন 1” 
॥ পাঠ ও ব্যাখ্যা এইরূপ _তদ্‌ যত্রোভে ভাবপ্রধানে ভবতঃ পুর্কাপরীভূতং ভাবম্‌ 
আখ্যাতেন আচটটে ত্র্তি পচভীতি। উপক্রমপ্রভৃত্যপব্যপিধ্যন্ধং Yh সবভূতং সবনামভি- 
র্যা পক্ষিরিতি। ‘Where both are dominated by a becoming, a becoming 
ing from a former to a latter state is denoted by a verb, as 
‘he cooks" ete., the embodiment ( of the whole process ) from the be; 
to the end, which has assumed the character of being, by a noun, as *goi 
* “cooking” eto. ‘The difference is this, a becoming in*the course of a process 
or state of flux is denoted by a verb, but the embodiment of the complete 
process is denoted by a ‘noun’. তিনি আরও বলেন_'Owing to the want of 
precise punctuation the commentator [ ছৃ্গাচাধ্য ] has not clearly understood 
the passage. Roth seems to agree with the commentator in the punctuation 
‘and in the interpretation of the passage, Both interpret “দ্‌ wu" (১১ শুভ ) 
as referring to a sentence but there is hardly any justification for attri 
boating this sense to UE, It immediately follows Yaska’s 
+ nouns, which definition “is not comprehensive, for it excludes 


nouns “whose furidamental notion is more a becoming than a being, In 























> । সু্সীতাবত পিীতৰনসিতি titer) Mage ব্যাব্বপূৰ্দাপরীভাৰং লিদ্ধ্রপমিত্ (ৰং বা) 
: ২। লঙ্তৃতং সন্বং বাস, Gere পিতৃ ইন্াবিবদুপমাযাৎ বা: (এৰ; Te) | 
¢ ৩। জন্ধনাখতি: লন অব্য: লিঙ্গলংখ্যাবুক্তং বন্ত, তচনা; শব্দা: সন্ধনাষানি (দঃ স্বাঃ )। সন্বসাসতিলিঙ্গ- 
সংখ্যার শব্দৈরাচটে ইত হুবর্তনাসমতআাপি att (নিঃবিঃ)। * 








১.১.১.১৪ ] প্রথম অধ্যায় ১১ 


‘order, therefore, to reconcile his definition with this class of nouns and to ~ 
draw a clear lige of demarcation between verbs and verbal nouns, Yaska . 
expresses his meaning more definitely at greater length in this sentence, 


বল! বাহুল্য, আমরা প্রসিদ্ধ টাকাকার দুর্গাচার্য্য এবং সবন্দস্ামীর অহবর্্ন করিয়াছি এবং. : 
তাহাদের মত says বলিয্াই আমাদের নিকট প্রতীত হইতেছে । লক্ণন্বরূপের এখান" - 
'আপত্তি__একাদশ সুত্রে, “তদ্‌ যত্ৰ’ এই কথার হবার! বাক্য (sentence) বুঝাইতেছে কিরূপে 1 . 
আমর! বলি ‘oq aa’ এই কথার দ্বারা বাক্যের প্রতীতি হইতেছে--এইরূপ কথা OATS 
বা অন্ত কোন টীকাকার বলেন নাই। দুর্গাচার্্য বলেন ‘ae পুনর্থজেতে উভে ভবতঃ। 
কচ পুনরেতে Bee ভবতঃ 1 বাক্োে। (তিনি ‘তৎ'-শব্দের কোনও ব্যাখা! করেন নাই ॥ 
্বন্দন্থামী বলেন তৎ-শব্দটা বাক্যপ্রারন্ডে ব্যবন্ধত হইয়াছে মাত্র, ইহার বিশেষ কোন অর্থ 
নাই )। মনে রাখিতে হইবে, দশম সুত্রে নাম ও আধ্যাতের লক্ষণ বলা হইয়াছে। কাজেই 
একাদশ তে ‘Bre? এই পদটীর বারা নাম ও আখ]াতেরই বোধ হইবে । “যেখানে নাম ও 
আখ্যাত উভয়ই থাকে, কোথায় নাম ও আখ্যাত এই উভয় থাকিতে পারে? বাক্োে',_ইহা 
বলিয়া ছূর্গাচার্ধ ইহাই বুঝাইতেছেন যে, 'ঘতোভে ভবতঃ’ এতখানির দ্বার! “বাক্য এই অর্থের _ 
বোধ হইতেছে। দুর্ণাচার্দ্যের এই কথার মধ্যে অসঙ্গতি কোথার থাকিতে পারে আমরা ' - 
বুঝি নাই। লক্ণন্থরূপের ব্যাখ্যা ক্সাপাতমনোরম বটে, কিন্ত সুত্রগুলির পরস্পর সামন্ত ও 
ভাষার দিক্‌ হইতে বিবেচনা! করিলে তাহা eine বলিয়া মনে হইবে । আমর! দেখাইয়াছি 
'উভে' এই পদটীর দ্বারা দশম স্থত্রে উল্লিখিত নাম ও আখ্যাতেরই বোধ হইবে। যদি 
তাহাই হয়, তবে ‘তদ্‌ WATTS ভবতঃ’ ইহার অপ্রবাধ ‘where both are dominated by 
a becoming’ এইরূপ হইতে পারে না, কারণ নাম কখনও dominated by a becoming 
(ভাবপ্রধান) acer আর যদি 'উভে এই পটার অর্থ মাত্র ‘তুইটী পদ" হয়, তাহা 
হইলে সুত্রে ‘উভ’ শব্দের প্রয়োগ না হইয়া “ছি” শব্দের প্রয়োগ হইত । ক্রিয়া aT 
বিচার বহু গ্রন্থে আছে তাহা দেখিয়া এবং উল্লিখিত কারণে আমরা লঙ্গণন্বরূপের পাঠ বা 
ব্যাখা গ্রহণ করিতে পারি নাই। 

অদ ইতি সন্ধানামুপদেশঃ ॥ ১৪ ॥ 

অদঃ (2) ইতি (এই পদটা ) সন্বানাৎ ( ভ্ৰব্যসমূত্বের ) উপদেশঃ ( সামান্যভাবে 
নিদ্দেশক )। 

সে ‘সামান্তত:’ এই ea ধ্যাহবর করিতে হইবে ॥ * <a এই পদটী অদস্‌ = 
শব্দের ন্ীবলিঙ্গের প্রথমার একবচনের পদ। SE শব্দটা এই সুত্রে উপলক্ষণমাত্র, ইহা 
ছারা ARG সর্ধবনামেরই রহ হইবে *॥ ST এই থে, অদস্‌, যদ, তদ, ইদম্‌ প্রভৃতি 





ভন aes fs mie (aE) 
oa) নাক সাদ aterm সা) 











© 


৫১২, fre [১-১-১৬ 


নামল সামাাবে সকল ব্তেই আছে অৰ্থাত সকল we সই ইহার 
£ হইতে পারে । > আমরা অসৌ ates, Se দেবঃ, যঃ পুরুষ:, ATL, KNOT, 
= গতিছ যা স্ত্রী, এষ! দেবী, তৎ aay, তৎ শৌক্রাম্‌__ইত্যান্দি বলিয়া থাকি। যে কোনও : 
BGA গুণ সম্বন্ধে সর্বনাম শব্দের প্রয়োগ হইতে কোনও বাধা নাই । মহাভা্যকারও 
বলিয়াছেন, 'সর্ধনাম সামান্তবাছি” ( সর্বনাম শব্দসমূহ সামান্যবাচী )। 
অন্ভুবাদ-__অদ: ( অদস্‌ প্রভৃতি সৰ্ক্মনাম শব্দ ) সামান্ভাবে ভ্রবাসমূহ্র নিদ্দেশক | 
গৌরশ্বঃ পুরুষে হস্তীতি ॥ ১৫ ॥ 


গৌঃ (গো), অশ্বঃ ( অশ্ব ), পুরুষঃ ( পুরুষ ), হস্তী ( হস্তী ) ইতি ( ইত্যাদি পদসমূহ * ) 
[ সব্বানাং বিশেষোপদেশঃ ] ( ভ্ব্যসমূহের বিশেষভাবে নিদ্দেশক )। 
সর্বনাম শব্দের দ্বার! সব বা জবোর সামান্ততঃ facet হয়, ইহা বল! হুইয়াছে। সত্ব বা 
জ্বর বিশেষ নিদ্দেশ হয় গো, অশ্ব, পুরুষ, হস্তী, শুরু, কৃষ, গমন, ভোজন প্রভৃতি শব্দের 
© স্বারা। এই শব্দগুলি নিদ্দিষ্ট war ( individual things) NCEE প্রযুক্ত হইতে পারে, 
— অব্য সন্বন্ধেণ নহে। সর্বনাম শব্দসমূহ সাষান্যবাচী, গো, অশ্ব প্রভৃতি শব্দসমূহ 
ৰিশেষবাচী। 
+ ছন্মুবাদ-_গো। অশ্ব, পুরুষ, হস্তী প্রভৃতি শব্দসমূহ বিশেষভাবে ভ্রব্যসমূহের নিদ্দেশক | 


ভবভীতি ভাবস্য ॥ ১৬ ॥ 








ভবতি (হয়) ইতি (এই wh) তাহ (ক্রি ) [ atures Breet 1 (tata 
tea নিদ্দেশক )। 

২... সম্পূৰ্ণ gah হইল “ভবতীত্তি Stas সামান্তেনোপদেশঃ। * অন্তিত্ববাচক ভৱতি, 
cafe প্রভৃতি ক্রিয়া সামান্মাভাবে সমস্ত ক্রিঘাতেই আছে ; যে কোনও ক্রিয়ার অর্থ আমরা 
অস্তিত্ববাচক ক্ৰিয়াসমূহ দ্বারাই প্রকাশ করিতে পারি। '‘স আস্তো' না বলিয়া, বলিতে পারি 
‘yatta ভবতি’ ; “স গচ্ছতি’ ন! বলিয়। বলিতে পারি 'স গতো ভবতি; 'স 
করোতি” ai বলিয়। বলিতে পারি ‘তস্য করণং ভবতি’ ।* সমস্ত ভাব বু! ক্রিয়া সমন্ধে 
প্রযুক্ত হইতে পারে afta ভবতি, afe প্রভৃতি অস্তিত্ববাচক ক্রিয়াসমূহ সামান্তবাচী। 
এই স্থানে BBY এই Ga, উপসর্গযোগে ‘ভবতি’ এই ক্রিয়াটীর সামান্তবাচিত্ব থাকিবে না। 





১1 তদ তা, বন, ইন ইচভবমািলবামানি রব নন বে (HET) । 
২। ইতি শব্দ নন (নিঃ বিঃ)। 
: ০ ভবভীতি ভাবন্ত সাসাস্থোনো দেশ: ( দঃ) | 
a অত হি সদা? সনভাবাচিনান, মহলে cre বিবেক উদাহরণ পরই | Frenne 
বান: সার্ক তৰতিশন্দৰ্চা অন্তাক্ি বিশেৎকিদ্াতিরভিসখানতে (55) । 





১৯১০১ প্রধম অধ্যায় 
eat ee এই পদটা সামান্রভাবে ক্রিয়ার নির্দেশক | 
আন্তে শেতে safe তিষ্ঠতীতি ॥ ১৭ ॥ 


আন্তে ( উপবেশন করে ), শেতে ( Ha করে ১ বৰ্তি (ea করে ), ভিউতি | সব: 


করে) ইতি__( ইত্যাদিপদসমূহ » ) [ ভাবন্ত বিশেযোপদেশঃ ] ( ক্রিয়ার বিশেষভাবে 
নিৰ্দেশক )। 
আস্‌, শী, am, স্থা প্রভৃতি ধাতু বিশেষ বিশেষ ক্রিয়ার অর্থ ই প্রকাশ করে, সামান্তভাবে 
সমস্ত ক্রিয়ার সহিত ইহাদের awe নাই । কাজেই, Ice, শেতে প্রভৃতি ক্রিয়া বিশেষবাচী | 
আন্ুবাদ__'উপবেশন করে, ‘শয়ন করে? ‘গমন করে”, "অবস্থান করে', প্রভৃতি পদসমূহ 
বিশেষভাবে ক্রিয়ার নির্দেশক । 


ক্িয়নিতাং বচনম্‌ গুঁদুন্বরায়ণঃ ॥ ১৮ ॥ 


away ( বচন ) ইন্দরিথনিত]ং ( ইন্দিযে নিয়ত ) [ ইতি ] (ইহ1) উদু্রায়ণঃ ( আচাধ্য 
ওুতুত্বরায়ণ ) [ মন্ততে ] ( মনে করেন )। A 

বচন শব্দের অর্থ ‘বাক্য’, ‘শব্দ বা পদ’ এবং 'বর্ণ_-এই তিনই হইতে পারে। উঠাতে 
Very বোধ্যেতে প্রুত্তিনিবন্তী অনেন ( যাহার উচ্চারণে প্রবৃত্তিনিবত্তি বা বিখিনিযেখের 
বোধ হয়) এই. ্যুৎপত্তিতে বচনশব্দের অর্থ “বাক)' অথবা 'শব্দ' বা “পদ” হইতে পাঁরে। 
উচ্যতে Sorte ইদমিতি (যাহা উচ্চারিত ea) এই ব্যুৎপত্তিতে বচনশব্দের অর্থ ate 
হইতে পারে। আচার্য উদৃদ্বরা্ণের মতে বাক্য AMAL বাকে)র অবয়বন্ধৃত পদ অধব! পদের 
manage বর্ণ ইহারা *সকলেই অনিত্য ; কারণ যতক্ষণ ইহারা বক্তার বাগিজ্িয়ে এবং 
শ্রোতার শ্রবণেন্রিয়ে অবস্থান করে ততক্ষণই ইহাদের স্থায়িত্ব ; Baw হইতে প্রচ্যুত হইলেই 
ইহারা বিনষ্ট হইয়া ate) ইন্দিঘনিত্য শব্দের অখ_-ইঞ্জিয়েই নিতা ঝা নিয়ত অথাৎ উচ্চারপ- 
কাল বা শ্রবণকালমাতস্থায়ী এবং তৎপরেই বিনাশশীল । বর্ণ অনিত্য ইহা বলিলেই পদ ও 
বাক্য নিত্য হইয়। পড়ে, কাজেই বচনশব্দের অর্থ মাত্র “বর্ণ, করিলেও চলিতে পারে। ২. 

অন্ুবদ-_বচন (বাক্য, পদ ঝা বর্ণ) ইন্জিয়েই নিত্য eee sak বিনষ্ট 
হইয়া ata]! i 

॥ প্রথম পরিচ্ছেদ সমাপ্ু॥ *. 








৮০1 তি শব্দোষতাপ্যাসার্শ এব ( নিঃ কি 1 

২ নাৰদেৰ বুধ গিতি়ে শতুল্চ শরিক বচনন্‌ তাবৰেৰ SANS শকাতে Te এত: চ 
aif হুঃ) যাবেন বরু-বরীনাত্রিরে বচনং ভাববে তৰপ্তীতি পকাতে, বু, পরত চ নাপ্তোবোচ্চারিত- 
শ্রানিতাব্দনানিতি নানি পবতবোহপি প্রাণে বাকা (দি: ৰি ১৮... 2 


fasts পৰ্রিচেছদ 


in তত্র চতুষ্টং নোপপগ্তে ॥ ১ ॥ 
অযুগপদুৎপন্নানাং বা শব্দানামিতরেতরো পঁদেশঃ ॥ ২ ॥ 
শান্তরুজো যোগশ্চ ॥ ৩ ॥ 


' (৮ (তাহ। হইলে অর্থাৎ বচন ইন্দিনিতয হইলে ) চতুষ্টং ( নাম, আখ]াত, উপসর্গ ও 
নিপাত-_শব্দের এই চারি প্রকার বিভাগ ) ন উপপদ্থতে ( সঙ্গত হু না) (১)। বা (আর) 
mans ( ভিন্ন ভিন্ন কালে ) উৎপন্নানাং শব্দানাং (Sore শব্দের মধ্যে ) ইভরেতরোপদেশ: 
(পরস্পর গুণপ্রধানভাবে facet) [ ন উপপদ্ধতে ] (সঙ্গত হয় না) (২)। চ (এবং) 
খা (শাআবিহিত) যোগঃ ( শব্দের পরস্পর সংযোগ ) [ ন উপপত্থতে ] (সঙ্গত 
হব না)(০)। 
P= আচা উহনষধায়ণের মতে বচন (বাকা, পদ বা বর্ণ ) ইন্জিয়নিত্য অর্থাৎ অনিতা, ইহা 
ৰণ৷ হইফাছে। যদি তাহাই হৱ, তিনটা দোষের আশঙ্ক। সমুপস্থিত হইতে পারে। প্রথমতঃ, 
নাম, আখ্যাত, উপসর্গ ও নিপাত ভেদে শব্দের চারি প্রকার বিভাগ উপপক্স ey না। তাহার 
কারণ, সমকালে অবস্থিত পরস্পরাপেক্ষ অনেক বস্তু সঙবন্ধেই দ্বিত্বাদিসংখ্যার প্রবৃত্তি হইতে 
পারে | শব্দ বা ote এক একটা উচ্চারিত হইয়াই বিনষ্ট হইয়া যাওয়ায় দুইটা শব্দ বা পদ 
- একই mace অবস্থান করে না, কাজেই পরল্পর্ অনপেক্ষ অর্থাৎ কাহারও সহিত কাহারও 
ই কোন NS নাই । অতএব তাহাদের সম্বন্ধে বিত্বাদিসংখ্যার অর্থাৎ শব্দ বা পদ দুই প্রকার 
তিন প্রকার ব। চারি প্রকার-_-এইক্কপ প্রয়োগ হইতে পারে না।* বচনপব্দের “ater? অর্থ 
গ্রহণ করিলেও এই ব্সহুপপ্তি হৃপরিহার হয়। কারণ, বাক] বাগি্দরি হইতে প্রচ্যুত হইয়াই 
বিনষ্ট হইথা যার; বাক্যের অবদ্থবন্ধূত যে পদ তাহা যে বিনাশশীল ( উৎপত্তির পরক্ষণেই ) 
তৎপদদ্ধে আর বক্তব্য কি? থে TAM এখনই উচ্চারিত হইল সেই পৰ্টীকে অবিনষ্ট 
বলিয়া ধরিয়া লইলেও খে oe পূর্বে উচ্চারিত হইস্থাছে তাহাকে বিনষ্ট বলিয়া! খরিতেই, 
হইবে। বিল এবং অবিনক্টের সহপরিসংখ্যান বা একত্র গণন। অযৌক্তিক ।* 
] বচনশন্দের “বর্ণ: অর্থ গ্রহণ করিলে অন্থপপত্তির সমাধান হয় না। বর্ণসমূহের সমবায়ে পদ 





TT) হতাম ন কালা বতিউডে অন TR সানি che Te 
বাহতানে রব হই TIRES নৈকাসিল, বনি (NCH বাত) ছিছািসংখযানাং সৰ্ধাসাং 
৯. শ্্বত্তেঃ। wee চারি পৰন্াতানি ইতি Tae: HER জ্োপপাক্তে ( ক: খা) । 
হে) বাকা সমন airfares নাৰাতিতে, বন হানি পদাবিতানি পরিসং্াছুস, (HE) । 
৯৪ aS frtifeter semaerfiowotenfa (y+ 








৯,১৯৩] £ প্রথম অধ্যায় 


হয়, ইহ! স্বতঃসিদ্ধ । বিচার করিয়া দেখিতে গেলে বর্ণসমূহের mate ৰা একত্র সংঘর্টন 
সম্ভব নহে। কারণ, একটা বর্ণ যেই উচ্চারণ করিলাম তাহা নষ্ট হইয়া গেল, Feet বর্ণের 
উচ্চারণকালে প্রথম উচ্চারিত বর্ণের অবস্থিতি নাই। কাজেই ছুইটী বর্ণের গালে -7. 
অবস্থিতি না থাকায় পদভাবই fre হয না? অ্বসিন্ধবন্তর বিভাগকল্পনা কিন্তপে সন্ভবপর ২. 
হইতে পারে? } দ্বিতীয়তঃ, বচনের ইন্দিনিত্যতানিবন্ধন পদসমূহ অযুগপৎ অর্থাৎ ভিন্ন 
ভিন্ন কালে Berm হওয়ায় তাহাদের মধ্য পরস্পর প্রধান অপ্রধানভাবে যে নির্দেশ তাহাও 
অসঙ্গত হইয়া পড়ে। নাম সাধন, আখ্যাত সাধ্য, সাধ্যসাধনের মধ্যে লাখোরই প্রাধাক্ ইহা 
বলা হইগ্রাছে (১1১১ )। বাক্যের অঅবঘবন্ধূত পদসমূহ এককালে উৎপন্ন হয না, পুর্ব যে 
oa) উচ্চারিত হইয়াছে, তৎপরে উচ্চারিত পদের অপেক্ষায় তাহ বিনষ্ট। হি নাম পূর্বে 
উচ্চারিত হুইয়া থাকে এবং সআআখ্যাত পরে উচ্চারিত হইয়া খাকে, তাহা হইলে পরস্পরের 
তুলনায় নাম বিনষ্ট, খ্যাত স্বিনষ্ট; akan, বদি আখ্যাত পূৰ্বে উচ্চারিত হইয়া থাকে 
এবং নাম পরে উচ্চারিত হইয় থাকে, তাহা হইলে পরস্পরের তুলনায় TITS বিনষ্ট, নাম 
অবিনষ্ট। কাজেই নামের অপেক্ষার আখ্যাতের প্রাধান্স এবং আখ্যাতের অপেক্ষায় নামের 
অপ্রাধান্য, এইরূপ উক্তি সঙ্গত হয় না--বিনষ্ট ও অবিনঃের মধ্যে প্রধান প্রধান ভাবের কল্পনা 
খুক্ষিবিরুদ্ধ।* তৃতীঘতঃ, বচন ইন্দিয়নিত্য হইলে ব্যাকরণশাজ্রবিহিত সংযোগ ( যেমন, -ধাতুর 
সহিত উপসর্গের, প্রতায়ের সহিত ধাতব) সিদ্ধ হয় না। কারণ, সংযোগ হইতে হইলে ছুইটা 
বন্ত পাকা চাই-ব্যাকরণে উপসর্গ ও ধাতু, ধাতু ও প্রত্যষ, নাম ও প্রত্যহ পরস্পর সংযুক্ত 
হয়। পূর্বোক্ত যুক্তি erica wares উচ্চারিত ইহাদের মধ্যে একট বিনষ্ট এবং অন্তুটী 
অপেক্ষাকৃত অধিনষ্ট; বিনষ্ট ও অবিনষ্টের সংযোগ কিন্তেপে সিদ্ধ হইতে পারে? * 

অন্ুবাদ--তাহা হইলে শব্দের Syke সঙ্গত হয় না (১) । আর, ENTER শষ 
সমূহের প্রধান অপ্রধান ভাব [সঙ্গত হয় না] (২) এবং শাস্ত্রবিহিত সঁযোগ [সঙ্গত 
হয় না](৩)। 

softer তিনটা তই পু্কপক্ষকথর। পূৰ্বূপন্ষের সমাধানকলে বলিতেছেন 





31 অহচচাযেও জেশিতে পাইন ছি বৰ্ণানাং পোঁকাপৰামন্তি কিং কারণ? একি বাচ: 
উপর সিতছাচচ বৰণানাম্‌। awh বাগ্‌ ন দোঁ গপত্ৰক্চারতক্তি। শৌরিতি গলার ate বাগ্‌ 
race, নৌকারে, ন বিসর্জনীয়ে। বাবদৌকারে, ন কারে, ন বিনর্জনীয়ে। sey বিসর্জনীয়ে, ন গৌকারে, 
[i উচ্চারিত প্রানি তহাৎ॥ উচ্চরিত প্ব্:সিতাঃ বাপি বর্ণাঃ । উচ্চারিত coe, সাগর: অধুজ্াতে। ৮ 

বরণ mete 1 

| ন ছি লং নাম গুৰৰ সঙ ণাৰ্যাতে, নানি asters: প্রধানভাবসিগা্জাছি। ae বিনাৰিনঃযে- 
িরেতরগণ্রান্াবোহত্তি ( সং) | 

1 পপ ছি গা হি বল, স কলি ces পরান তু! সি 
দিাননইসোবোগোখতি (সঃ) । 











[1১১২৪ 
ব্যাণ্ডিমন্বানু, শব্দস্ত ॥ ২ ° 


৷" তু’ (কিন্ত) tes (শব্দের ) ব্যাপ্রিমৱাং (ব্যপ্ডিবিশিষ্টভানিবদ্ধন ) [ এতৎ সর্কম্‌ 
-/ ডিপ পদ্ধতে ] (এই সমস্তই উপপঞজ হয় )। 

* সুত্রে ‘তু’ শব্দটী স্পুবপক্ষনিরীস সুচনা! করিতেছে। এই স্টার তাৎপর্য এই ঘে--শব্দ 
_ ৰ্যাণ্তিমান্‌, শব্দের ব্যাপ্রিমন্বই ১-৩ স্থত্রে যে optim উত্থাপিত হইয়াছে তাহার নিরাস বা খণ্ডন 
করিতেছে। এখন প্রশ্ন হইতে পারে, “শব্দ ব্যাপ্রিমান্‌' ইহার অর্থ কি এবং শব্দ ব্যাপ্চিমান্‌ 
হইলে পূর্বোক্ত পূর্পক্ষের নিরাস হয় কিকপে ? একটু অয়ুধাবন করিলে প্রতীয়মান হইবে 
যে, ‘ইহা শব্দ, “এই শব্দের এই অর্থ-_ ইহা মানবের বৃদ্ধিস্থ । মোহুয যখন কোনও একটা শব্দ 
উচ্চারণ করে তখন তাহার বৃদ্ধিতে খাকে "আমি এই শব্দের দ্বারা এই wey প্রীতি করাইতে 
চাই’ । শ্ৰোতারও বুদ্ধিতে থাকে 'ইহা শব্দ' এবং 'এই শব্দের এই অর্থ'। অন্য কথায় 
ৰলিতে গেলে, শব্দ বক্তা এ শ্রোতার বৃদ্ধিকে ঝাপ করিয়া আছে এবং তক্সিবদ্ধনই প্রোতার 
হয় যে, বক্র! যাহ উচ্চারণ করিয়াছে তাহ। একটা অর্থবোধক শব্ধ এবং তাহার এই 
owl) বক্তা ও শ্রোতার বুদ্ধিকে ব্যাপ্ত করে গলিয়াই শব্দ ব্যাপ্ডিমান্‌ । ঈদৃশ 
ব্যাপ্রিম্তার, ভাবে শব্দের উচ্চারণ ও অর্থবোধ সম্ভবপর হইত না। যাহা 'নবস্থিত বা 
আস্থার তাহ! বাপু করিতে পারে না: ফল কথা এই যে, শব্দ উচ্চারণের পরক্ষণেই cotter 
© ৰুদ্ধিত্ব নাম, আখ্যা, প্ৰভৃতি শব্দের সহিত সম্বন্ধ যোজনা করিয়া বিনষ্ট হইলেও সংঙ্কাররূপে 
bes বুদ্ধিতে বৰ্ধমান খাকে এবং তাহার স্মৃতি সম্ভব হয় এবং এই স্মতিপূর্বকই পরিস'খ্যান বা শব্দের 
চারি প্রকার বিভাগগণন। হইয়া খাকে। বিলষ্টাশিনপ্টের সহপরিসংখ্যান ব। একত্র গণনা সঙ্গত 
ace, এই আপন্তিও বিচাৱসহ ace । কারণ, যাহ! বলা হইয়াছে তাহার স্থুল তাংপর্য্য এই যে, 
afar, বা an শব্দ--যাহাব অভিব্যক্তি হয়--তাহাই নষ্ট হইয়| থাকে, শব্দের আরতি অর্থাৎ 
afiawa শব্দের ewe? তাহা নষ্ট হয না, বুদ্ধিতে অবস্থিত খাকে। মুগ্যতঃ সহপরিসং্যান 

হয় এই বৃদ্ধযবন্থ শব্দের এবং তাহ! আরোপিত হয় স্থুল বা অভিব্যক্ত (উচ্চারিত ) শব্দে । 
শব্দের ব্যাল্রিমন্তূপ হেতৃত্বারাই state ও নামের মধ্যে পরস্পর প্রধান অপ্রধান ভাবের 
উক্তি এবং, ব্যাকরণশাস্রবিহিত স’যোগসিন্ধি যে অযৌক্তিক তাহার ( তৃতীয় ও চন্র্থ সথআোজ 
আপত্তিয়ের ) waa হইতেছে। শব্দ মাহ্থষের বৃদ্ধিলাপ্র অর্থাৎ বুদ্ধি শব্দের আকারে 
_ আকারিত হইয়া খাকে। প্রধান অপ্রধান ভাব দুপা: স্থল বা অভিবাক্ত আখ্যাতরূপ শব্দ 
~ ও নামন্ধপ শব্দের মৰো বাকে না, খাচক আখাতরূপ বৃদ্ধি ও নামকূপ বৃদ্ধির মধো, কিন্তু তাহা 
আরোপিত হত ‘তুল বা অন্ভিবাক্ত (উচ্চারিত ) messy ও নামন্ধপ শব্দের মধো। tart 
= _ ব্যাকরণশাস্্রবিহিত সংযোগ মুখ্যত: হয় বুদ্ধিবাপ্ বা Sethe ried Sant ও ধাতুর 


























৮: বীনা (শা: দঃ হাথ) ॥ 





১.১.২.৫ ] প্রথম অধ্যায় 


খে, afore পে আকারিত ধাতু ও প্রভাবের মো, কিন্ত তাহ! আরোপিত a 
বাত উপসর্গ ও ধাতুর মধ্যে এবং স্কুল বা অভিব্যক্ত ভিচ্ছারিত) 


iene 225 
অনীয়ন্থাচ্চ CA সংজ্ঞাকরণং ব্যবহারার্থ লোকে ॥ ৫ ॥ রন 


চ (আর), লোকে (সংসারে ) ব্যবহারার্থং ( পরস্পর বাবহারসিদ্ধির নিমিত্ত ) শব্দেন 
(শব্দের দ্বার!) সংজ্ঞাকরণং ( অর্থবোধের উৎপাদন ) [ কর! হয়] ব্মপীমন্াৎ ( অপেক্ষাকৃত 
অন্নস্থনিবন্ধন অর্থাং অপেক্ষারুত অল্পপ্রযত্থাপেক্ষ বলিয়া )। 

বৰ্যাপ্তিমবাত্, sea’ এই সূত্রের ব্যাখ্যায় বলা! হইয়াছে যে, শব্দার্থবোধের প্রতি শব্দের 
ব্যাপ্রিমন্ব কারণ। ব্যান্তিমবন্ধপ কারণ কিন্তু অভিনয়েও আছে। অভিনয় শব্দের অর্থ ইঙ্গিত 
অর্থাৎ, হস্তাদি অঙ্গের সঞ্চালন, ক্ক্ষির সন্ধোচ বিকাশ ইত্যাদি । অভিনয়ের ব্যাপ্রিমন্ধ 
আছে, এই কথার তাৎপর্য এই যে, অভিনয়ও বুদ্ধিধ্যাপ্র । শব্দের বায় অভিনয়ের দ্বারাও ' 
আমর! মনোগত ভাব প্রকাশ করিতে পারি। হস্তাদি সঞ্চালন, কিংবা অক্ষির সঙ্কোচ 
বিকাশাদির দ্বারা আমর! গমনাগমনের আদেশ প্রদান করিয়া খাকি, কোনও কিছু প্রদান .. 
করিবার ঝ| গ্রহণ করিবার অঙ্ুরোধ করিয়| থাকি ও হ্্ধ-বিষাদ, উৎসাহ বা ছেষ প্রকটিত 
করিছ! খাকি_ইহ। প্রতাক্ষসিন্ধ |: যদি তাহাই হয়, তবে জনসমূহের মধ্যে পরস্পর ব্যবহীর 
সিদ্ধির নিমিত্ত শব্দাস্মক ভাষার atcatwn কি? শব্দরাশির আয়ত্রীকরণ যে ক্লেশবহল এবং 
ইদদিতকরণ যে অপেক্ষাকৃত সহজসাধ্য, ইহ! আমর! est করি। ঈদৃশ আপত্তির উত্তরে 
বলা যাইতে পারে যে, অভিনয়ের ব্যাপ্িমন্থ খাকিলেও যধার্থতঃ ইহা সহজসাধ্য নহে, পরস্ধ 
মনোগতত ভাবরাশির বহস্থনিবন্ধন বহু ইঙ্গিতের অপেক্ষা থাকাঘ বহপ্রযন্ধাপেক্ষ। আরও 
ata এই যে, অভিনয় মাত্র পূৰ্বপরিজ্ঞাত বিষয়েরই 'অববোধনে সমর্থ এবং faring ates 
অর্থগ্রতীতি করাইতেও পারে না। শব্দ কিন্ত তদ্দিপরীত-_পেক্ষারুত অগ্পপ্রযস্নাপেক্ষ, 
অপরিজাত বিষহেরও স্বববোধনে সমর্থ এবং নিঃসন্দিদ্ভাবেই অর্থগ্রতীতিকরণক্ষন। ও 

নুবাদ-_সংসারে ব্যবহার পিদ্ধির নিমিত্ত শব্দের দ্বার! অর্থের বোধ জগ্মান হয়, শব্দ 
অনীয়ান্‌ অর্থাৎ অপেক্ষাকৃত অল্পপ্রহন্াপেক্ষ বলিয়া । 31 

১-৫ সের দুর্গাচাধাসন্ম ত আমরা গ্রহণ করিয়াছি । ‘শব্দ অনিত্য' গদবত্বরায়ণের 
এই মত স্থুলতঃ স্বীকার করিয়াই তিনি স্তর wae ya ব্যাখা করিহাছেন। শব্দ Fa 
শব্দ আবহমান কাল হইতে প্রবর্ধদান, শব্দ কেহ নির্বাণ করে নাই, te een সর্কায় 
বর্তমান আছে, Bate শব্দের অভিব্যক্তি হয় মাত্র, Ret মতও বিন্ধ প্রফিন্ছ। eT 
_ (ছেরগচার্থোর পূর্ব্তী টীক্াকার ) শব্দের নিত্যত্বপক্ষ অবলঙ্বন shut উল্লিখিত স্থত্র 
aida মধ্যে পরস্পর সাম প্রদর্শন করিয়াছেন; কিন্তু Greta বযাখ্যামার্গ এবং কোন কোন 

তের পাঠ অন্তপ্রকারের ॥ waa ‘শব্দ অনিতা" ওছুত্বরাণের* এই মত সমীচীন বলিয়া 
tas 








[ ১.১.২.৫ 
, গ্রহণ করিলে পদের চতুষটরত্ব সিদ্ধ হইতে পারে না, ইহা ঠিক । দুর্গাচাখ্যের ঠক স্বন্দস্বামীর 
এই বিষয়ে কোন বিরোধ নাই । কিন্তু স্বন্দস্বামী বলেন যে, উহষ্রায়ণের TEE সমীচীন নহে, 
cates শব্দ নিত্য, শব্দ সর্বকালে সর্বত্র যুগপৎ সত্তাবিশিষ্ট বা অবস্থিত ॥ * শব্দ যদি যুগপৎ, 
7 ৰা সৃমকালে অবস্থিত হয়, তাহা হইলেই ইতরেতরোপদেশ, শাস্তরকারের যোগ এবং চতুষ্টয়ত্ব 
Brita হইতে পারে। ইতবেতরোপদেশ--ইহার অর্থ, অর্থবোধের উদ্দেশ্যে নামাদিপদসমূহের 
পরস্পাপেক্ষায় উচ্চারণ। শাস্তরকারের ঘোগ__ইহার অর্থ, siete আপিশলি, পাণিনি 
প্রভৃতির স্থত্র অথাৎ তাহাদের কৃত ব্যাকরণ গ্রন্থ । ব্যাকরণের একটা কার্ধা__প্রক্কতি ও 
প্রতায়ের যোগে পদসাধনপ্রণালী প্রদর্শন sa safe ও প্রত/ঘ্ের যোগ সম্ভবপর হয়, 
aft শব্দের fore স্বীকার করা যায়। তাহা না হইলে প্রতাযহগ্রহগক্গে প্রকৃতি বিনষ্ট হইয়া 
হাওয়ায় প্রকুতি ও প্রতায়ের কোন প্রকার ewe সম্ভব হয় না। শব্দের চতুষ্টযন্__ইহার 
অর্থ, নাম, আখ্যাত, উপসর্গ ও নিপাতভেদে শব্দের চারি প্রকার বিভাগ । এই চতুষ্টয়ত্বও সম্ভব 
হইতে পারে, বদি শব্দের Frere বা যুগপৎ অবস্থিতি স্বীকার করা যায়। * এই স্থানে প্রশ্ন 
হইতে পারে--শব্দ যদি নিত্য এবং সর্বাকালে সৰ্ব যুগপৎ অবস্থিত হয়, তাহা হইলে সর্রকালেই 
_ আমর! তাহার উপলব্ধি করি না কেন ? ব্বন্দস্বামী বপেন, Bete কারণ শব্দের ব্যাপ্তিমত্ত এবং 
শব্দের অশীয়ন্র । “ব্যাল্রিমবাত, test এবং ‘meats! এই হত ছুইটা দ্বারা ইহাই প্রকাশ 
খাইডেছে। wrth পঞ্চম caller 'অশীয়ন্বাচ্চ' এবং ‘শব্দেন সংজ্ঞাকরণং বাবহা ার্থং 
লোকে’--এইকূপ বিভাগ afar দুইটী eases weal করেন। তিনি বলেন, যাহা! ব্যান্তিমান্‌ 
বা সৰ্্ধগত, অথবা হাহা wae বা Sere তাহার উপলব্ধি অভিবাঞ্রকক্ূপ কারণের 
_ অভাবে সম্ভব হয় না। শব্দ বাাল্রিমান্‌_সৰ্বত্ৰ সৰ্বকালে অবস্থিত, যেমন আকৃতি । গো, 
সঙ প্রভৃতি সমস্ত পদার্থের আকুতি * সর্ব বর্ধমান আছে, আরুতির অভিবাক্তি তয় 
বাক্কির দ্বার; বাক্তির অভাবে আকুতির উপলব্ধি হয না, ব্মভিবাঞরক কারণ অর্থাৎ ব্যক্তির 
mete হইলেই আকুতির উপলব্ধি হয়। এইকপ শব্দ সর্বত্র AAT বর্তমান আছে, শব্দের 
অভিবাক্তি হয় উচ্চারণের দ্বারা, উচ্চারণের অভাবে শব্দের উপলক্ধি হয় না, weer কারণ 








Dh নৃগপছংল্ানাং ৰ! শব্দানানিডৱেতরোপৰেশঃ- ret =র cath এইজপ পাঠ করেন: Margate’ 
পাঠ rete সন্মত নহে। “বুগপতৎপল্ানারিতুৎপত্যা যে হাৎপন্ততে স ভীতি সত্ালন্চণে eared লক্ষ্যত | 
হে) clases, water চকুৰ্ণাং নানাবিপবজাতানামেতৎ পরস্পরাৰ্থত্বেন বাক্যার্ণপ্রতিপত্্থনক্চারণন্‌ । 
mess বুগপৰৰাৰিতানেকন্যনাৰিপৰজাতবিবযা ভু ্যাপপ্া তছাপপতেশ্চোপপত্ৰদ_-চত্ারি পজাতানীতি॥ 
শাশ্মকৃতো| যোগস্চ। ES awe, ন কেবলা চতুষটন, স্রশ্থকুতশ্চাপিশলেঃ পাণিনের্যা ঘোগঃ হুম maura 
Femterererq) যোগ: সমুহাজোহটাব্যাৰী শাগ্রসেবোপপঞ্জতে বৰি Frere শব্দাঃ। ইকরখ| হি ayer 
পর্থাগাং যাবৎ stare উপাদা তে তাবদধিনষ্ট! প্রকৃতিরিতি কন্দ কেন ATE ? 
a) আন্ত ও জাতিতে পার্শকা আছে (ক্কাফ দঃ ২/২৯৯)। অৱেকের সতে নাতি ও জাতি একই 
omit. 52 রব 
cance কৃতি শবদ তিন ব্যবহাৰ কান foe fie লইলে দোষ হয় ন।। 





NN 
১১২৫] 5 প্রথম অধ্যায় 


উচ্চারণের সন্ভাব হইলেই শব্দের উপলব্ধি হয়। * শব্দ অণীয়ান্‌ বা অতিস্থন্থ ( subtle )ও 
বটে। কারণ, আঁকাশ অণু বা স্বস্থ, আকাশের গুণ শব্দ, কাজেই শব্দ আরও THT যেরূপ 
সর্ঘযকিরণ্ূপ বঅভিবাঞক কারণের অভাবে aera উপলব্ধি হয় না, স্র্ধ্যকিরণরূপ অভির্য্ক 
কারণের muta হইলেই রূপের উপলক্ধি হয়, তক্রপ SHETTY তাহার উপলব্ধি হয় না-.. 
_তাৰাদিব্যাপার অর্থাৎ উচ্চাবগর্ূপ ক্মভিবাঞ্রক কারণের wera; উচ্চারপরূপ অভিবাঞ্জক 
কারণের meta ঘটিলেই অতিন্ক্্ শব্দের উপলব্ধি হইয়া থাকে | * 

সংলারে ব্যবহারসিদ্ধির নিমিত্ত দেবদত্ত, বজ্র প্রন্ৃৃতি সংজ্ঞার করণ বা নামের কল্পনা 
অথবা কোন বাকোর দ্বারা বিবন্ষিত অর্থের প্রতিপাদন Bota হইতে পারে__ঙ্ধি শব্দের নিতান্ত 
স্বীকার করা যাছ। যদি শব্দ অনিত্য হয়, তাহা! হইলে দেবদত, যজ্ঞদত প্রভৃতি সংজ্ঞার 
বারা কোনও ব্যক্ির, sua কোনও বাক্যের দ্বারা কোনও অর্থের প্রাতীতি হইতে পারে 
all ইহাই হইল স্বন্দস্বামীর মতে 'শব্দেন সংক্রাকরণৎ বাৰহারার্থং লোকো__এই স্থজের 
তাৎপর্ধ্য। * 

সুত্র A লহদ্ধে দুর্গার ea মতের তাতপথ্য বর্ণিত হইল । ছুর্গাচার্ধা 
‘অনীয়স্বাচ্চ শব্দেন সাজ্ঞাকরণং ব্যবহারার্থং লোকে এই সুত্রে ‘চ' শব্দের নর্থ করেন নাই। .. 
wera quater প্রতি কারণ sifting ও অশীযন্ব এইরূপ ব্যাখ্যা করিয়া erat 
চকারের সমুক্ষয়ার্থ প্রদর্শন করিচাছেন। ্বন্দন্বামী ‘শব্দেন সংজ্ঞাকরণং ব্যবহারার্থং লোকে 
এই স্তরের দ্বারা শব্দের অনিভ্যত্ব খণ্ডনপ্রসঙ্দে যে আপত্তির উত্থাপন করিয়াছেন, তাহার 
সমাধান দেৰিতে পাই ছর্গাচার্যোর 'ব্যাপ্রিবাতর, swe’ এই সুত্রের ব্যাখ্যায়। অভিবাক্ত বা 
স্কুল অবস্থায় শব্দ অস্থায়ী হইলেও বুদ্ধিকে ব্যাপ্ত করিয়া শব্দ অবস্থান করে_-এতাদৃশ যুক্তিই 
ই সমাধানের ভিত্তি । শব্দ বুদ্ধিবযাপ্র এই যুক্তি পরিজ্ঞাত শব্দ স্বন্ধেই খাটে, অপরিজ্ঞাত 
শব্দ সঙদ্ধে নহে। কাজেই শব্দ বুদ্ধিব্যাপ্ত এই কথার দ্বারা শব্দের Here amas হয় নাই । 
নধর ব্যাখা। থে মতের উপর প্রতিষ্ঠিত তাহার তাৎপর্য এই যে, সমস্ত শব্দ_-পরিজ্ঞাতই 
হউক, আর 'অপরিজাতই হউক- সর্বত্র সরা বিদ্যমান ; উচ্চারণন্প অভিবাজক কারণ 
উপস্থিত হইলেই তাহার অতিব্যক্তি হই! থাকে | শব্দের নিতাত্বণনিত্যতব সে ছর্গাচাা 
ss earth মতের পার্থক্য এইস্থানে ee Ee 





50 dws mi অঙ্ুপলত্্নাসাবসন্বাৎ। কিনি আৰৃতিৰৰতিৰ৷ৱজকাভাৰাৎ", তে নাহপলকেরনিতা- 
+ সাশক্ষিতন্যন্‌ । ক s 
২ ॥ আকাশ গর, আতপ প্াছগ্াতিশহেন:সৌন্াদিরহহপলকি: বত এব। উপলাকি প্রকাশে 
সতি তপক্েৰ চান্দ তাৰাদিবযপারসহকারিসন্ধাবে afs catcafernfeertetcs: | 
et এৰক বিভা সতি seen ston বাবহারার্ষ: লোকে। করণসাবন: ITT 
তে বানগেতি সংগ-_দেববকো! যদ ইতি । তক্তা: করণং কজনং কাই বাবহাপ্রদোসনং লোকে, 
পপি কালে ধা, বাকযসেৰ সং্ঞাশক্দেৰোচাতে ৷” তা করণং বি রান সমানমতৎ 


ক্ষেপেগ 














© 


নিরুক্ত 10৯২৭ 
তেষাং মনুষ্যবদ্দেবতাভিধালম্‌ ॥ ৬ ॥ 


. 
তেষাং ( নাম, আখ্যাত, উপসর্গ ও নিপাতরূপ সেই সমস্ত শব্দের ছার।) দেবতাভিধানং 
Corsten প্রতি ঈন্সিত অর্থের কখন ) [ ভবতি ] (হইয়া থাকে ) seen (যেমন 
৮ মঙস্তদিগের মধ্যে পরস্পর হইয়া থাকে )। 
নাম, State, উপসর্গ ও নিপাত__এই চারিভাগে বিভক্ত শব্দসমূহ্র দ্বারা যন্শ্বাদিগের 
মধ্যে পরস্পর ব্যবহার সিদ্ধ হইয়া থাকে। প্রশ্ন হইতে পারে, আমাদের ত দেবতাদিগের 
afese ব্যবহার আংছে_আমরা দেবতাগণকে হবি: প্রদান করিয়া থাকি, দেবতাদিগের 
নিকট আনীর্কাদাদি প্রার্থনা করিয়া থাকি ; দেবতাদিগের সহিত ঈদৃশ ব্যবহারসিদ্ধির উপায় 
কি? ইহার উত্তরে ঝলিতেছেন__শব্দই ঈদৃশ বাবহারসিস্ধির উপায় । শব্দের অর্থ প্রকাশ- 
শক্তি দেবগণ ও মহ্ম্থাগণের মধ্যে তুলাভাবেই বর্ধমান । দেবতাভিধানম্_ইহার অর্থ 
__ দেবতাদ্দিগের প্রতি অভিধান বা ঈন্সিত অর্থের কখলকূপ ব্যবহার । তেষাং ( শব্দানাং )— 
_ এইস্থলে যী কর্ায়; দেবতানাম্‌ অভিধানম্‌_এইস্থলে যী কণ্টে। ১. 
.. জন্ুবাদ--শব্দের দবারা[ই] veces ate দেবতাদিগের প্রতি[ও] [ ঈশ্সিতার্থের ] কখন 
“হইয়া থাকে 


= পুরুষবিদ্াহনিত্যসথাৎ কর্্মসম্পন্তি্দ্মদ্জো বেদে ॥ ৭ ॥ 


পুকুষবিদ্যাহনিত্যন্থাৎ, ( মাহ্ুষের বিশ্যার অনিত্যতানিবদ্ধল ) ক্দসম্পন্থিঃ ( নিদ্দোষভাবে 
৯ strive) * আঃ ( মন্ত্ৰ ) বেদে ( বেছে ) [ সমায্নাতঃ ] (অভিহিত হইয়াছে )। 

বেদের মঞ্্রমূহ দেবতাদিগের সহিত ব্যবহারসিদ্ধির fafis—ackea দ্বারা হবিঃপ্রদান কর! 
হইয়। থাকে, নয়্ের দ্বারা আশীর্াদাদি প্রার্থনা কর! হইয়া থাকে, ইহ! ants | পূ্বদস্থজে 
বল৷ হইয়াছে, নাম, Stes, উপসর্গ ও নিপাতরূপ শব্দসমূহ দেবতাদের সহিত ব্যবহারে 
অপরিহীনশক্তি । নাম, starz, উপদর্গ ও নিপাতর্ূপ শব্দসমূহ প্রয়োগ করিয়াই যদি 
দেবতাদের সহিত বাবহার করা যায়, তাহ! হইলে মরাস্মক বেদের প্রয়োজন কি? এই প্রশ্নের 
উত্তরে বলিতেছেন_মাস্ুবের few! ( জ্ঞান ) অনিত্য বা অসিয়ত অর্থাৎ মায়ের জ্ঞানের 
স্থিরত| নাহ । যে কথা যে ক্রসে শ্রবণ করিলাম সেই কথা ঠিক সেই ক্রমে বলিতে পারি না, 








0 এবং তাবননুঙ্গপাং সনু? শব্দেন চতুর ৰিভক্ৰেনাববোধকৱণম্‌ । কণ: EET দেৰেব ছবিংপরদানাদীং- 
আরবনাধিবাৰহারঃ কেনেডি । উচাতে। তোষাছের শগানামিযনে real দেবেষপি দেবানপি প্রতি। - ০০ 
Sa fesse প্রঝোজনেন্ নামাশ্যাতোপসর্গানপাতৈশারতিষধতোবমেষ ফেবানপি ॥ দেবেখলি শব ভিখান 








নক 





১.১.২.৭ ] প্রথম অধ্যায় 


অন্য যে কথ! হে ক্রমে বলিলাম, আগানী কল্যই সেই কথা ঠিক সেই ক্রমে বলিতে পারি নাঁ-* 
ইহা অস্গৃতবসিদ্ধ। “জানের ঈদৃশ অনিত্যত্ব বা অনিয়তত্থনিবন্ধন নাম, আখ্যাত, উপসর্গ ও 
নিপাতের যথাযথ প্রয়োগ ছার! ates রচনা! করিয়া দেবতাগণের সমীপে আমাদের অভীন্দিত " 
অর্থের নিবেদন সম্ভব হয় না। বে বাক্যপ্রয়োগে হৃবিঃপ্রধান বা TRAE প্রার্থনা করাশ্থায় 
তাহাতে যদি নাম, আখ্যাত, উপসর্গ ও নিপাতের হধাবণ প্র্থাগের অভাবে অশ্ুদ্ধি থাকে 

_ তাহ! হইলে ফল ত কিছু হয়ই না, gs প্রকৃত অনিষ্টের আশঙ্কা থাকে। মাছৰ ATER, 
সাধারণতঃ অশিক্ষিত ক! অল্পশিক্ষিত ; তাহার পক্ষে জ্ঞানের where! এবং তর্িবন্ধন বিন্মরণ- 
পীলতা স্বাভাবিক, দোষের ace! ইহা! লক্ষ্য করিয়াই স্কষিগণ দেবতাগণের সহিত ব্যবহার 
যাহাতে ফলপ্রস্থ হয় তাহার নিমিত্ত যন্ের সমারাহ ( কখন ) করিয়াছেন। wees, নাম, 
আখ্যাত, উপসর্গ ও নিপাতই মতের শরীর--মস্থ তথ্যাতিরিক্ত আর কিছুই নহে; মনতে নাম, 
খাত, উপসর্গ ও নিপাতের যথাযথ প্রয়োগ রহিয়াছে, তরিবন্ধনই মজ্রের ene | 


জন্ুুবাদ _-মামুযের বিদ্যার আঅনিঘততবনিবদ্ধন বেদে স্বষ্ঠভাবে কর্শ্মের সম্পাদক eae 
অভিহিত হইয়াছে। 


৯ 





॥ দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত ॥ |” 


1252০ 


© 


vo 
Sr 
El SS পক্চিচেছলছ 
sig _যড়্‌ভাববিকার! ভবন্তীতি বাধ্যায়ণিঃ ॥ > ॥ 


ভাববিকারাঃ (ভাবের বিকার ) যট্‌ (exh) safe ( হয় ) ইতি ( ইহা) atone 
( ার্্যায়ণিনামক আচাৰ্য ) [ ্রবীতি ] ( বলেন )। 

**ভাববিকার ছয়টী’_ ইহার অর্থ বুঝিতে হইলে ভাব শব্দের ও বিকার শব্দের অর্থ জানিবার 
প্রয়োজন হয়। এই ছুইটী শব্দের অর্থ বিভিন্ন টীঞ্চাকারের মতে বিভিন্ন । (১) কেহ কেছ 
বলেন, ভাব শব্দের অর্থ 'ক্রিয়া' এবং বিকার শব্দের অর্থ 'প্রকার'। 'ভাববিকারাঃ যট্‌'_ইহা 
বলিয়া wie পরবর্তী সুত্রে উল্লিখিত জন্মসত্তাদিভেদে ক্রিয়ার যড়.বিধত্ব নিরূপণ করিয়াছেন, 
ইহাই এই মতের তা্পধ্য | ক্রিঘার ভেদনিক্কপণ আমরা বৈশেষিক দর্শনেও দেখিতে পাই। 
তথাত উক্ত হইয়াছে Beets, অবক্ষেপণ, STEER, প্রসারণ এবং গমনভেদে ক্রিয়া 
পঞ্চবিধ । (২) কেহ কেহ বলেন, ভাব শব্দের অথ ‘IE? বা “বস্ত' এবং বিকার শব্দের অর্থ 
‘may | প্রত্যেক বন্ধই জন্মসতাদিভেদে ছয়টা অবস্থ। প্রাপ্ত হয়, ইহাই এই মতের তাৎপর্ধ্য। 
“্তস্তকুদ্তাদয়ে। ভাবাঃ' ইত্যাদি প্রয়োগ ভাব শব্দের বস্তবাচিত্বে প্রমাণ | (৩) কেহ কেহ বলেন, 
ভাব শব্দের অর্থ “শব্দ” বা mae শবদসমঞ্ত' যাহা বাক্যস্দূপ এবং বিকার শব্দের অর্থ 
“অবস্থানভেদ'। তাৎপৰ্য্য এই যে, প্রত্যেক বাকোই sees একটা নাম ও একটা আখ্যাত 
(ক্রিয়া) থাকিবে। যাবৎ আখ্যাতের উচ্চারণ না হয়, তাবৎ মাত্র নামের ছার! কোন বিধি 
বা নিষেধের বোধ হইতে পারে ন!। এই আখ্যাত পরবর্তী হুঁত্রে উল্লিখিত জাতে, অস্ত 
ইত্যাদি act ছয় প্রকারের, ইহার অতিরিক্ত নহে, ন্যনও নহে। যে কোন আখ্যাতই 
হউক, হয় ইহাদের অন্যতম, আর ন! হয় ইহাদের মধ্যে কোনটা না কোনটার অস্ততূত। 
কাজেই, woman থে বাক্য তাহার অবস্থানভেদ ছটা অর্থাৎ তাহা ছয় প্রকারেই অবস্থিত 
হইতে পারে ।-/সর্ষে ভাবাঃ স্বেন ভাবেন Safe, স তেষাং ভাবঃ' (AH শব্মাঃ শ্বেনার্থে- 

' নাৰ্থতূতাঃ acs safe, স তেষাং স্বভাব ইতি ) ইত্যাদি পরোগ ভাব শব্দের শব্মবাচিত্বে 
প্রমাণ । (৪) কেহ কেহ বলেন, ভাব শব্দের অর্থ 'সত্তা' বা ‘মহাসামান্প'_- যাহার অপর নাম 
আত্মা বা tras oy যাহা সন্ম ও স্থূল প্রপঞ্চান্মক নিখিলজগতের কারণ। ইহাকে কারণাস্মা 
বা কারণরূপ ভাব বল! যাইতে পারে। যে ভাব শব্দের অর্থ ক্রিঘা তাহা ett বা কা্্যকপ 
ভাব। বিকার শব্দের র্থ_অবস্থান্তরপ্রান্সি--ঘেমন সর্পের কুটিলকুণ্ডলাদি আকারে হয়, 
যেমন mouse তরঙ্গাদিকূপে cu) পরত্রক্ষের কিন্ত wane: কোন বিকার বা অবস্থান্তর- 
অর্থাৎ ভবন বা সত্তাই 












clan wf oy তাহার জন্মাদিবিকার “ৰা 
মায়িক ৮৮. 





ই 


১১৩০৩] 5 প্রথম অধ্যায় ২৩ 





অন্ুবাদ-_-ভাববিকার ছয়টী, ইহা আচার্য্য aorta মত । . 
« 
জায়তেহন্তি বিপরিণমতে বরদ্ধতেহপক্ষীয়তে বিনশ্যতীতি ॥ ২ ॥ 


জামতে (জন্মগ্রহণ করে ), fa ( অস্তিত্সম্পহ্র হয ), বিপরিণমতে ( পরিণত বা! পরিবর্ধন 
সম্পন্ন হয় ), বঞ্চতে ( উপচযবিশিষ্ট ea), অপক্ষীরতে ( 'পচয়েগুৰ হয় ), Fash ( নাশপ্রাপ্ত 
হয়) ইতি (এই যে জন্মগ্রহণ প্রকৃতি অর্থাৎ জন্ম, অস্তিত্ব, বিপরিণাম বা পরিবর্তন, বৃদ্ধি, 
ক্ষ এবং নাশ--এই ছয়টা ) [ ভাববিকারাঃ ] ( ভাববিকার )। 

< wud ভাববিকার কি তাহা এই স্থত্রে বর্ণিত হইয়াছে। জগতে প্রতোক বস্তুই প্রথমতঃ 
জন্মলাভ করে। wad জন্মলাভ করিলে fawata বলিয়। অভিহিত হয়। বস্ত বিদ্যমান 
হইয়াই বিপরিণাম বা পরিবর্ধনবিশি্ট ceca দম্ব,ফলের হরিতত্ব ত্যাগপূর্কক কুফ্ণতা- 
প্রাপ্তি, যেমন ছদ্ধের মাধুর্য ত্যাগপূর্জক অমত্বপ্রাধি। তৎপরে বস্তুর অবধববৃদ্ধি হয়। 
অতঃপর বস্তার ক্ষ-যাস্সুখতা দৃষ্ট হ এবং তৎপরে বস্তটী নষ্ট হয়। শুত্রের এই অর্ণ --ভাব শব্দের 
বস wef গ্রহণ করিয়া । ভাব শব্দের ‘ক্রিয়া' অর্থ গ্রহণ করিলে বলিতে হইবে, ক্রিঘথার বিকার 
বা ভেদ উপরি উক্ত ছয়টী। ভাব শব্দের waa" বা “বাকা অর্থ গ্রহণ করিলে বলিতে 
হইবে, বাক্যের ভাব বা অঅবস্থানভেদ ক্রিয়া en প্রকারের বলিয়া ছয়টা । ভাব শব্দের “aI 
সামান্য’ বা ‘ব্ৰহ্ম’ অর্থ গ্রহণ করিলে বলিতে হইবে, বন্ধের বিকার ( শুপাধিক ) ছয়টী অর্থাৎ ক্ষত 
মাঘাশবলিত হইয়াই প্রপঞ্চাকারে Faas হন এবং দৃশ্যমান প্রপঞ্চ জন্মাদিবিকারবিশিষ্ট 
বলিয়া তিনিও যেন উক্ত বিকারবিশিষ্ট বলিয়া প্রতীয়মান হন | 


অনুবাদ জন্যে, বিগ থাকে, পরিবস্তিত হয়, বৃদ্ধি পার, ক্ষযপ্রাধ হয় এবং নষ্ট হয 
ইহার! ( অর্থাৎ জন্ম, ৰিশ্তমানতা, পরিবর্তন, বৃদ্ধি, ক্ষ ও নাশ ) ভাববিকার। 


জায়ত ইতি পূৰ্বৰভাব্যাদিমাচন্টে, নাপরভাবমাচন্টে, ন প্রতিষেধতি॥ ৩॥- 


জায়তে ইতি ( ‘জায়তে’ এই শব্দটী ) পূর্বভাবস্ত (প্রথম ভাবের অর্থাৎ জয্মের ) আদিম 
(আদিকে অৰ্থাৎ প্রারস্থকে ) চটে (বলে অর্থাৎ বোধ করায় ) অপরভাবং (পূর্ববর্তী . 
ৰা পরবতী তকে অর্থাৎ অস্তিত্বকে ) ন tsk ( বোধ করায় না) ন প্রতিষেধতি ( নিষেধ 
wat)! : : 

-মহাপামান্ত বা অখণ্ড ভাবই ভাৰশন্দবাচ্য । তাহা হইতে যে sath ভাবসমূহ উৎপর 
হয় তাহা বাস্তবিক ভাববিকার | সুত্রে থে তাৰ শব্দ প্রযুক্ত হইয়াছে তাহার xe ভাববিকার | 
ছয়টা ভাববিকারের মধো পূর্ব বা প্রথম ভাববিকার জনি বা জন্ম । দ্বিতীয় সুর ‘জায়তে’ 
এই শব্দটীর বার! জন্মের ‘আদিকে’ বুঝাইতেছে। sere আছি’ বলিতে বুঝাইবে আহ্মন্- 
urea নি * Stew! মতে বলিলে বুক্তাইৰে Age veers, Saxe 


১ না RRS । জল উপকরন (হট |. - 





Bae ' 


Sa Oo. a 


২৪ fire eo [3.3.0.8 
এ (ক্ষৌতভাব ) এবং উদ্ভিগ্ব্ব ( বিকশিতভাব )--এতগুলি ব্যাপারের সম? অর্থাৎ বৃক্ষে! জায়তে 
ঝলিলে ততটাই বুঝাইবে যতটা বুঝায় ‘বৃক্ষ জাতঃ' এই বাক্যের TH কারণ, জায়তে 
একটা, আখ্যাত ; আখ্যাতের স্থভাবই এই যে, তাহা উপক্রম ( আর্ত ) হইতে অপবর্গ 
(শিরিসঘাস্তি) পর্যন্ত ব্যাপারসমগ্তিকে বুঝায় । জন্সপদার্থ পূর্ব্ববর্ত্তা এবং পরবর্তী অস্তিত্বের 
সহিত জড়িত। অস্তিত্বসম্পঞ্ণ বা বিস্মান বন্ধই ste হয, অবিষ্বামাল বস্তর জন্ম হইতে 
পারে না, ইহা দার্শনিক সিদ্ধান্ত ; আর বস্তু জাত হইয়াই অন্ডিত্সম্পন্প হয়, ইহ! প্রত্যক্ষদৃষ্ট। 
কাজেই, WITS হইতে পাকে যে, ‘জায়তে' এই শব্দটীর ছারা “afew ব| বিস্ধমানতারূপ 
বিকারেরও গ্রহণ হইতেছে । এই আশঙ্কা নিরাসের নিমিত্ত নিরুক্তকার বলিতেছেন, না 
তাহা নহে, "জায়তে' এই শব্দটী অপরভাব বা অস্তিত্বকে বোধ করাইতেছে না। ইহার 
কারণনিদ্দেশে দুর্গাচার্ঘ্য বলেন যে, শব্দ ete ahs অথাৎ শব্দ একটা অথে ই বর্তমান থাকে, 
অন্ত অথকে টানিয়| আনিতে পারে না। বিশেষতঃ, জন্মোত্তরকালে অস্তিত্ব অসম্পূর্ণ বলিয়া! 
জন্মপরবর্তী অস্তিত্বের গ্রাহক হইতে পারে না। তবে কি ‘are’ এই শব্দটী অস্তিত্বের 
প্রতিযেধ করিতেছে? না, তাহাও হইতে পারে লা, কারণ, তাহা হইলে জন্ম অনাত্মক হইয়া 
পড়ে ACTS BAS হইতে জন্ম স্বীকার করিতে হয়। ইহ! যুক্তিবিরুদ্ধ, কারণ, জন্মরূপ ক্রিয়া 
আঅনালঙ্গ sais একটা কিছু অবলম্বন ন! করিয়া হইতে পারে না। ‘জায়তে’ এই শব্দটীর 
“সবার! থে পরবর্তী অস্তিত্বের প্রতিবেধ হইতেছে ন। তাহার কারণন্বন্ূপ বল| যাইতে পারে থে, 
জন্মের পরক্ষণেই অস্তিত্বের অবধারণ বা farce হয় অর্থাৎ জন্মই অস্তিতহকে উপস্থিত করে। 
যে বাহার উপস্থাপক সে তাহাকে প্রতিষেধ করিবে কিক্ূপে ? এই স্তরের স্থূল তাৎপর্য 
_ এই থে, ‘জায়তে’ শব্দটীর ছারা জন্মেরই বোধ হইবে, অস্তিত্বের বোধ ব। অবোধ কিছুই 
হইবে না, অস্তিত্ব বা safes সম্পূর্ণ অবিবক্ষিত খাকিবে। - 
অন্মুবাদ--‘জায়তে’ (amaze করে) এই eh avg বিকারের আদিকে (উপক্রম 
হইতে পরিসমাপ্তি পর্য্যন্ত জনিক্তিয়ার ব্যাপারসমূহকে ) বোধ করায়, পরবন্ধী ভাবকে 
( অস্তিত্বকে ) বোধও করায় না, প্রতিষেধও করে না। 





*  অস্তীহ্যুৎপন্নস্ত স্স্যাবধারণম্‌॥ ৪ ॥ চি 


অস্তি ইতি (‘অস্তি” এই “শব্দটী ) Semmes aes (জন্মলাভ করিয়াছে tat বস্তার 
সম্বন্ধে ) অবধারণম্ণ( স্বকূপেই বর্তমান আছে, ধ্বাসপ্রাপ্ত হয় নাই-বুদ্ধিপূৰ্বক ঈদৃশ নিশ্চয়) + 
[ আচে ] ( জ্ঞাপিত করে বা বোধ করায় )। 

oma শংন্দর অর্থ বন্ধ এবং অবধারণ শব্দের অর্থ নিশ্চিতকূপে প্রভীতি 
বলিলেই প্রতীতির fern হয় যে, ue) জন্মিয়াছে তাহ! বিগ্ামান আছে, তা 









আক বিশ tates, fers ইতি বদধাধানলাহ (সঃ স্ব )। 





রা a 





1G : 
ভন ৭ পথৰ ম্যান 


হয় নাই। Safa -ইহার দ্বারা বিপরিণামের গ্রহণ হইতেছে না, প্রতিযেধও হইতেছে না।* 
বিপরিণামের গ্রহণ হইতেছে না, ইহার কারণ _অস্তিত্লাভের পরক্ষণেই বিপরিণাষ অসম্পূর্ণ ॥ 
বিপরিণামের প্রতিষেধ হইতেছে না, ইহার কারণ-_মস্তিত্বই বিপরিণামকে উপস্থিত করে 
অর্থাৎ অন্তিত্বলাভের পরই বিপরিণাম বা পরিবর্তন প্রকট হুয়।” তু 


অন্ুবাদ-_স্তিং এই শব্দটা জন্মলা 5 করিয়াছে এইক্প বস্তুর ecw fee বোধ করায়। 


বিপারিপদত ইত্যপ্রচ্বমানক্ত তথবামিকারম ৷ ৫ 1 


বিপরিণমত ইতি ('বিপরিপমতে” এই শঙ্জটী ) [ তন্থাৎ ] অপ্রচাযবমানস্ক ( যাহা স্বরূপ 
হইতে BR বা pre হয় নাই তাহার ) wats (তন্তাব অর্থাৎ way বা অস্তিত্ব হইতে) বিকারম্‌ 
( সন্মখাভাব ব। পরিবর্তন) [ আচট্টে ] (জ্ঞাপিত করে বা বুঝায় ) | 6৮৯ 

ুগাগ্ঠোর মতে eats অঅপ্রযাবমানপ্ট তবাদ্‌ বিকার Waker way করিতে হইবে। * 
কোনও বন্ধুর বিপরিণাম তইগাছে বলিলে বুঝিতে হইবে যে, অবত্রিত্বন্ধপ wat হইতে 
বন্তটীর হিচুতি ঘটে নাই, কিন্তু শুদ্ধ অস্তিত্ব হতে তাহার ৰিক্ৰিযা ( পরিবর্তন বা অন্যথা ভাব) 
wee | 'বিপরিশমণে” ইহার stay বৃদ্ধির গ্রহণ বা প্রতিষের হইতেছে at) বধির 
গ্রাহণ হইতেছে না, বিপরিপণম স্বনস্থায় বৃদ্ধি অসম্পূর্ণ বলিয়া এবং প্রতিষেধ হইতেছে Ah 
fanfare afece উপস্থিত করে বলিয়া। gre এই যে, Tat বিপরিণাম বলিলে 
লেই অবস্থাই বুঝাইবে-_থে অবস্থা বস্তুর নঅন্ি্বকূপ অবস্থা প্রানি ও বুদ্ধি অবস্থাপ্রাপ্তি_ 
এতছুভয়ের শধ/বন্ী বলিয়া আমর! saa) করিতে পারি। “এই অবস্থাকেই তর অর্থাৎ 
rue ay অস্ত হইতে বিচার edie পরিবর্ধন ঝ। অন্তথঞ্ছাব বলিয়া বর্ণনা কৰু! হটযাছে I 
এই স্টার wanes ব্যাখ্য। ক্রিছু অন্য রঞমের| “Sats অপ্রচাবনান্ডুক' বিক্রম! 
ater অন্ধ তাহার অভিপ্রেত।/ জ্ৃফল প্রথমে হরিতবর্ণ থাকে, পরে কষযর্ণ হয়; কিন্ত 
তাহার var বা জনুকগত্ধের হানি হব না। sen ten হইতে প্রচৃত না হইয়াই 
অর্থাৎ ogee খাকিয়াই অবস্থাস্তর (Feats) ate হয়: ইহাই জঙ্গলের বিপরিণাম | 
ছদ্ধ প্রথমে এধুর থাকে, পরে we হয়; কিন্তু তাহার স্বকপ বা গ্যেরসত্তের হানি হয় না। 
ক aH হইতে প্রচ্যুত ন! হইয়াই ate corey খাকিয়াই স্বস্থান্তর (অমতত ) আগা হয; 








ইহাই দৃপ্ধের বিপরিণাম | - 
. আনগুষাদ__“বিপরিপমতে' এই শব্দটা tat হইতে অপ্রচত জবর আচার অর্থাৎ wat 
হইতে অন্াথাভাব বা পরিবর্তনকে বোধ করা । 5 





>) লবিপারা চে sedate ন প্িদাপদিাহ (হ;়)। 
২). fanfare Eran শন্দোহগ্চাখমানপ্র ভবাধ্নহমানস্ত Suis তক্ষাৎ বিকারং শেহ ভাঁবোহন্ডিহং 
শপ (ote বিকার বিকিগানাজং রীতি (জঃ) । 
Meee: 
| 








e [১.১.৩.৭ 
টু Gs ইতি স্বাঙ্াভ্যচ্চয়ং সাংযৌগিকানাং বার্থানাম্‌ ॥ ৬ ॥ 


RECS ইতি ( “বরাতে এই শব্ষটী) স্থাঙ্গানথাচচযত ( স্বীয় অঙ্গের দ্বার! বৃদ্ধি ) বা ( অথবা ) 
সাংযীগিকানাম্‌ ( সংযোগসম্বন্ধে অবস্থানদীল ) অৰ্থানাম্‌ ( জবর দ্বার! ) [ waren) (বৃদ্ধি) 
[ আচে ] ( জ্ঞাপিত করে বা বুঝায় )। 

বৃদ্ধি বলিলে বুঝাচ্ছ_যন্তুক, গ্রীবা, বাহ, উদর প্রভৃতি অবত্বের দ্বার! বৃদ্ধি অখবা গো, 
হিরণা, ধান্য প্রভৃতি সম্পত্তির দ্বারা বৃদ্ধি । অবয়বী অবয়বে খাকে সমবায়সদ্বন্ধে ( কাজেই অবয়ব 
সমবায়ী ) এবং গো, হিরণ! প্রভৃতি সম্পত্তি সম্পন্তিশালীতে থাকে সংযোগসন্বন্ধে (কাজেই 
সম্পত্ধি সংযোগী )। এই নিমিত্ত কাহারও বৃদ্ধি বলিলে বুঝাইবে তাহার সহিত mek এমন 
জ্রবোর দ্বার! বুদ্ধি যে ay সমবায়ী অথবা সংযোগী । 

স্বা্গাতৃ'চ্চয_-ইহার অর্থ ices দ্বারা বৃদ্ধি ( তৃতীয়া সমাস ); সাংযৌগিকানাম্‌ অর্থানাম্‌ 
বাচ্চার নর্থ সাংখৌসিকানাম্‌ সথানাং কৃতে EE অর্থাৎ সাংযৌশিক জবাতেতু 
wegen; এইরূপ অর্থই থে লিকার অভিপ্রেত তাহা পরবর্তী ze হইতে পরিশ্ছুট 

. হইবে। tater হি ute: সাংযৌগিকৈৰ্দ৷ জ্ৰব্যৈক্চ্চীযত’_ দুণাচাখোর এই উক্তি ও 
উক্ত অর্থের সমর্থক | 


কন্ুবাদ--'বর্্ধডে' এই শব্দটা স্বীয় অঙ্গের ছারা বৃদ্ধি অথবা সংযোগসস্বন্ধে অবস্থানশীল 
দ্রব্যের দ্বার! বৃদ্ধি বুঝায় । 


বদ্ধতে aos বা বঞ্ধতে শরীরেণেতি বা ॥ ৭ ॥ 


[শ্র্োগ প্রদর্শন করিতেছেন ] বিজচ়েন ( বিজয়ের ছাতা ) ( অর্থাৎ formance 
দ্বারা ) বর্ছতে (বুদ্ধি পায়) ইতি বা ( হয় ইহা ), শরীৱেণ (শরীরের দ্বার!) বর্্ধতে (বৃদ্ধি 
পায়) ইতি বা (আর না| হয় ইহা)। 

এই সুত্রে ‘বর্তো এই শব্দের প্রয়োগ এবং উভয় প্রকার বৃদ্ধির উদাহরণ প্রদর্শিত 
হইয়াছে । বিজয়ের স্থারা ( বিজয়পক্কত্বব্যের স্থার! ) বৃদ্ধি পায়__-ইহা সাংযৌগিক জরবাাডাচ্চয়ের 
উদাহরণ. শরীরের wey বৃদ্ধি, ore Set স্থাঙ্গাকাচ্চডের উদাহরণ । pec প্রথমে 
স্বাজাকাচ্চুের এবং প্রুরে সাংযৌগিকক্রব্যান্াচ্চয়ের কথ! BENS states, উদাহরণ কিন্ত 
এই ক্রমহ্থিসারে প্রদত্ত হয লাই | স্বনদস্থামী উহা! স্মহৌক্কিক্ত মনে করেন এবং বলেন যে, 
saad পাঠ 'বর্ছতে শরীরেশেতি ঝা বর্ছতে বিজঞয়েনেতি ঝা” এইকপ হয়! সঙ্গত ।* ‘are’ 
ইহার স্বারা 'নপক্ষয়ের গহণ ও হইতেছে না, প্রতিযেধণও হইতেছে না । অপক্ষয়ের গ্রহণ 





31 সণ চিসংোগাৰ্বর্মমন াতিোকৌপা পিচে ইতি (বাঃ) 
২ rice sateen sce বিলেনেতি কমাবাখেনোধাহরপপাঠে হুর ais} 





ঢু ক. ax 








er. 
soa] ০ প্রথম অধ্যায় ২৭ 


হইতেছে না, বৃদ্ধির অবস্থায় aren অসম্পূর্ণ বলিয়া এবং প্রতিযেধ হইতেছে না, TRE 

পক্ষকে উপক্থি ্ঁকরে বলি অর্থাৎ বৃদ্ধির পরক্ষণেই অপক্ষয প্রকট হয় বলি... 
অনুবাদ প্রয়োগ akan ] হয় faeces দ্বারা ( বিজয়লৰ্ধ cara ছারা) বৃদ্ধি atte, 

আর না হয় শরীরের দারা বুদ্ধি পান । ই 


অপক্গীয়ত ইত্যনেনৈব ব্যাখ্যা প্রতিলোমস্‌।॥ ৮ ॥ 


অপক্ষীঘতে ইতি ( 'অপক্ষীযতে’ এই শব্দটী ) অনেনৈৰ (এই নিয়মেই অৰ্থাৎ বুদ্ধি শব্দটী 
যে রীতিতে iin করা হইয়াছে, সেই রীতি অহ্সরণ করিয়াই ) প্রতিলোমং ( বিপরীতক্রমে ) 
ব্যাখ্যাতঃ ( ব্যাথা! করা হয় ) । ; 

'শ্রতিলোমম্ত এই শব্দটার অর্থ বিপরীতভাবে। “কাচ” এই শব্দটীর বিপরীত অপচয় 
বাজানি। বৃদ্ধি শব্দের অর্থ স্বীয় অঙ্গের ছার! বা সাঃঘৌগিক ভ্রবে।র হারা ETT; কাজেই 
অপক্ষয় শব্দের অর্থ করিতে হইবে ইহার বিপরীতভাবে অর্থাৎ অপক্ষয় শব্দের অর্থ হুইবে 
Da অঙ্গের অপচয়ে অগবা সাংঘৌগিক wears SCE অপচয় বা হালি। বৃদ্ধি ও অপক্ষয়ে 
অঙ্গবৈকল্য ঘটে, বিপরিপাঘে অঙ্গবৈকলা ঘটে না; এখানেই বৃদ্ধি ও অপক্ষধের সহিত. 
বিপরিণামের পার্থকা।* অপক্ষয্ শব্দের দ্বারা বিনাশের গ্রহণ হইতেছে লা, প্রতিষেধও ঁ 
হইতেছে লা। হিনাশের গ্রহণ হইতেছে না-_পক্ষত্বের অবস্থায় বিনাশ অসম্পূর্ণ বলিয়া, 
প্রতিযেধ হইতেছে ন!-_-অপক্ষয়ই বিনাশকে উপস্থিত করে বলিয়| অর্থাৎ অপক্ষয়ের পরেই 
বিনাশ ঘটে বলিয়া। স্কন্দস্বামীর পাঠ 'ব্যাখ্যাতং প্রতিলোমস্ঠ। এই পাঠটীই ভাল। 


আন্ুুবাদ_“অপন্মীযতে' এই শব্দটী ইহা ঘারাই (অর্থাৎ পূর্বণোক্ত প্রণালী অহুসারেই ) 
বিপরীতক্রমে ব্যাখা। করা হয়। 


বিনশ্যতীতাপরভাবস্াদিমাচন্টে ন পূর্ববভাবমাচন্ডে ন প্রতিষেধতি ॥ ৯॥ 


বিনপ্ততি ইতি ( 'বিনশ্যৃতি” এই শব্দটী ) অপরভাবন্ত ( অস্তিমভাবের অর্থাৎ বিনাশের ) 
আদিম ( আদিকে অর্থাৎ প্রারন্ভকে ) আচে ( বলে অর্থাৎ বোধ করায় ) পু্কাভাবত (পূর্ব 
ভাবকে অর্থাৎ পক্ষকে ) ন আচে ( বোধ করায় না) ন প্রতিষেধতি( নিষেধও বরে না)। 

ও সুত্রে যেজপ “পূর্কভাবের আনি” বলিতে আডন্তব্যাপারসমত্িত জনিক্রিহাকে বোধ 
করায়, এই zeus সেইরূপ 'সপরভাবের আদি' বলিতে আত্রস্তয্যাপারসনত্বিত বিনাশ- 
ক্রিয়াকে বুঝাইতেছে, অর্থাৎ, “বিনশ্রাতি' বলিলে প্রতীতির বিষয় হইবে ততটা, যতটা প্রতীত 
হয় feat! বলিলে। 'বিনশ্তুতি”_ ইহার দ্বার! অপক্ষয়ের বোধ বা নিষেধ করা অভিপ্রেত 
ACE! শঙ্খ একার্থবৃতি aye একটা অর্থেই বর্তমান থাকে, কাজেই 'বিনশ্ততি” এই শব্দচীতে 





> মি Feafendeay Ferereteen হ্পোৌঁনকজান (কঃ সাঃ ) 


1 














— % eo ot 





eg 5 ঠি [ ১.১.৩.৯ 
বিনাশ ও অপক্ষয়ের অর্থ যুগপৎ বর্তমান খাকিতে পারে না| “বিনপ্ততি' এই re বখন 
বিনাশরূপ অর্থের প্রতীতি ছন্ম।ইতেছে, তখন অপক্ষয়ন্ূপ অর্থ ইহার ছার! প্রন্তীত হইতে পারে 
AV) আর অপক্ষয় না হইতে কোন বস্তুর বিনাশ হয় না, কাজেই 'বিনশ্তাতি' শব্দের দ্বারা 
siete অর্থের প্রতিষেধও হইতেছে না। স্থল কথা এই যে, 'বিনপ্ততি' শব্দটী বিনাশের 
অর্থ ই বুঝাইবে, ব্মপক্ষত্ের অর্থ বুক্লাইবেও না, নিষেধ ও করিবে ন1_মপক্ষয়ের অর্থ বিবক্ষিতও 
নহে, অবিবক্ষিত নহে 
এই gala আরও ছুই রকমের পাঠ আমর! স্ন্দস্থামীর টীকা হইতে সংগ্রহ করিতে 
পারি তাহা এই (১) বিনশ্র ভীতি পূর্ব ভাবস্া ্রমাচষ্টে নাপরভাবমাচঞ্টে ন প্রতিযেধতি, এবং 
(২) বিনগ্াতীত্যপরভাবস্তন্তমাচষ্টে নাপরভাবমাচষ্টেন প্রতিযেধতি। 






অনুবাদ__'বিন্গ্তাতি' এই শব্দটা অপরভাবের ( বিনাশের ) স্বাদিকে ( উপক্রম হইতে 


পরিসমাপ্তি পথান্ত ব্যাপারসমূহকে ) বোধ করায়, পূর্ববন্তী ভাবকে ( অপক্ষয়কে ) বোধও 
করায় না, প্রতিযেধেণ্ করে না। 


॥ তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত ॥ 








egal পন্রিচেছদছ 
অতোহণ্যে ভাববিকার! এতেবামেব বিকার! ভবন্তীতি = স্মাহ ॥ ১ ॥* - 


wer (এই সমস্ত ভাববিকার হইতে ) অন্তে ( অন্য অর্থাৎ ভিন্ন বলিয়া প্রতীয়মান ) 
প্ডাববিকারাঃ ( ভাববিকারসমূহ ) এতেযামের (এই সমস্ত ভাববিকারেরই ) বিকারাঃ ( প্রভেদ 
বা প্রকার), ভবস্থি ( হয় ) ইতি হ ( এইরূপই ) res | আচাৰ্য বাসি বলেন )। 

তৃতীয় পরিচ্ছেদে বার্ণত watfe ভাববিকারসমৃহ বাতীত wate ভাববিকারও আমরা 
দেখিতে পাই। প্রকৃত পক্ষে কিন্ধ অন্সাদি ভাববিকারসমূহ হইতে ভিন্ন কোন ভাববিকার 
নাই; অন্যান্য ভাববিকার যাহ! আমরা উপলব্ধি করি তাহার! জন্মাদি ভাববিকারেরই প্রকার 
বা নামান্তর ata! (১) নিশত্তি, অভিব।ক্ষি, উত্থান, উৎপত্তি, উদ্ভব প্রভৃতি ভাববিকার 
‘wren ভাববিকারেরই প্রকার a) নামান্তর | (২) বিশ্যমানতা, ভবন প্রভৃতি ভাববিকার 
অস্তিত্ব্ধপ ভাববিকারেরই প্রকার বা নামান্তর। (৩) জীর্ণ হওয়া, seated sit হওয়া, 
বিরুত হওয়া প্রভৃতি ভাববিকার বিপরিপামন্ধপ ভাববিকারেরই প্রকার বা নামান্তর। (৪). 
পুষ্টি, উপচন় প্রভৃতি ভাববিকার বৃদ্ধিকপ ভাববিকারেরই প্রকার বা নামান্তর। (৫) ধ্বংস, 
অংশ, হা, শুদ্ধ হওয়া প্রভৃতি ভাববিকার পক্ষ ভাববিকারেরই প্রকার বা নামান্তর ₹ 
(৬) মৃত্যু, বিলয় প্রভৃতি ভাববিকার বিনাশক্ধপ ভাববিকারেরই প্রকার ব| নামান্তর । স্থহন্থ 
হম! ক্রিয়াটীর কর্তৃপদ ‘area? Ge আছে। 

অনুবাদ এই সমস্ত খু তৃতীয়পরিচ্ছেদ-বণিত ] ভাবলিকারসমূহ হইতে fou [ afr 
প্রতীমান] ভাববিকারসমূহ এই সমস্ত { তৃষীঘপবিচ্ছেৰ-বর্ণিত ] ভাববিকারেরই ভেদ, 
[ আচাৰ্ঘ্য বাধযাযণি ] এইকূপই বলেন। . 


তে যথাবচনম্াহিতব্যাই ॥ ২ ॥ 


তে (তাহার অর্থাৎ জন্াদিশব্দবাচা ভাববিকারসমৃহ ) যথাবচনম্‌ ( বচনাহুসারে ) 
 অভ্যৃহিতব্যা:4 বিচারের হবার! Fete) 1 5 

জন্মাদি ছয়টা ভাববিক্কার ব্যতীত wa ভাববিকার নাই ; যে ভাববিকারসমৃ waft 
ভাৰবিকার হইতে ভিন্ন বলিয়া প্রতীরমান হয় তাহারা জন্মাদি ভাববিকাংদুরই ভেদ ঝা প্রকার, 
ইহা বলা হইয়াছে। এখন প্রশ্ন হইতে পারে; wale যে ছয়টী প্রসিদ্ধ ভারবিকার রহিয়াছে, 
fen প্রতীৱমান wats ভাববিকার তাহাদেরই ভেদ হইলে, কোন্‌ বিস্ঠে ভাববিকার 
তাহাদের কোন্টীর cen, তাহা fate করিবার উপায় কি? এই প্রশ্নের উততরেই বলা হইতেছে, 
তাহা নি করিতে হইবে বাকাাছসাতরে। tert এই যে, জাতে প্রকৃতি ক্রিছাপদ জ্মাদি 





wee (সং স্থাঃ )। 


> টি সস াষঠাগনিবিতি 
gtd 














[ ১.১.৪.৬ 


. 
'এভাববিকারের প্রকাশক | প্রতোক ৰাকাই ক্রিয়াপদ নিয়া গঠিত, অর্থাৎ প্রত্যেক বাকাই 
কোন না কোন ভাববিকাঁর প্রকাশ করিয়া খাকে । জায়তে, অস্তি, বর্ধক ইত্যাদি ক্রিঘাপদ 
“ৰা তদ্থক ক্রিঘাপদ যে সমস্ত বাকো থাকে, সেই সমস্ত বাক্য কোন্‌ ভাববিকার প্রকাশ 
করিতেছে, তৎসদ্বদ্ধে কোন সন্দেহের উদয় হয় না। সন্দেহ হয়, ঘে বাক্যে অন্ত কোন 
ক্রিযাপদ থাকে তাহার ance ঈদৃশ বাকো সন্দেহের উদয় হইলে তাহার নিরাস করিতে 
হইৰে প্রকরণ (context) এবং যুক্তির ছার! “নং পচতি'--এই বাকের অর্থ ‘ভাত 
পাক করিতেছে’; বুঝিতে হইবে ‘পচতি’ শব্দটীর দ্বারা ‘জনয়তি’ ( জন্মাইতেছে ) ঈদৃশ 
অর্থের প্রীতি হইতেছে, কাজেই Be ates জন্সক্ূপ ভাববিকারের প্রকাশক । ‘eye 
পচতি’ এই বাকের অব্য 'তগুলের বিক্লিত্তি (নরম হওয়া) সাধন করিতেছে’; বুঝিতে 
হইবে 'পচতি' শব্দটীর স্বার। “বিনাশষতি? ( নাশ করিতেছে ) ঈদৃশ অর্থের প্রতীতি হইতেছে; 
কান্দেই, উক্ত বাক)টা Marsan ভাববিকাথের প্রকাশক | 

আন্ুবাদ-_ভাহারা অর্থাৎ ডন্মাদি শব্দবাচা ভাববিকারসমূহ বচনাুসারে বিচারের দ্বার! 
নির্ণয় করিতে হইবে । 


নির্বনন্ধা উপসগ| অথানিরারিতি শাকটায়লঃ ॥ ৩॥ SF 


Beni ( উপসর্গপমূহ ) faves (নাম ও ন্দাখ্যাত হইতে পৃথগ্রূপে প্রযুক্ত হইয়। ) 
তিন ( অৰ্ণসমূহ ) ন নিরাছঃ ( লিশ্চরূপে জ্ঞাপিত করে না) ইতি (ইহা) শাকটায়ন: 
(শাকটাছন সুনি ) [ মন্যতে ] ( মনে করেন )। 

নাম ও আখ্যাতের লক্ষণ বলা হইয়াছে । এখন উপসর্গের বিষয় বলিতেছেন। 

₹ শব্দের ব্যৎপত্রিগত sia ও আব্যাতের সহিত মিলিত হইছা খাহাবা লাম ও আখ্যাতের 
বে অর্থ তার বৈশিষ্ট সম্পাদন করে Fats অর্থাৎ eee হইলে উপসর্গ নিশ্চিত- 
কূপে কোনও নর্থ ব্যক্ত করে না, ইহাই বৈয়াকরণ-শাকটাঘন মুনি মনে করেন।* পদ হইতে 
পৃগ্ভাবে অবস্থিত বর্ণের থেকুপ অর্থপ্রকাশশক্তি নাই, নামাখ্যাতবিযুক্ত ah OY 
অর্থগ্রকাশশক্তি নাই-_বর্ণও যেরূপ sade (sigs), উপসৰ্গও সেইরূপ অনর্থক, ইহাই 
পাকটায়নের সিন্ধান্ত | 3 
অন্মুবাদ__পথক্প্রঘুক্ত উপসর্গ নিশ্চিতরূপে অর্থ ae করে না, ৮. ৭ 








করেন। - 
oF Boras নায়নাষ্যাতরোরর্থক্ত বিশেষত wesrentterD greats । সঃ TE) 
আখ্যাতমুপগ্গাবিশেষদিসে তক্তৈৰ im) 


পনর দ্বারা নাম ও আদ্য এই উভয়ের অর্থেই aks সম্পাদিত হত STE 


পা eter are এই সক ন করাই cate os wine সাত = 


৮২ শুক্র Sich পৰ্শ্যরিশ্চৱন ate: | স্ৰচ বাচ) | 


pute pega aimee 652 








১.১.৪.৫ ] ? প্রথম অধ্যায় উর 
্যাতয়োস্ত ক্রোপসংযোগছো তকা ভবস্তি॥ ৪ ॥ ৰ 





(ছানা নিত নাঘাখগাতযোক্স (নাম ও বখ্যাতেরই ) কর্স্মোপসংধ্োগ- - 
caveat: ( অৰ্থ বিশেষের ব্যঝক ) >” ভবস্তি ( হইয়া থাকে )। 

নামাখটাতযোস্ব-নামাধটাতগ্োরেব । তু-শব্দ অবধাবণার্থকু ৷ প্র প্রভৃতি উপসর্গের wae 
এই যে, তাহার। নাম ও আখ্যাতের ঘে অর্থ তাহার প্রক্ষাদিক্ূপ বৈশিষ্ট্য ব্যক্ত করিয়| থাকে । 
নাম এ আখ্যাতের যে eH বা অর্থ * তাহাতে কোনও বৈশি সংযুক্ত করিছ। সেই বৈশিষ্টাকে 
উপসর্গ ব্যক্ত করিয়া দেয় ইহাই হইল দুর্গাচাধ্যক ত “কম্মোপসংযোগগ্যোতক! পদের বিশ্লেষণ * 
earn গৃহে প্রদীপ আনয়ন করিলে দ্রব্যের গুপবিশেষ অভিবাক্ত হয়, সেই গুণবিশেষ 
জবাকেই আয় করিয়া থাকে, প্রদীপের সহিত তাহার কোনও সম্পর্ক নাই; Sante 
নাম ও আখ্যাতেরই অর্থ বৈশিষ্ট অভিব্যক করে, সেই অর্থ বৈশিষ্ট নাম এ আখ্যাতকেই 
আশ্রথ করে, অর্থ বৈশিষ্টোর aes উপসর্গের কোনও সম্পর্ক নাই; অভিব্যক্তির sree 
Fant বিচার করিলে Band প্রদীপ নিরর্থক-_ইহাই শাকটাযনের মতের তাৎপর্য ।* এই 
মতের fant এই যে, উপসর্গের ঘোতকন্বই আছে, বাচকত্ব নাই । 

আন্ুবাদ_-উপসালিনূহ নাম এ  আখ্যাতেরই ন্দ্থবিশেষের অভিব্য্রক হইয়া খাকে 


ss তাহাদের eg অর্থ লাই ]। . 


উচ্চাবচাঃ পদার্থ। ভবন্তাতি গাগ্যঃ ॥ ৫ ॥ 


পদা্খাঃ ( উপপর্ণন্রপ পদের সর্থ ) উচ্চাবচাঃ ( বহুপ্রকার )* ভবস্তি (tu খাকে ) 
ইতি ( ইহ। ) গার্গ/: (গার্গ মুনি ) [ মন্যতে ] (মনে করেন )। 

উপসর্ণের গ্যোতকত্বই আছে, বাতকদ্ধ নাই__শাকটায়নের এই মত স+৯বলিযা গ্রহণ 
করিলে নাম, আখ্যাত, উপসর্গ ও নিপাত ভেঙ্গে পদের চারি প্রকার বিভাগ ETH হইয়া পড়ে । 
কারণ, বিভিন অর্থের স্সাপ্রথ পদ ; নাম ও আ্যাতের সহিত যুক্ত হইয়া মাত তাহাদের 
অর্থ বৈশিষ্ট সমপাজ্ন করাই af উপসর্গের ধর্ম হয়, উপসর্গের যদি পৃথক কোন অর্থই না 
কে, তাহ! হইলে তাগাকে wenn বলিয়া স্বীকার করিবার সার্থকতা+ থাকে না, নাম ও 


ইতি উপসংযোগো বিশেষ অৰগাদিপ্তপ্ত ভ্যেতক! বসি 








2) দাষাপ্যা চণোৱেৰ কপ্নোহকি উপলংহঃ 


(ক্র) FE . 


~~ > 


২। কপি $াজোৰ্শপধ্যাৰচন afte sce ( ছং ২1 ১১4 : 

০ ন মাথ্যাতগোৱেৰ মোহ ক ক বিশে কিতা ল্পাতগন্ত। 

51. ন এৰ লাবাখযাতকোরশ উপসগনংঘোগে লতি বাজাতে, বৰা পশীপতুবাগে অব ও1বিশেখো- 
খালামানো আনান এৰ তবতিন অনা ুঃ)। ৯ ডি 


Sait oe বহপ্রকার! উতর { দঃ) । 


/ 








° [3.3.80 


_ _আখ্যাতের me বলিয়া স্বীকার করিলেই হয়। এই দোষের প্রতি লক্ষ[ঃকরিমাই গাঁ মুনি 
_ বলেন যে, নাম ও আখ্যাত হইতে বিযুক্ত হইলেও উপসর্গাধ্য পদের * রথ থাকে; অর্থ 
থাকে বলিলেই যথেষ্ট হইল না, সেই অথ” অনেক স্থলে বিভিন্ন বা বছ। যেমন ‘a! এই 
উপসর্গ টী আদি কণ্ম বা আরম্ভ বুঝাইতে, Brie বুঝাইতে এবং ভৃশার্থ বুঝাইতে প্রযুক্ত 
হয়।২ শাকটায়নের মতের সমর্থনে বলা হইয়াছে, উপসর্গ বর্ণবৎ নিরর্থক | এই কথাটা 
বিচার-সহ নহে । কারণ, বর্ণ fans after স্বীকার করিবার হেতু নাই ॥ বস্ত্রগতা। বর্ণে -. 
সামাম্ভাবে নর্থ প্রকাশলশক্কি আছে, যেমন মৃত্তিকার অবয়বে মবদ্ভাগ্-নিপ্রাণশক্কি রহিয়াছে | 
ঘট নি্শ্মিত হইলে যেরূপ মৃত্তিকাবয়বের তর্রিশ্দাণশক্ধি অভিব্যক্ত হয়, সেইরূপ বর্ণে যে Na 
প্রকাশনশক্তি রতিহাছে তাহা অভিবাক হয় বর্ণসমূগ মিলিত হয অর্থবিশেষে wafee পদ ae 
করিলে । wana) অবয়বের ধণ্মাক্রান্ত হইবেই, কাজেই অর্থযুক্ত পদ অ্থচীল বর্ণের সমবায়ে 

গঠিত হইতে পাকে al) কেহ কি দেখিয়াছেন। শুক্লপট মস্তক তন্তর সমবায়ে গঠিত হইয়াছে? + 

প্রদীপের দৃষ্টান্ত যে ভাবে শাকটায়নের মত সমর্থনকজে প্রদত্ত হইয়া থাকে, তাহা যুক্তিযুক্ত 

নহে। দীপের প্রক্াশাখাগুণ আছে, ইহা প্রত্াক্ষস্দ্ধি। প্রকাশানবাপুণসম্থিত বা স্বপ্রকাশ 
দীপ নিঞ্জেকে নিজেই প্রকাশিত করে, ইহার প্রকাশের জন্য অন্য waa অপেক্ষা নাই । দীপ 

CH কেবল স্বম়ংপ্রকাশ তাহাই নহে, ইহা জব্যান্কবের প্রকাশকও বটে। জব্যাস্থরকে প্রকাশিত 

করিয়া দীপ ইঠাই জাপিত করে যে, ইতার প্রকাশনশক্তি বা প্রকাশ করিবার ক্ষমতা বিদ্যমান 

ন্মাছে। কথায় বলিতে পারা যায় যে, দীপ যে ত্রবাবিশেষের গুপকেই অভিব্যক্ত করে 
তাহা নহে, ইহার স্বকীয় গুণ যে প্রকাশনশক্তি তাহাকে অভিব্যক করে; কাজেই যে 

: বিবেচনা প্রচীপক্ে reels বলা হইয়াছে তাহা অমূলক ৷ পরীপের দৃষটান্রে ইহাই পরিষদ 

হয় থে, উপসর্গের Ae অর্থ ( যাগ বিভিন্ন প্রকারের ) প্রকাশ করিবার শক্তি আছে, এই শক্তি 

* অভিব্যক্ত হয, যখন উপসর্গ নাম এ winced অথ বৈশিষ্ট প্রকটিত করে। যদি, উপসর্গের 

কোন আই ন! খাকিত তাহা হইলে নর্থ বৈশিষ্ট্য প্ৰকাশ করিবার নিমিত্ত নাম ও: 

উপসর্গের অপেক্ষা রাশিত না। এই সমস্ত কারণে ইহ মনে কাই যুক্তিযুক্ত যে 
ক্রিয়াসামান্য, উপসর্গ স্বীয় আগে র দ্বার! তাহাক ক্রিচাবিশেষরূপ আপ প্রতিপন্জ কৰে। 

__ উপসর্ণবিচাবে wher এই এষ, শাকটায়ল এ গার্গেের মতে হি 
(fen), wagers সহিতই যুক্ত হইতে পাকে । ped zh ইহার প্রমাণ ॥ + Beate 
ক্রিয়াঘোগে” (পা Staves Jas, পরা প্রতৃতি- শব্দ ক্রি! বা ধাতুর সহিত যুক্ত হা 
উপসর্গ হইবে, ইহ! বৈষ্াওরপদিগের মত এবং ‘Scopes পরবর্তী SE কা = 






















31 siete পো পলা (কষ বাঃ). 
২1: *শরোদিকোগনকিশ | Sevres মখাকমে_প্রারতকে, প্র, এন 
ক তীর হইতে পঞ্চম ca ছ্াচাখাক ব্যান্যাও অন । 





১০১১৪১৭] ৫ প্রথম অধ্যায় 


atay এই যে, শ[কটায়ন এবং গার্গ্যের যুগে প্র, পরা প্রভৃতি শব্দন্বরূপই উপসর্গ বলিয়া © 
পরিগণিত ছিল, নাম ও ক্যাধ্যাতের সহিত ge হইলেই ইহাগের উপসগত্বি হইবে, এইরূপ 
কোন নিয়ম ছিল না। নচেৎ পৃথকৃপ্রযুক্ত উপসৰ্গ অর্থ প্রকাশ করে ন। ( শাকটায়ন ) এবং - 
‘উপসৰ্গ পৃথক্প্রযুক্ত হইলেও তাহার বহুবিধ অথ খাকে' (গার্গ্য)_-এই সকল কথার তাৎপর্য 
থাকে না। উপসর্গের স্র্থবত্তাবিহয্ে Ts গার্গ্যের মতাবর্গস্বী, seis তিনিও মনে করেন 
থে, উপপর্গপমূহের স্ব স্ব অথ আছে। ৮ম স্থত্র হইতে mee করিগা এই পরিচ্ছেদের সমাপ্তি 
পর্য্যন্ত কোন্‌ উপসর্গের কি অথ স্থূলভাবে তাহ! তিনি বলিবেন। আধ্যাতের ( ক্রিয়ার বা 
ধাতুর ) সহিত উপসর্গযোগের উদাহরণ__্রহরকতি প্রহারঃ, প্রন্তি:ঃ ইত্যাদি। নামের সহিত 
উপর্গযোগের উনাহরণ-_সত্রাহ্মণ, অতিধন, ewer ইত্যাদি। * বৈয়াকরণদিগের মতে 
বুর্রাক্ষণ' ইত্যাদিস্থলে প্রাদিসমাস, “প্র প্রভৃতির Barts নাই, তাহার! স্বতন্ত্র শব্দ। * 
নাম ও আখ্যাত হইতে উপসর্গের পৃথকৃপ্রয়োগের উদাহরণ“! were! ‘সপিযোংলি ste 
ইত্যাদি স্বল | * বৈয়াকরণগণের মতে ‘আআ!’ ও ‘অপি’ উপসর্গ ace, কর্ণ্বপ্রবচনীয।* আও, 
অতি, প্রতি, অতি, হু, অপ, অগপ, অপি, উপ, পরি, অধি--এই এগারটী শব্দ অর্থ বিশেষ 
ৰুঝাইতে কণ্মপ্ৰবচনীয়সংজ্ঞ হয়, বৈয়াকরণগণের ইহাই সিদ্ধান্ত | * কাজেই দেখা! যাইতেছে, 
প্র, পরা প্রভৃতি শব্ষসমৃহকে বৈয়াকরণগণ কখনও উপসর্গভাবে দেখিঘাছেন, কখনও Tee 
শব্দরূপে প্রাদিসমাসের ঘটক বলিয়া নির্দেশ করিয়াছেন এবং ইহাদের কতকগুলিকে কখনও” 
কর্মপ্রবনীয় sien গিছাছেন। নিক্তকুকারের মতে ইহার! যেভাবেই কেন প্রযুক্ত হউক না, 
সর্বদাই উপসর্গ ।। 
আনুবাদ-_-উপসর্গাখ্য পদের অথ নানাবিধ, ইহ! গাঁগ্য মনে করেন। 
তদ্‌ য এষু পদাথঃ প্রাহুরিমে তং নামাখ্যাতয়োরর্থবিকরণম্‌ ॥ ৭ 4 
তৎ ( অতএব ) og ( Brains) যঃ (যে) পদাখ? ( স্বীয় অর্থ) [ বিস্তে ] 
( ৰিশ্তমান mice) নামাখ্যাতয়োঃ (নাম ও আধ্যাতের ) অর্থিকরণং (খের বিকৃতি বা 
প্রতেদজনক ) * তং (সেই অথকে ) ইনে (এই উপসৰ্গসযূহই ) ater (বলে বা ব্যক্ত 
করিয়া থাকে )। - 4 
উপসর্গপমূহের স্ব স্ব অর্থ আছে এবং নাম ও আখ্যা হইতে পৃথক্‌ অবস্থিত হইলেও 
তাঁহাদের সেই সেই অখের হানি হয় না, ইহাই পূর্বস্থত্রের তাৎপর্য ।: তাহা হইলে দীড়ায় 
এই যে, নাম ও আহ্যাতের are উপসগলদূহও স্বীয় স্বীয় অর্থ শবতহভাবেই: প্রকাশ করে, Te 





>। ছুৰ্গাচাধ্যকুত ex সুত্ৰ হইতে ২+শ হুর টীকা হয । 

২ঃ পাননি ২২১৮ = ৰ ও store ( effete) 
পানিনি 214০৮, ১/৪/৯৯ = = TRIS an” 

+ Seah বহন: ইতি কা ই করণে বা, বিবার (et 


৯০5৪7 রি 
ও 3 











eS ৩৪ a [ >.১.৪.১০ 
শশ্বীয় অথপ্রকাশের নিমিত্ত তাহারা অন্ত কিছুর অপেক্ষা রাখে না। উপসর্গ স্বীয় অর্থ 
-_ শ্রকটিত করে, নাম ও আখ্যাতের যে অর্থ” তাহার বিকৃতি বা অন্তব্ধিত্ধ Sita | উপসর্গের 
aft স্বীয় অর্থ বা তৎপ্রকাশক্ষমতা না থাকিত তাহা হইলে তাহারা অন্যের অথের বিকৃতি 
( modification ) সাধন করে কিরূপে ? 
অন্ুবাদ--অতএব উপসর্গসমূহে [ তাহাদের ] যে লাম ও আখ]াতের বিরুতিসাধক স্ব ক 
ae aaa আছে, সেই সেই অথকে ইহারাই অর্থাৎ উপসর্গসমূহই ব্যক্ত করিয়া থাকে। 
আ| ইত্যৰ্ববাগর্থে ॥ ৮ ॥ 
আ ইতি (‘আ’ এই উপসৰ্গটী ) wetter” (mete অথাৎ সঙপ্গিকষ্ট* এই অথ 
বুঝাইতে ) [ প্ৰযুজাতে ] (প্রযুক্ত হয় )। 
উপসর্গের অথ আছে ইহা প্রতিপন্ন করা হইয়াছে। এক্ষণে বিভিপ্র উপসর্গের অথ” 
প্রদর্শিত হইতেছে । সন্িক বা সামীপ্য অর্থ বুঝাইতে ‘er এই উপসর্গটীর প্রয়োগ হয়। 
‘| যাহি”_ ইহার অথ ‘এই দিকে এস, সমীপে এস, অথাৎ লিকটবর্তী হও’। এক একটা 
উপসর্গের বহু অথ” খাকিলেও ‘উপসর্গের অর্থ আছে' ইহ) দেখখ(ইবার নিমিত্ত উদাহরণরূপে 
_ মাত্র একটী কি GiB) aces উল্লেখ করিতেছেন। * 
_ * অনুবাদ ‘অ!’ এই উপসৰ্গ টা স্িষ্টাথ বুঝাইতে প্রযুক্ত হয় । 
প্রপরেত্যস্ত প্রাতিলোম্যম্‌ ॥ ৯ ॥ 
প্র পরা ইতি ( ‘প্র’ ও ‘পরা’ এই উপসর্গ ছুইটী ) অশ্য ( sy এই উপসর্গের) প্রাতিলোমাম্‌ 
(বিপরীত নর্থ) [ আহতুঃ ] (ব্যক্ত করে )। 


ta স্নিকর্ষাখ বোধক, এপ ও পরা তাহার বিপরীতাথক অথাৎ বিপ্রক্ার্থবোধক | 
উদ্দাহবগ__ঞ্গণ্তঃ, পরাগতঃ ( Teva গত:-_দুরে চলিয়া গিয়াছে )। 


আন্ুবাদ_'প্র ও “পরা” এই উপস্গছধয় ইহার ( অ এই উপসর্গের ) বিপরীত অথ” 
প্রকাশ করে। 


অভীত্যাভিমুখ্যম্‌ ॥ ১০ ॥ 

অভি ইতি ("অভি' এই উপসর্গটা) আতিমুখ্যৰ্‌ ( সন্মুখ অথবা feat) [ আহ ] 
(ব্যক্ত করে )। 

‘অভি’ আভিমুখাঁখ বোধক । aifegs শব্দের অথ _-সন্থুখও হইতে পারে, বিনয় বা 
waste হইতে পারে ।* অভিগতঃ_ইহার we আভিুখ্েন গতঃ অথাৎ ANTE ঝা 
সনীপব্তী॥ “অভি wi দেব সহিত: ঈমহে-হে দেব সবিতঃ ত্ব৷ ত্বাম্‌ শিস 

> matin সি (FE NT) | ক ০. 


au . আপে ক পালাগান CE) 
ক। তিস্তা প্রত | কঃ বাঃ) । 














30.828], প্রথম অধ্যায় ৬৫) 


( বিনযেন) দহে বাচামহে, SIRES Cre এই স্থলে তি শব্বর অথ TS 
আভিমুখা, তাহ! লিনয়াখ বোধক | = 
অন্ুবাদ-_“অভি' এই উপসর্গ টী আভিমুখ্যাঁ প্রকাশ করে। 
প্রতীত্যেতস্ত প্রাতিলোম্যম্‌॥ >> ॥ i, 
প্রতি ইতি (‘afer এই উপসর্গ টা) cos ( ‘অভি' এই উপসর্গের ) শ্রাতিলোমাম্‌ 
(বিপরীত অথ) [ আহ ] (are করে)। 

‘অভি’ আভিমুখ্যাথ বোধক, 'প্রতি' তাহার বিপরীতাখ ক অর্থাৎ পরান্মুখতারূপ থে 
ৰোধক | উদ্গাহরণ__প্রতিগতঃ (পৱাবত্য গতঃ-__পরাষ্মুখ হইয়া ব! ফিরিয়া চলিয়া গিয়াছে) । 

অনুবাদ --'প্রতি’ এই উপসর্গ Reta ( “অভি” উপসর্গের ) বিপরীত অর্থ প্রকাশ করে । 

অতিন্থু ইত্যভিপৃজিতার্থে ॥ ৯২॥ 

অতি হু ইতি ( ‘অতি’ ও “হ' এই উপসর্গ হইটী ) অভিপূজিভাখে” ( অভিপুজধিত এই অথ 
বুঝাইতে ) [ প্রযুজোতে ] | প্রযুক্ত হয় )। 

‘অতি’ ও ‘সু’ অভিপুজিত অর্থাৎ শ্রেষ্ঠ, অধিক বা cing আর্থ বুঝাইতে প্রযুক্ত হয়। 
উদাহরণ_-অতিক্ৃতঃ, অভিকুদ্ধ: ; স্বস্থ, Tre) অতিধন:, waters? 

আঅন্ুবাদ_‘অতি’ ও ‘সু’ এই উপসর্গ প্রাশত্তা বা ক্াধিক্যাথ বুঝাইতে প্রযুক্ত হয়।, 

নির্রিত্যেতয়ো: প্রাতিলোম্যম্‌ ॥ ১৩ ॥ 

নিব ছু ইতি (নিব ও ‘ex এই উপসৰ্গ ছুইটী ) এতগোঃ (অতি! ও ‘et এই 
উপসর্গের ) প্রাতিলোমাম্‌ (বিপরীত অথ”) [ আহতুঃ ] (are করে)। 

‘অতি’ ও ‘হু’ শ্ৰেষ্ঠতা বা প্রশত্ততার বোধক, ‘aq’ ও ‘ay হাবের বিপলীতাখ ক অথাৎ 
হীনতা বা কুৎসার বোধক।* উপাহরণ__নিরপেক্ষিতঃ ( অনাদৃত ), Pretest (ses), 
নির্কা:দেঃ ( নিন্দ। ); are, oes | নি, cater * 

অনুবাদ--নির ও ‘হর’ এই উপসর্গ দুইটী ইহাদের ( ‘নতি! ও 'হ' এই উপসর্গের ) 
বিপরীত অর্থ ব্যক্ত করে। 





শ্যবেতি বিনিগ্রহার্থীয়ৌ ॥ ১৪ ॥ . 
(নি অব ইতি (এলি ও ‘অব’ এই উপল) বিনিগরহাতীতৌ (বিনিগ্ৰহ eT নিরোধ 
নিন অর্থের প্রকাশক )। ১/২1১/৩ স্থত্র জইব)। . 


> তে এখানে “তি ও te rae শব্দ ( উপসৰ্গ নহে ), পাৰি গানের ঘটক ॥ 
a  পতিলোমাং কুৎসামাহতুঃ (ক: বাঃ) । 


ক পল Band নহে ইহারা sf 











: © 


. (৬৬ নিরুক্ত gf 3.3-8.99 


© | বিনিগ্ৰহ শব্দের অথ নিরোধ ক নিহসন ; “fa! oe ak উপসর্গ দুইটা Sean অথ 
প্রকাশ করে। উদ্দাহরণ__নিগৃহাতি, অবগৃত্াতি। লক্ষণন্বরাপের xe ইহাদের অথ 
‘downwards? ( নীচের দিকে ) | 
আনুবাদ__'নি* ও ‘অব’ এই উপসর্গ বিনিগ্রহার্থায় বা নিরোধাথ ক। 
উদ্দিত্যেতয়োঃ প্রাতিলোম্যম্‌ ॥ ১৫ ॥ 

Be ইতি ( Be এই উপসৰ্গ টী ) aerate (“নি” ও ‘অব’ এই উপসর্গের) প্রাতিলোম।ম্‌ 
(বিপরীত অথ’) [ আহ ] (ব্যক্ত করে )। 

‘নি’ ও ‘অব’ বিনিগ্রহার্থক, Bs! ইহাদের 2 avis অবিনিগ্র্থ বা অনিরোধের 
বোধক । উদ্নাহরণ_উচ্ছিজ:, উদগতঃ। সাধারণতঃ, “Be উপসর্গের অথ উর্ধাদিকে 
(upwards); Bet লক্ষ্য করিযাই বোধ হয় লক্ষুণব্বরূপ ইহার বিপরীতাথক ‘নি’ ও “অব 
এই উপসর্গের অর্ণ করিয়াছেন ‘downwards’ ( নীচের দিকে )। 


Be এই উপসর্গ টা ইহাদের (fH ও ‘অব' এই উপসর্গবযের ) বিপরীত 






সমিত্যেকীভাবম্‌ ৷ ১৬ ॥ 


সঙ্গ ইতি (na এই উপসৰ্গ টী ) একীভাবম্‌ ( মিলন বা মিশ্ৰণ ) [ আহ ] (ব্যক্ত করে )। 

অনেক বস্তুর একত্র মিলন বা মিশ্রপই তাহাদের একী ভাব » (combination). উদাহরণ 
_সঙ্গতঃ, MANE | 

অন্ুবাদ__'সম্* এই Bert একীভাৰ (মিলন ৰা দি) বা বনে! 

রি ব্যপেত্যেতন্ত প্রাতিলোম্যম্‌ ॥ ১৭ ॥ 

বি অপ ইতি (‘fee ay এই উপসর্গ দুইটা ) aos (ay এই উপসর্গের ) 
প্রাতিলোম্যম্‌ (বিপরীত অথ”) [ আহতুঃ ] (ব্যক্ত করে )। 

‘om একীভাব বা মিলনের বোধক, ‘বি ও ‘অপ’ তাহার বিপরীতাথক অথাৎ পৃথগুভাব বা 
বিভেদ অর্থের বোধক । * উৰাহ্রণ_-বিশ্ৃত্ধাতি ( fatten করে ), অপক্রিয়া ( ক্রিয়া হইতে 
বিভিন্ন অথাৎ অনিষ্ট বা ক্ষতি)। 

আঅন্মুবাদ-_‘বি’ ও ‘অপ’ এই উপসর্গ দুইটা ইহার ('লম্' এই উপসর্গের ) বিপরীত অথ 
ব্যক্ত করে।  ; 





1 নেক avant একীহাৰ । see | 


২1 Renee (ক সাং) । cee 
. 
yb Zz . 





roger], প্রথম অধ্যায় ৬৭1 5 





অস্বিতি সাদৃশ্যাপরভাবম্‌॥ ১৮ ॥ Es 
way ইতি ( ‘আঁহ’ এই উপসর্গ টা) দাদৃস্থাপঃ্ভাবন (NGS ও অপরভাব অথাৎ 27 . 
afew) [ আহ] (ব্যক্ত করে)। তু 


‘সাদৃগ্তাপরভাবম' ইহার অর্থ mys ও আপরভাব। দ্বিবন হইলে ভাল eel 
অপরভাব শব্দের অর্থ পশ্চাদ্ভবন ব। পশ্চাদ্বন্ধিত্ব ।* উদ্দাইরণ__মঙথব্ধপস্‌ * অস্থকরোতি, 
অস্থগচ্ছতি 

অনুবাদ-_'অস্ু’ এই উপসর্গটা সাদৃশ্য ও পশ্চাদ্বস্থিত্ব Ws করে। 

অপীতি সংসর্গম্‌ ॥ ১৯ ॥ 

অপি ইতি ( ‘অপি’ এই উপসর্গ টী ) সংসৰ্গ ( সন্বন্ধ বা সমূচ্চয় ) (te) ( বাক্ত করে )। 

সংসর্গ শব্দের অথ সং্বদ্ধ৪ হইতে পারে, সমুচ্চয় ( সমাহার বা মিলন )৪ হইতে লারে ॥ * 
লখ্াখের উদ্ধাহরণ__সর্পিষোহপি স্যাৎ।* সর্পিষোহপি sis Bera অর্ণ' gee বিন্দুও 
থাকিতে পারে। অন্ত কথায় বলিতে গেলে বলিতে হয়_-এখানে দোৌর্লঙারূণ স্ন্ধুক্ত 
স্বতবিন্দুসর আছে। আস্‌ ধাতু Faia ais শব্দের দ্বারা বোধিত যে সততা বা অস্তিত্ব তাহার 
সহিত স্বতবিন্দুর দৌর্গভ/ঞ্প সম্বন্ধ বাক করিতেছে অপি শব্দ ।* সমুক্ষয়াখের উদাহরণ 
অপি fre অলি স্তহি * (free কর, স্তব কর)। wf শব্দ মিলিত হইয়া এখানে 
ক্রিয়ার ape ( সমাহার বা খিলন ) প্রকাশ করিতেছে। 

অনুবাদ --'অপি' এই উপসর্গ টী সংসর্গন্ধপ অর্থ’ ব্যক্ত করে। 

* উপেত্যুপজনম্‌ ॥ ২০ ॥ 
উপ ইতি ( ‘উপ' এই উপসৰ্গ টী ) উপজনম্‌ ( আধিক্য বা বৃদ্ধি ) (wre) (বাক করে)। 
উপ! এই উপর্গটা বৃদ্ধি বা আধিক্য meee প্রকাশক। উদাহরণ উপজায়তে 
( আৰিকোন জায়তে--সমধিকক্ধূপে Bere হয়) । 
wate এই উপসর্গ টা ন্দাখিক্য বা বৃদ্ধ বাক্ত করে। 
"J পরীতি সর্ববতোভাবম্‌ ॥ ২১ ॥ . 
পরি ইতি ( 'পরি+ এই উপসর্গ টী ) ছা সর্ধস্ীবস্থান ) (ste) (are করে )। 





21. আপরতা; পশ্চাতাৰ: | £ 

a area es এখালে son (সৰ্ব নহে), others সমাসের খটক ৷ 
৩। meme mews ( নিঃ বিঃ), es সমুক্তযোহভিপেতঃ (I) 

হা উপ হল লালের aT EMEA হইল গান ০৮) 
5 পাৰিনি ১৪৯৬ ৷ ক 

. আপি” উপর হইলে লিও সত ধাতৃত হইবে (FE ৮৯৯৪) 1” . 


৩৮ 





৪ 1১:১৮:২৩ 


* সর্বতোভাব শব্দের অর্থ সর্বত্রাবস্থান বা চতুগ্ছিগ্বতিত্ব। উদ্দাহরণ_পরিধাবতি 
( পরিতে! ধাবতি__চারিদ্দিকে দৌড়াইতেছে )। . 


অনুবাদ-_‘পরি' এই উপসরগটী etcetera বা ETT ব্যক্ত করে। 
ৰ অধীত্যুপরিভাবমৈশ্ব্্যং বা ॥ ২২ ॥ 


আদি ইতি (tafe এই উপসগঁটী ) উপরিভাবং ( উর্ধবন্তিত্ব ) বাঁ ( অথবা ) Seg 
(awe ay আধিপত্য ) [ আহ ] (ব্যক্ত করে )। 

Sry শব্দের অথ” Fay, স্বামিভাব বা স্বামিত্ব অর্থাৎ আধিপত্য । Taker অথের 
উদাহরণ__অধিতিষ্ঠিতি (উপরি, তিষ্টতি_উপরে বিস্বামান আছে )। art অথের 
উদাহরণ _অধিপঃ। 


অনুবাদ-_'ক্ঘধি' এই উপসর্গ টী উ্ধবন্তিত্ব অথবা আধিপত্য ব্যক্ত করে। 


a 


রা এবমুচ্চাবচানর্৫থান্‌ প্রাহস্ত উপেক্ষিতব্যাঃ ॥ ২৩ ॥ 
[ উপপর্গাঃ ] ( উপসর্গসমূহ ) এবম ( এই প্রকারে ) উচ্চাবচান ( বহুবিধ ) অথান ( অথ”) 

(ব্যক্ত করি খাকে ) তে ( তাহারা ) উপেক্ষিতব্যাঃ ( বুদ্ধিহকারে বিচারণীয় )। 
প্র, পরা, অপ, সম, অস্ত, অব, লির্‌, ay অভি, বি, অধি, হু, Ee, অতি, নি, প্রতি, 
পরি, অপি, উপ, ক্দাত নিরুক্তকার প্রাতিশাখ্যাদি গ্রন্থে উপসর্গ বলিয়া পরিগণিত এই সকল 
শব্দেরই উপসর্গ স্বীকার করিয়াছেন। 

উপসর্গসমূহের ব্যাখা প্রসঙ্গে ক্মাঠারটা উপসর্গের একটা করিয়া অথ এবং মাত্র ছুইটী 
উপসর্গের ছুইটী করিঘ। ae প্রদর্শিত হইয়াছে । প্রতোক 'উপসর্গেরই প্রদর্শিত অথ” 
বাতিরিক্ষ mize অনেক অর্থ আছে; উপসর্গ যে ভাবে একটা ব৷ ছুইটী করিয়া অথ” 
aye করে, সেই ভাবেই wats অর্থও ব্যক্ত করিয়া থাকে । কোন্‌ উপসর্গ কোন কোন 
অধে” বর্ত্তমান, কোন্‌ উপসর্গ কোন্‌ কোন স্থলে কোন্‌ কোন্‌ বিশেষ থে ব্যবহৃত হইয়াছে 
তাহা বুদধিপূর্কক বিচার করিয়া লইতে হইবে। সাধারণতঃ উিপেন্দিতবা' শব্দ cae হয় 
উপেক্ষার যোগ্য’ এই wee | এখানে ইহার অর্থ বৃদ্ধিপূর্কক orate বা fey * 

অনুবাদ এইকূপে উপসর্গপমূহ বিভিতর প্রকার নর্থ ব্যক্ত করে, সেই সকল অথ” afore 
বিচার করিয়া লইতে হইবে! at 

॥ চতুৰ্থ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 
প্রথম অধ্যায়ের প্রথম পাদ সমাপ্ত 











১ পা? উপৈচোপাশ্যাহুশবেষ সিকি, কু গর ব্্ধ ইতোব' অয, পরীক্ষা 
হা (নিচ Fe)! 








প্রথম অধ্যায় . 
দ্বিতীয়'পাদ 
ae পৰ্রিচেছদ 
অথ নিপাতাঃ n> ॥ 
অধ ( অনন্তর ) নিপাতাঃ ( নিপাতসমূহ ) [ বঙষান্তে ] ( বর্ণিত হইবে )। 
fae! শব্দ আনন্তৰ্্যাখে। নাম, আখ্যাত এবং উপসর্গের fare বলা হইয়াছে, এখন 
নিপাতের কথ! বলিবেন। * দুর্গাচাধ্োর মতে এখানে 'অথ' শব্দ অধিকারাখ, * অধ 
‘অথ’ শব্দের দার। ই! বুঝ। যাইতেছে যে, নিশাতই এখানে অধিকৃত বা বর্ণনীয় বিষয় । 
অন্ুবাদ_-অনন্তর নিপাতসমূহের কখ। বলা হইবে। 
৪৪চ্চাবচেখেু নিপতন্তি wre 
[ নিপাতাঃ 1 ( নিপাতসমূহ ) উচ্চাবচেযু ( বিভিন্ন প্রকার) অথেছু, (অর্থে) fare fe 
(বর্ধমান থাকে )। * 
এই সুত্র হইতে আমর! ‘নিপাত’ শব্দের বুৎপত্তিগত অর্থ প্রাপ্ত হই। নিপাত বহপ্রকার 
অধে নিপতিত হয় mats বর্তণান খাকে; এইন্তই নিপাতের নিপাতদ্ব। . 
কন্ুবাদ--নিপাতসমূহ বিভিন্ন প্রকার sce” বর্তমান থাকে। 
অপ্ুুপমার্থেহপি ক্্মোপসংগ্রহার্থেংপি পদপুরণাঃ ॥ ৩ ॥ 


[লিপাতাঃ] (নিপাত) উপমাথেহপি (উপমা বুঝাইতেও ) Legere) ( প্ৰযুক্ত 
হয়) কর্টোপপংগ্রহাখেহিপি ( কৰ্ম্ম mais অর্ধেক * লঙুচ্চর+দি বুঝাইতেও ) [ প্ৰযুজ্ান্তে ] 
(প্রথুক হয়) [ নিপাতাঃ ] ( নিপাত ) পদপূবণাঃ ্মশি (পদ wore career চরণ 
পূৰণ করিয়া খাকে )। - 





>) উক্ে নাসাপ্যাতে। উপসৰগাশ্চ। অনন্তর: নিপাতা বঙ্ণন্ে (ক্ষ: হা: ) 
২ | sfewtaretiernere: ("ইঃ )। 

*। দিপতন্তি বন্ধে (ক্ষ: বাঃ) । » 

ছা লি গাদন সন) 











৮:৪০ fre e [ ১.২.১.৫ 


7 তিনটা ‘অপি’ শব্দ মিলিত হইয়া এখানে সমুচ্চয়রূপ অথ” প্রকাশ করিডেছে। নিপাত 
সাধারণতঃ তিন শ্রেণীর--ক্োোন কোন নিপাত উপমা বুস্তাইবার উদ্দেশ্যে প্ৰযুক্ত হয়, কোন কোন 
নিপাত সমুচা * (বস্ত্র সমাবেশ বা মিলন প্রভৃতি ) কুঝাইতে প্রযুক্ত হয় এবং কোন কোন 
নিপাত পদপূরণাখ' প্রযুক্ত হয় । পর্পুরপার্থ* প্রদুক্ত নিপাতের কোন নর্থ থাকে না। 
নিপাত যে এই তিন শ্রেণীরই উহা নহে; এই তিন শ্রেণীর অন্তর্গত নহে, এইরূপ নিপাতও 
we আছে-_যেষন, হি, সু, an, কিল প্রভৃতি । ইহাদের fafen অর্থ নিরুক্তকারই নির্দেশ 
করিয়াছেন ( "2. ॥৪ প্রভৃতি 28a )। 

অন্ুুবাদ--নিপাত উপমাখে'ও প্রযুক্ত হয়, অর্থের সমচ্চয়াদি বুঝাইতেও cine হয়, 
নিপাত পদপুরণও করিয়া খাকে। 


তেষামেতে চত্বার উপমার্থে ভবস্তি ॥ ॥ ॥ 


তেষাং (সেই নিপাতসমূহের মখ্যে) এতে (এই অর্থাৎ বঙ্গামাণ ) চত্বারঃ (চারিটী 
. নিপাত ) উপমার্থে ( উপমা বুঝাইবার নিমিত্ত ) Safe ( প্রযুক্ত হয়) । 
ইৰ, ন, চিৎ ও Bak চারিটী fants প্রাঃ * উপমাথে প্রযুক্ত হয়। ইহাদের কথ! 
এখনই বলা হইবে। 
আন্মুবাদ--সেই নিপাতসমূহের মধ্যে এই ( অথাৎ বক্ষামাণ ) চারিটী নিপাত উপমাথে 
প্রযুক্ত হয়। 
# ইবেতি ভাযায়াং চাবখ্যায়ঞ্চ ॥ ৫1 - 


ইৰ ইত্ডি( ইব এই নিপাতটী ) ভাষাঘাং চ (লৌকিক সংস্কৃত ভাষায়) [ উপমাথে ভবতি] 
(উপমাথে? প্রযুক্ত হয়) অদ্ধধ্যারং চ ( অধ্যায়ে অথাৎ বেদেও ) [ উপমার্থে ভবতি ] 
( উপমাৰ্থে প্রযুক্ত হয় )। অধীয়তে যঃ ল TER বেদঃ (অধি+ ই +4২পাঃ। ৩৩:২১ )'। 

বেদ Frees STS হয়, এইজন্য বেদের অপর নাম অধ্যায় । 'অন্ধ্যাচম'--ইহার 
অর্থ _ অধ্যায়ে ব| স্েছে (বিিজঞার্ধে অবায়ীভাৰ ), যেমন “অধিংরি' শব্দের অথ” “হো! 
(হরিতে )'। * ৬৫ 

অন্ুবাদ-__“ইএই নিপাতটা উপদার্ে প্রযুক্ত হয়, লৌকিক সংস্কৃতে ও, বেদেও | 





5 ক্ছেতাসএ নিচে লক্ষণ পরবর্তী ২৯ চে + 
ক) পৰপূরণ-নিপাতের লক্ষণ ১714২ 

০8 এচ এব ভার ইবুনচিনপবঃ প্রারোবতা পদার্থে eva ছঃ)। * 
2). শির wher উহা fA ছি ( হরিতে ভি) । 





১২১৮] oe প্রথম অধ্যায় ৪১ 
অগ্নিরিবেন্দ্র ইবেতি ॥ ৬ ॥ BS 


[ উদাহরণ ] অ্নিঃ ইব ( অগ্নির ate) Rat ইব ( Rowe ate) ইতি ( ইত্যাদি )। 

fey এই নিপাতের যে উপমার্থে প্রয়োগ হয়, বেদ হইতে তাহার উদাহরণ প্রদর্শিত 
হইতেছে। “অগ্িরিব মন্তো। ত্বিধিতঃ সহন্ৰ সেনানী হরে হৃত এবি। হত্বায় শত 
বিভব বেদ ওক বিমানো বি ged wee (কষখেদ ১০। ৮৪ । ২)। অনিক ত্বিষিতঃ 
he: (অগ্নির ate Aeon) | Recah মাপচ্যোষ্ঠাঃ পর্বত ইবাবিচাচলি:। ই 
ইবেহ weafucke রাষ্টদ রয় ॥ (acer ১০ ১৭৩। ২) ) Bar ইব ইহ রা শাস্বতত্তিষঠ, 
যথা wot Ba এবমিহ লোকে we পরব: শাস্বতস্তিঠ Berd: (স্বর্গে coat ইত রব অর্থাত 
অবিচলিত, হে রাজন্, ইহলোকে তুমিও সেইরূপ হও )। লৌকিক উদাহরণ__'অগ্নিরিব 
ভীক্ষঃ ( অগ্নির ate ভীক্ষ) Be ইব কিক্রানথঃ ( ইচ্ছের are বিক্রমশীল )| স্থগম বলিয়া 
নিক্ক্তকার লৌকিক উদাহরণ প্রদান করেন নাই ॥ 

কন্ুবাদ_অগ়নিঃ ইব (afta at) Bat Ba ( ইন্দের ate) ইত্যাদি স্থলে ইব শব্দ 
উউপমার্থে প্রযুক্ত হইযাছে। 


নেতি প্রতিষেধার্থায়ে! ভাষায়ামুভয়মন্বধ্যায়ম্‌ ॥ ৭ ॥ 


ন ইতি ( ‘ন’ এই নিপাতটী ) ভাষায়াৎ (লৌকিক সংস্কৃতে ) প্রতিযেধৰ্থীযঃ ( নিৰেধাৰ্থক ), 
অনধধ্যায়ম্‌ ( বেদে ) Bary ( উতর অর্থাৎ নিষেদার্থক এবং উপমার্থক ) 1 

লৌকিক nore ‘ন’ এই নিপাতটা মাত্র কোন বন্ধর প্রতিবেধ বা নিষেধ বুঝাইবার 
নিমিত্ই প্রযুক্ত হয়, কিন্তু বেছে প্রতিবেধ বা নিষেধ ত বুঝায়ই, উপমা বুঝায় অর্থাৎ ইৰ, 
যথা প্রভৃতির অর্থেও ইহার প্রয়োগ হয়। ০ 

অন্ুবাদ-_+ল* এই নিপাতটা লৌকিক সংস্কৃতে প্রতিষেধার্থক, বেদে উভযার্থক 
প্রতিষেধার্থক এবং উপমার্থক | 


নেন্দ্রং দেবমমংসতেতি ॥ ৮ ॥ 


[ উদাহরণ ] দেবং (Artes) Bae (Race) ন লমংসত ( জানিতে পারে নাই ) 
ইতি (ইত্যাদি )। : 

“ন! এই নিপাতটী থে বেদে প্রতিষেধ অর্থে প্রযুক্ত হয়, তাহার উদাহরণ দিতেছেন। "বি 
fe সোতোরল্ক্ষাত cam দেবমমংসত | হত্রামনন্দব-যাক পির): পুরেষু মংসখা _বিশ্বস্মাদিন্দ 
উত্তরঃ ॥ ( থেদ ১*। ৮৬ | >) | cae দেবমাস্মনো দবীপত্থিতারমমন্তস্থাদিত্যরপ্ময়: ( আদিতা- 
রশি নিজেদের দীপিকার Face আনিতে পারে নাই )।, ব্রৌকিক উদাহরণ 
পচন, ন গচ্ছতি। সুগম বলিয়া জিজক্তকার শৌকিকচউৱাহরণ প্রদান, ১বেন নাই । 


6-18 B, 





৪২ নিরুক্ত ৪ [১২,৯১১ 
__ অনুবাদ Sere দেবস্‌ mays ( দীপ্রিকারক Face জানিতে পারে নাই ) ইত্যাদি 
7. স্থলে ‘ন’ এই নিপাতটী প্রতিষেধ অর্থ বুঝাইতে প্রযুক্ত হইয়াছে । ৪ 


প্রতিষেধার্থীয়ঃ পুরস্তাদ্রপচারন্তম্ত যৎ প্রাতিবেধতি ॥ ৯ ॥ 
"_ প্রতিযেধা্ীয়: ( প্রতিষেূর্থক নিপাত) ea (তাহার ) পুরম্থাদুপচার (পুর্বে প্রধুক্ত 
হয়) যং ( যাহাকে ) প্রতিষেধতি ( প্রতিবেধ বা নিষেধ করা হয় )। 

'বুরস্তা্রপচারঠ ইহ! একটা সমাসবন্ধ পদ, “প্রৃতিষেধাবীয় এই পদের বিশেষণ । ইহার 
বিগ্রহবাকা-_পুবন্তাহুপচারঃ প্রয্বোগো ws সং ( পূরব্মে যাহার প্রয়োগ হয় সে)। পুরস্তাৎ 
শব্দের অর্থ ‘পূর্ণ, উপচার শব্দের অর্থ 'প্রস্বোগ' । » বাকোর মধ্যে ‘ন’ এই নিপাতের 
প্রয়োগ হইবে কোথায়? হৃদি tay প্রশ্ন হয় তাহার উত্তরে বল! হইতেছে যে, ইহার 
প্রয়োগ হুইবে পূর্বেদ। কাহার yey ইহার উত্তর এই যে, যাহার প্রতিষেধ বা নিষেধ 
করা হয় তাহার পূর্বের ॥ cam দেবমমংসত' এই বাকো মনন ক্রিয়ার নিষেধ করা হষ্টয়াছে, 
‘ন’ এই নিপাতটী সেই ক্রিয়ার প্রকাশক “অমণসত’ পদের পুরে প্রযুক্ত হইয়াছে। ২ 


জান্মুবাদ--যাহাকে প্রতিষেধ করা হয়, প্রুতিষেধার্থক নিপাত তাহার পুর্বে প্রযুক্ত হ়। 
ছূর্মদাসে! ন স্থরায়ামিতি ॥ ১০ ॥ 

[ উদাহরণ ] eaters (রায় অর্থাৎ স্বরাপানে ) ছর্দাস: ন Caan: ইব_ছূর্দদ বা 
মাতাল ব্যক্তির ate) ইতি (ইত্যাদি )। 

a এই নিপাতের ঘে উপমার্থে প্রছ়োগ হয়, তাহার উদাহরণ প্রদর্শন করিতেছেন। Sy 
etm wore তুর্মদাসে| ন weary) Bea aa জরন্তে ॥ (acm ৮।২।১২)। 
ছু্ঘগাসো। ন_দুর্মদাস ইব, যথা কুৎসিতমদাঃ cafes পুরুষাঃ waters লীতায়াং সত্যাং যুখোেরয্রেবম্‌ 
( ছর্ষদ ব্যক্কিগণের স্যায়; স্থরাপান করিযা অতিমত্ত অথাৎ মাতাল ব্যক্তিগণ হের যুদ্ধে রত 

)। বেরেউ ‘ন’ এই নিপাতের উপমার্থে প্রচছোগ হয়, লৌকিক eyes হয় না, ইহা বলা 


ছে। 
অন্ভুবাদ-_দূর্যাসো। watery (হুরাপানে দুর্শদ ব্যক্তিগণের ন্যায়) ইত্যাদি স্থলে ‘ন’ 
এই নিপাতটা উপমার্থে প্রযুক্ত হইয়াছে । 


উপমার্থীয় উপরিষ্টাদুপচার্তন্য যেনোপমিমীতে ॥ ১১ ॥ 


উপমার্ধীয: ( উপমার্থক নিপাত ) es ( তাহার ) উপরিষ্টাছপচারঃ (পরে প্রযুক্ত হয় ) 
যেন ( যাহার সহিত.) উপসিমীতে ( উপমা বা তুলনা করা হয়) | 


aad Uo 








১1 উপচান রো উচাতে (বাঃ) | 
২1 am ots! বআহসিংসতেতান্ পুরপানরেতাতি cata: (Mt) 1 
. 






১.২.১.১২] ০ প্রথম অধ্যায় 


এউপরিষ্টাহপচারঃ” ইহা একটা সমাসবন্ধ পর, “Baath? এই পদের বিশেষণ। ইহার, ১ 
বিগ্রহ বাক্য-_উপ্থিষ্টাদট উপচারঃ প্রয়োগে! ww সঃ (পরে যাহার প্রয়োগ হয় সে )1 উপরিষ্টাৎ - 
শব্দের অর্থ ‘পরে”। যাহার সহিত উপমা বা তুলনা করা যায় তাহার নাম উপমান। © 
‘বৃহস্পতিরিব পণ্ডিত (বৃহস্পতির are পণ্ডিত )__এখানে বৃহস্পতির সহিত পা্তিত্যা৫শে 
কাহারও তুলনা করা হইয়াছে, কাজেই বৃহস্পতি উপমান? বাক্যে উপমান পদের পরে 
উপমার্থক পদ (যে সমস্ত পদ উপমার অর্থ প্রকটিত করে-_যেমন, ইব, যথা, ন ইত্যাদি ) প্রযুক্ত 
হয়, ইহাই সাধারণ নিম | দদর্ঘদাসো ন marry এই বাকো 'দর্দাস এই পদটী উপমান 
পদ, ইহার পরে উপমার্থক ‘ন' এই নিপাতের প্রয়োগ হইয়াছে । 
অন্ভুবদ__যাহার সহিত উপমা বা তুলনা করা হয়, উপমার্থক পদ তাহার পরে 
প্রযুক্ত হয়। : 

৮ম সুত্র হইতে ১১শ সুত্র পযন্ত যে মূলাংশ বিবৃত হইয়াছে, তাহার বিভাগ কোনও 
আধুনিক নিরক্র-সম্পাদক এইকূপ করিয়াছেন 

‘came দেবমমংসত’ ইতি প্রতিবেধাধীয়ঃ। 

পুরপ্তাদ্পচার্তন্তয যং প্রতিবেদতি ॥ 

"ুর্ঘদাসে! ন স্থরাযাস্ঠ ইতযাপঘার্থীঃঃ । 

উপরিষ্টাদুপচারন্ত্ত যেনোপমিমীতে ॥ s 
এইরূপ বিভাগ কৰিলে অর্থ অনেকটা প্রগম হয় বটে, তবে অধ্যাহার করিয়া অন্বয় করিতে 
হইবে। fem দেবমমংসত Bape নেতি প্রতিযেধাথ যা, অস্য প্রতিযেধাখীয়ন্য তদা 
পুরস্তাছুপচাকে যত প্রতিষেধতি, দুর্মশাসো ন স্ববাচামিত্যত্র লেতি উপমার্থীযঃ অসা Sears 
তলা উপরিষ্টাদুপচারে। ঘেনোপমিমীতে'-_-এইক্ূপ wee না করিলে অর্থসঙ্গতি, হইবে at! 
অর্থ হইবে akan om দেৰমমংসত’ এই বাকো ‘ন’ এই নিপাতটী প্ৰতিবেধাথক, ইহার 
প্রচোগ হইবে তাহার পূর্বে যাহা ঞ্জিষেধ করা যায; “হর্দাসো ন স্বরায়াম' এই বাকে। 
fat এই fare Seale, ইহার প্রয়োগ হইবে সাহার পরে--ঘাহার সহিত উপমা করা 
বায় । বে অথ প্রচলিত হইয়াছে বন্ধগত্যা এই অর্থের সহিত সেই সখের কোন পার্থক্য 
নাই। ৮ 5 

চিদিত্যেষোহনেককর্মা ॥ ১২ ॥ 

চিৎ ইতি এবং ( ‘চিৎ’ এই নিপাত্টী ) seaweed ( অনেকাখঁক )। 

© কর্মশন্ধ ‘অর্থবোধক | ‘চিৎ’ এই লিপাতের ছার! জনেক sede বোধহয়, উৎ মারপ 
and তাহার মধো এক্টা। * 

জন্যুৰাদ_ ‘চিৎ’ এই নিপাওটী অনেকাৰ্গক। © ৮০৯ 





oe  [>.২.১.১৪ 
আচাধ্যশ্চিদিদং ক্রয়াদিতি পূজায়াম্‌ ॥ ১৩ ॥ 

'আচার্াঃ চিৎ (মচাধাই) ইদং ( ইহা) sate (বলিতে পারেন ইতি ( এই বা) 
পুঙ্জায়াম্‌ (পুজা বা সন্মান অর্থ বুকাইতে ) [ চি্গিতি নিপাত প্রযুক্তঃ ] (“চিৎ এই নিপাতটা 
প্রযুক্ত হইয়াছে )। 

'আাচাখ/শ্চিদিদং ক্রয়াৎ-এই বাকোর অর্থ, আচাধ্যই ইহা বলিতে পারেন, অন্তে পারে 
না।১ কাছেই এই বাক্যের দ্বারা আচা্য্যের প্রতি পুজা বা সন্মান ene হইতেছে; এই 
tent ব সম্মানের বোধক “চিৎ” এই নিপাতটী। ২ 

অন্যুবাদ__আচাধশ্চিদিদং ats ( আচাধ্যই ইহা বলিতে পারেন )_-এই বাক্যে 
*চিৎ’ এই নিপাতটী পুজা বা সম্মানার্থ বুঝাইতে প্রযুক্ত হইয়াছে | 

আচার্য্য আচারং গ্রাহয়ত্যাচিনোত্যর্থানাচিনোতি বুদ্ধিমিতি বা ॥ ১৪ ॥ 


আচার্য্য: ( আচার্য ) আচারং ( শি্টপর্পরাহুষ্টিত qefe—traditional precepts ) 
গ্রাহয়তি ( গ্রহণ করান বা শিক্ষা দেন), বা ( অথবা ) অর্থান্‌ ( state” বা শাস্ত্রলন্ধ জ্ঞানের 
বিষয়সমূহ ) আচিনোতি (সংগ্রহ করেন), [বা] (অথবা) বুদ্ষিম্‌ ( বুদ্ধিবৃত্তিকে ) 
আচিনোতি ( প্বৃদ্ধ করেন )। 
© «আচাৰ্য আচারং গ্রাহয়তি’'_ ইত্যাদির দ্বারা 'আচাহ্যশ্চিদিদং ক্রয়াৎ'--এই tare 
contort’ পদের ব্যৎপত্তিগত অর্থ ই প্রদর্শন করিতেছেন। আ-পুর্বক চর, ধাতুর উত্তর ঘাণ. 
প্রত্যয় যোগ করিয়া থব| sites চি ধাতুর উত্তর কোন ধঁণাদিক প্রতায় যোগ করিয়া 
নোভা? শব্দ farm হইতে পাবে ।  আ+ঁচর,হইতে ‘আচার্য শব্দ fam করিতে হইলে 
পিচ, প্রত্যয়ের অর্থ ধাতুর অন্তর্গত বলিয বুঝিতে হইবে অর্থাৎ অ+ firm চর, খাতুরও যে 
অর্থ, আ+-চর, ধাতুর সেই অর্থ বুঝিতে হুইবে। ‘mtg? শব্দের অর্থ হইবে, ‘যঃ 
ক্মাচারঘতি'_-খিনি আচার করান বা গ্রহণ করান অর্থাৎ মিনি শিষ্টজনের অত আচরণ 
fon দেল। আচি ধাতুর অর্থ সংগ্রহ করা বা বৃদ্ধি করা। আ+চি ধাতু হইতে 
*আচাৰ্দা' শব্দ fem করিলে ইহার wef হইবে, যিনি শাঙ্গার্থ বা stems জ্ঞানের বিষয়সমূহ 
শিশ্যের নিমিত সাগ্রহ করেন অর্থাৎ তঙ্গিষয়ে সমাক্‌ উপদেশ প্রদান করেন অথবা ঘিনি 
সুপদেশদির হারা শিয্োর বুদ্ধিবৃত্তির বুদ্ধি বা উন্নতিসাধন করেন । * 

অনুবাদ আচার্য্য আচার গ্রহণ করান বা শিক্ষা cea, অথবা শাস্ার্থ বা otters 
জ্ঞানের বিষয়সমূহ সংগ্রহ করেন, অথবা বুদ্ধিবৃত্তির বৃদ্ধিসাধন করেন | 

১) STON এবং ক্রয়াৎ কোহক্ষ এবং বক্ষান্টীতি ( দঃ) । 

হু আচার্ধা ইৰং বক শান্ত ইতি যাসৌ cist wate চিচ্ছন্দ:ঃ (মেঃ স্ব: )। 

০ আচিনোতি চার নাচাতে স্থাপদত্যপি | 

. ্মাচরতে যস্সা্যচাধযন্ডন কীতিত? 








9.2.2.29 Je $ প্রথম অধ্যায় ৪৫ 


দ্ধিচিদিত্যুপমার্থে ॥ ১৫ ॥ 

দধিচিৎ ( দিতুল্য ) ইতি (এই পদে ) উপসার্ধে ( উপমা বুকাইতে ) [ চিদদিতি নি 
প্রযুক্ত ] (“চিৎ এই নিপাতটী প্রযুক্ত হইয়াছে )। 78 

‘Kel এই নিপাতটী উপমার্থ বা angst বুঝাইতেও প্রযুক্ত হয়। উদধারণ-_গিচিৎ ১ 
দধিচিত্তক্রম্‌ , দখিচিৎ কুন্দপুস্পম্_এই সকল বাক্যের অর্থ 'রখিসদূশ Sa, পিষিসদৃশ (শুভ) 
weet ইত্যাদি। : 

অন্ুবাদ-_দধিচিৎ (দদিতুলা )__এই পদে ‘চিৎ’ এই নিপাতটা উপমার্থে প্রযুক্ত 
হুইয়াছে। 





কুল্মাযাংশ্চিদাহরেত্যবকুৎসিতে ॥ ১৬ ॥ 
gentry চিৎ (কুল্মাযই ) আহর (আনয়ন কর) ইতি (এই বাক্যে ) অবকুৎসিতে 
(অত্যন্ত কুৎসিত ad? at নিন্দা ৰুঝাইতে ) [ চিদ্িতি নিপাত: emer) (foe এই 


নিপাতটী প্রযুক্ত হইয়াছে )। 
কোনও অতি বুকুক্ষিত afer wate অঙ্গের ‘অপেক্ষার থাকিতে না পারিয়া বলিল 


বকুল্মাযাংশ্চিদাহয়’ (ওহে, আর থাকিতে পারি না, কুন্মাযই আন, তাহাই খাইব )। এই 
বাকে) কুল্মাষের নিন্দ! প্রতীত হইতেছে, নিন্দার বোধক ‘চিৎ’ এই নিপাতটী।* fA 
গোধুম, অর্ধসিদ্ধ চণক প্রভৃতির নাম কুম্মাষ । * যত প্রকার অগ্ন আছে তাহার মধ্যে কুল্মাধ 
নিরষ্টতম। “কুল্মাযান্‌ খাদস্থং ভিক্ষতে' (যে wate খাইয়া জীবন ধারণ করে, তাহার নিকটও 
ভিক্ষা করে )--ইত্যাদি বাকও কুপ্মাষের নিন্দনীয়ত্বের প্রমাণ | 
আঅন্মুবাদ-__চল্মাধাংশ্চিদাহর (gata আনন কর) এই বাক্যে 'চিৎ’ এই নিপাতটা 
অত্যন্ত নিন্দা বুঝাইতে প্রযুক্ত হুইয়াছে। . 
কুল্মাষাঃ কুলেযু সীদন্তি ॥ ১৭ ॥ 
কুল্মাযাঃ (pte) কুলেষু ( তনীয় ঙ্গাতীয are অর্থাৎ অ্সমূহের মধ ) সীদন্তি ( বিনষ্ট 
বা হত হু অর্থাৎ নগণ্য বলিয়া পরিগণিত হয় )। 


যেহেতু URC অর্থাৎ TICE মধো বিনষ্ট 
হয়, সেই oak কুন্মাষের Paiva ইহা বলাই নিকক্রকারের stents ইহা বলিয়া তিনি 


বা হত হয় অর্থাৎ নগণ্য বলিয়া পরিগণিত 





77 আহি ই হয হে) কাত বত পের বিশেষ কোন লর্ নাই 
কুৎসিতমেবাবকুৎসিতম্‌। : 

২): বাত agen: কক উম মাংসৌৰনাৰি সিধ্যৎ শতীক্ষিতুম্‌ STF রীতি কুন্দমাহাংশ্চিদাহরেতি, 
তা সু্াাংলীবদানে yeProwt gett গমাতে। বত কুৎসিত অর উচ্ছ (৭: খান) | 

৩ । অরিন গোসুসা wes orate: ent eto) * ** 5 


৪৬ 





* gif >.২.১.২০ 
'কুল্মাযাংশ্চিদাহরেতি’__এই স্ুত্রস্থ কুন্মায পদের ব্যৎপত্তিগত অর্থই প্রদর্শন করিতেছেন | 
- কুল+ মধ, ( হিংসার্থক ) ধাতুর উত্তর কর্ম্মবাচ্যে ঘঞ্. ( পাঃ ৩। ৩। ১৯) wera ঘোগ করিয়া 
কুম্মায পদটা সিদ্ধ হইয়াছে । ‘কুল’ শব্দের অকার লোপ পাইগাছে পৃষোদরাদিত্ব-নিবন্ধন 
(পা? । ০।১*৯)। কুন্মাব শব্দের অর্থ হইবে ‘যাহা কুলে হিংসিত ব| হত হয়'। “কুলে 
হিংসিত, হত বা বিনষ্ট ev, Bare অথ ই স্বজাতীয় জরব্যসমূহের মধো নগণ্য বা নিরুষ্ট বলিয়া 
পরিগণিত হয়। অন্গসমূহের মধ্যে gata নিকৃষ্টতম aa ইহা বলা হইয়াছে। 
অনুবাদ eae শ্বকুলে (wane মধ্যে) বিনষ্ট বা হত ce (লগণা বলিয়া 
পরিগণিত হয়) । 


= 


সু ইত্যেবোহনেককর্মা ॥ ১৮ ॥ 

স্ব ঈতি এষঃ ( ‘সু’ এই নিপাতটা ) অনেককর্মা (অনেকার্থক )। 

‘gt এই নিপাতের দ্বারা অনেক অর্থের বোধ হয়; উপমার্ূপ অর্থ--তাহার মধ্যে একটা । 

অনুবাদ’ এই নিপাতটী অনেকাৰ্থক । / 

: ইদং নু করিয্যতীতি হেস্বপদেশে ॥ ১৯ ॥ 
. আহ. ( যেহেতু ) ইগং ( Ret) কৰিষ্মতি ( করিবে ) ইতি ( এই বাক? ) হেত্বপদেশে ( হেতু" 
কনে) [ সু ইতি নিপাতঃ প্রযুক্তঃ ] ( ‘at এই নিপাতটী প্রযুক্ত হইয়াছে )। 

“কথং স তত্র গচ্ছতি, ইং হু করিস্থাতি'__সে কেন তথায় যাইতেছে ? ইহার উত্তর 
যেহেতু সে ইহা করিবে। এইস্থানে গমনের হেতু, কাধ্যবিশেষ করিবার eM) এই 
হেতুর বোধক "হু" এই নিপাতটা ॥ “কন্মাদদ্ত দেবদত্তঃ প্রাতরেব Gere ? ইত্যাকে যদোচাতে 
গ্রামং সু গৃমিগ্ততীতি, তদা গ্রামগমনস্ত হেতুত্বং গমাতে ; যন্মাদ্‌ গ্রামং গমি্াতি, তশ্মাৎ 
প্রাতক্কু্ডক্রে ইতি তক্তাপদেশে সশব্দ ইতি” (স্বঃ te )-_অস্ধ cane প্রাতঃকালে ভোজন 
করিতেছে কেন? ইহার উত্তরে যখন বল! হয় সে গ্রামে যাইবে, তখন গ্রামগমন যে হেতু 
তাহা বুঝ যায়। ইহার অর্থ এই যে, যেহেতু গ্রামে যাইবে, সেইহেতু দেবদত প্রাতঃকালে 
ভোজন করিতেছে। এই গ্রামগমনরূপ হেতু বোধিত হইতেছে ‘ছল’ এই নিপাতের ঘারা। 

ergata tee mafia ( যেহেতু ইহ! করিবে )_এই বাক্য “ছা এই teh 
হেতুকখন বা হেতুর Facet করিবার নিমিত্ত প্রযুক্ত হইয়াছে । 

কথং সু করিশ্যতীত্যস্ুপৃষ্টে ॥ ২০ ॥ 

কথং স্ব C কিরূপে ) করিস্যতে (করিবে) ইতি (এই বাক) sauce ( পুনঃপ্রশ্ন বা 
প্রশ্নানস্তর প্রশ্ন বুঝাইতে ) [হু ইতি নিপাত, পরযুকতঃ ] ( ‘হ’ এই,নিপাতটী প্ৰযুক্ত হইয়াছে) | 
age শব্দের অর্থ. est বা প্রশ্থানন্তর প্রশ্ন | ভাববাচো 'ক প্রত্যয় করিয়া “পৃষ্টা 
শব্দ fom হইয়াছে। ‘কর্থং করিস্তৃতি” ( ইহা সে বিরূপে fea )_ ইহা একটা পুনঃ" 








var). "_ প্রথম অধ্যায় ৪৭. 
৯ 


প্রশ্ন বা প্রশ্নানন্তর প্রশ্ন প্রথম প্রশ্ন হইয়াছিল ‘ইদং কিং aff’ ( ইহা কি লে করিবে) ৮ 
ইহার উত্তর হইয়াছিল “করিস্ততি? ( হা, করিবে )। ইহার পরে আবার প্রশ্ন হইয়াছে ‘কথং = 
স্থ করিশ্যৃতি' (বল কি করিয়া করিবে )1. এখানে "সা এই নিপাতটী tat বা খিতী্বার ৮. ,. 
যে প্রশ্ন কর! হইয়াছে তাহার বোধক অর্থাৎ ‘সু’ নিপাতটী বাকোর মধ্যে থাকায় ইহাই ১. 
বুঝা যাইবে যে, বাক/টার দ্বারা পুনঃ প্রশ্ন বা প্রশ্নানন্তর এর করা হইয়াছে । স্বন্দস্থামীর 
মতে tome শব্দের অর্থ ‘প্রশ্না, পুনঃপ্রশ্ন বা প্রশ্নানস্তর প্রশ্ন নহে। প্রশ্নমাত্র বুঝাইতে 
fg নিপাতের প্রয়োগ হয়, ইহাই Grete মত। * “কথং সর করিগ্ততি'_ইহার অর্থ সেকি 
করিবে’? যাইবে কি না, দিবে কি না, ইত্যাদি সন্দেহস্থলে এইকপ aie হইতে পারে। 

ere ae ag করিশ্যৃতি' (কি করিয়া সে করিবে )--এই বাক্যে ‘হু’ এই নিপাতটী 
পুনঃপ্রশ্ন বুঝাইতে প্রযুক্ত হইয়াছে । 

ন ম্বেতদকার্বীদিতি চ॥ ২১ ॥ 


এজৎ (Ret ফি) ন watts (করে নাই ) ইতি চ (এই বাকো9) [ থপ সু 
ইতি নিপাত: প্রযুক্ত: ] (পুন বা প্রশ্নানন্তর প্রশ্ন বুঝাইতে “হ' এই fare প্রযুক্ত 
হইয়াছে ) 1 

প্রথম প্রশ্ন ুমুক্রবানসি, URS কুতবান্‌ স্যার্িতি’ (তুমি না বলিয়াছিলে, এই ate 
Rot করিয়াছে)? তাহার Bar “হমেতদৃক্বান্ঠ (হা, আমি ইহা বলিয়াছিলাম )। 
তাহার পরে আবার প্রশ্ন হইয়াছে ‘ন হু এতদকার্বীৎ” ( ইহা কি সে করে নাই)1 এই থে 
পুনঃপ্রশ্ন করা হইথাছে ‘a এই নিপাতটী তাহার বোধক, অথাৎ “হ' নিপাতটী বাকে।র 
মধ থাকায় ইহাই gal যাইবে যে, বাকাচীর বারা পুনঃ বা প্রশ্নানস্তর om করা হইয়াছে । 
aretha মতে ‘ন হে তদকার্ষীত এই বাকোর দ্বারা! “সে কি ইহা করে নাই ?' যাক ঈদৃশ প্রশ্নের 
শ্রতীতি হয়। 

অনুবাদ-ন গ্বেতদকার্বীৎ (সে কি ইহা করে নাই )--এই বাকোও “হ' এই নিপাতটা 
পুনঃপ্রশ্ন বুঝাইতে প্রযুক্ত হইয়াছে | 

a অথাপুযুপমার্থে ভবতি ॥ ২২ ॥ . 

অথ (আর) Ce ইতি নিাতঃ] (সু এই নিপাত) eater” শি ( উপমাথেত) 
safe (প্রযুক্ত হয় )। : : 

fy নিপাতের GEM we প্রদর্শিত states । তথ্যাতিরিক্ত ste একটা sve আছে: 
লেইটা Beate | উপমার্থের উদ্বাহরণ পরবর্তী সুত্রে দিতেছেন। * 

অনুবাদ - আর, “হ" এই নিপাত উপমাথে ও প্রযুক্ত হয । 


১) ake anes পৃষ্ঠমেৰাপবপৃ্ং saber aire ইত!” 











free = [১,২-৯,২৬ 
> FFU সু তে FAS বয়াঃ ॥ ২৩॥ 
র্‌ বৃক্ষন্যেব তে পুরুহৃত শাখাঃ ॥ ২৪ ॥ . 


/ stage ( হে ইন্দৰ ) ges (বৃক্ষের ) eats হু ( শাধাসমূহের ate) তে (তোমার ...... ) 
/ [ অস্মিন্‌ ace জু ইতি নিপাত: উপমাথে প্রযুক্তঃ ] ( এই ace ‘হু’ এই নিপাতটী উপমাথে” 
প্রযুক্ত হইয়াছে )। [এই মগ্রশে ‘স্ন’ নিপাত Bares এবং “বধ শব্দের অর্থ শাখা; 
কাজেই সমন মত্রাংশের অথ” সংস্কৃতে বলিতে পার! যায়_বৃক্ষস্তেব তে RES শাখাঃ ] AES 

(হে ইন্দ্ৰ ) ges (বৃক্ষের ) শাখাঃ ইব ( শাখাসমূহের ate) তে (তোমার -. 2) 

সম্পূর্ণ টা এই অক্ষো ন চক্রেযাঃ শুর বৃহন্‌ প্র তে মহা রিরিচে রোদস্যোঃ। বৃক্ষন্ত সু 
ততে AES বয়াঃ geen করুহরিজ্ছ পূরবী: ( ক্ষখেদ ৬২০1৩ )। Wie পুর্বাঃ ven Bec 
রক্ষা; বিরুক্তহ: বিশেষেগ catefa, তত দৃষ্টাস্ঃবৃক্ষ্ত সর । যথা gee বচাঃ শাখা: বিরোহস্থি 

ONS ( সায়ণ )_-বৃক্ষের শাখাসমূহ cae রিরুঢ় হয়, তোমার অসংখ্য রক্ষপকার্ধা সেইরূপ 

উদ্ভাসিত হইতেছে । এই মে "হু" এই নিপাতটী উপমাথে” প্রযুক্ত হইয়াছে। 

জন্মুবাদ-__বৃক্ষশ্ত ছু তে ters বয়াঃ (হে পুরুছৃত (Ra) বৃক্ষের শাখাসমূহের Te 
তোমার *" Jak acu te নিপাতটী উপমাথে” প্রযুক্ত হইয়াছে। 
: ( দুই স্থত্রেরই weet একপ্রকার ) | 

বয়াঃ শাখা ॥ ২৫ ॥ 

say শব্দে শাখা বুঝার। কাজেই ant — Bers অথ” হইবে শাখাসমূহ | 

অন্ুবাদ__বয়া$ ইহার অথ শাখাসমূহ ৷ 

বেতেৰাঁতায়ন| SAB ॥ ২৬ ॥ 

বেতেঃ (বী ধাতু হইতে) [ “বাশ fete] (‘বয় শব্দ fm হইয়াছে); 
[ বাঃ] ( শাখাসমূহ ) বাতায়নাঃ (Carpeting ) Safe (হয় )। 

“বণ শব্দের ব্যুৎপত্তিগত অৰ্থ প্রদর্শন করিতেছেন। “ay ধাতুর লট fe’ বিভক্তিতে 
বেত? om হয়। ‘caffe’ পদেরই পঞ্চনীর একবচনে em ‘বেতেঃ' | তিডন্ত-পদের খারা 
ধাতুর নির্দেশ হইয়াছে, ইহার অথ “বী’ ধাতু হইতে? যেমন ‘করোতেঃ'-_ ইহার অর্থ “ক” ধাতু 
হইতে ৷” “নী ধাতুর একটা অর্থ ‘গতি’, * ইহার উত্তর কর্তৃবাচ্যে আচ, প্রত্যয় করিয়া ‘বয়! 
শব্দ fromm হইয়াছে ( পাঃ ৩৯১০৪) ‘ar শব্দের সর্থ হইবে “বাহ। এদিকে এদিকে যায় 
বা সঞ্চালিত হয়।' কামরা ছেখি শাখাসমৃ্ বাযুদ্বারা সঞ্চালিত হইয়া খাকে |” বাযুদ্ধার। 

১) 0৫. সঙ্পরিভ্যাৎ erated) geet ( পাই | ১॥ ১৩৭ )। 5 

1 9) গতিন্যাপ্তিপ্জনুকাস্াসনখাৰনেৰ্‌ ৷ > 
_ 2 তা set ae অত চলতি, বাতা (পাচ ০ ।> 19081 














\ 





১২৯২৮] ১ *_ প্রথম অধ্যায় ৪৯ 


সঞ্চালিত হয় বলিয়াই বন্ধের বু siete | এইভাবেই ‘বর’শব্দের শাখারপ অর্থ প্রতিপন্ন * 
করা যাইতে পারে & y 
অন্মুবাদ--'বী’ ধাতু হইতে ‘av শব্দ fata হইয়াছে; বয় বা শাখাসমূহ বায়ুত্বারা 


সঞ্চালিত হয়। Pa SS 


শাখাঃ খশয়া: 5 


240 





শাখা: (শাখাসমূহ ) খশয়াঃ ( খশয় অৰ্থাৎ আকাশস্থিত )। 

শাখা! শব্দের ব্যৎপত্তিগত অথ প্রদর্শন কত্রিতেছেন | বশর ও শাখাশব্দ অভির, ইহা 
বলাই নিরুক্তকারের অভিপ্রেত । শশয় শব্দের অর্থ যাহা খে বা আকাশে শয়ন করে বা স্থিত 
হয় (খ+লী+5.)।* আকাশ WAITS, কাছেই আকাশে শয়ন ব1 অবস্থান 
Boa হইতে পারে। খশয় শব্দই পৃষোদরাদিত্ব-নিবন্ধন ( পাঃ ৯/৩/১*৯ ) tera ধারণ 
করিয়াছে।* শাখাসমূহ বৃক্ষের স্বন্ধদেশ হইতে জন্মগ্রহণ করিয়া আকাশেই অবস্থান করে, 
কাজেই শাখাসমুহের খশয়ত্ব বা শাখাত্ব। * 


অনুবাদ শাখাসমূহ ere বা আকাশব্থ। ১ 
শরোতের্ব। ॥ ২৮॥ a 

ay (meal) শরোতে: (শক্‌ ধাতু হইতে) [ শাখাশন্দঃ fave] ( শাধাশব্দ fara 
হইয়াছে )। 

'শরোতেঃ' ইহার অথ” শক্‌ ধাতু হইতে | Flee পনের স্থারা ধাতুর নিদ্দেশ হইয়াছে । 
শক্‌ ধাতুর অথ: সমর্থ হওয়।। শক্‌ ধাতুর উত্তর কর্তৃবাচো বণাদিক 9 প্রতায় করিলে হয় 
(শাক; কারের স্থানে খকার, gee তাপ. (অ!) করিয়া শাখাশন্দের fasta পক্ষী, 
পুষ্প, ফল প্রভৃতি ধারণ করিতে সম হয় বলিয়া শাখার sets | * 


অনুবাদ অথবা শক্‌ ধাতু হইতেও শাখাশব্দ নিষ্পন্ন হইতে পারে | 





১) খশশদাধিকরণে উপপদে পেতে: প্মবিকরণে লেকে: ( পাঃ 2502) ইতি আরা: (cre) | 

২) পৃষোদরাদিত্বাৎ যকারলোপেন ্দকারযো: সবরবী্ঘকে বা! ইতি ভবতি: edresiws স্থানবিনিষয়ঃ, 
ভাপ, পা! ( দেবরাজ )। পুমোবহারিনি্ খপ শব্দের বকার লোপ হলে বকারের কার ও শকারের 
কার মিলিত হইয়া st হইয়াছে, এই "আআ" হুক হইয়াছে শকারে। এইকপে খশা শব্দ হইল, RATCHET 
নিশি “শাখ' ofa, Sue টাপ, (থা )--শাশা। - 

2) ste pee সুতো! জনিত গ আকাশে recs ব্যৰক্িঠন্তে (7: 

ত। পুতি প্দিণং সং চ পালং Taig (EG)! . 

73815 ৪. ভু ই 








Be, 


= যন্তাগমাদর্থপৃথকৃত্বমহ বিজ্ঞায়তে ন তবদ্দেশিকমিব বিগ্রহেণ 





+ [>.২.১.২৯ 





ৎ স. কর্সোপসংগ্রহঃ ॥ ২৯ ॥ VT ° 


bid ( যাহার ) আগমাং ( উপস্থিতিতে বা প্রয়োগে ) অৰ্থপৃথক্ত্বং ( অর্থের পৃথগ ভাব 
at বিভিন্নত1) বিজ্ঞায়তে অহ ( বিজ্ঞায়তে এব_-পরিজ্ঞাত হওয়া যায়ই ) সঃ (তাহা ) 
কর্মোপসংগ্রহঃ ( কর্মোপসংগ্রহনাঁমক নিপাত ); তু (কিন্তু ) [ তৎ পৃখকৃত্বম ] ( কৰ্মোপসংগ্রহ- 
নিপাতের প্রয়োগে পরিজ্ঞাত পৃথগ ভাব বা বিভিন্নতা ) বদ্দেশিকম্‌ ইক ( উদ্দেশক্ৃত পৃথগ- 
ভাবের স্যাঁয়) ন (ace), বিগ্রহেণ (বিশ্লেষণের দ্বার!) পৃথকৃত্বাৎ ( ওুদ্দেশিক পৃথগ ভাব 
ব! বিভিন্নতা পরিজ্ঞাত হওয়া যায় বলিয়া )। 
উপমার্থক নিপাতের su বলা হইয়াছে । এক্ষণে কর্মোপসংগ্রহ-নিপাতের কথা 
বলিতেছেন। wy ‘অহ’ শব্দটা ‘এব’ শব্দের অর্থ প্রকাশ করিতেছে, ‘বিজ্ঞায়তে' এই পদের 
পরে ইহার যোজন! করিতে হইবে।--বিজ্ঞায়তে অহ - বিজ্ঞায়তে এব (পরিজ্ঞাত হয়ই )। 
খুঁন্বেপিক=উদ্দেশক্ৃত ; ‘উদ্দেশ’ শব্দের অর্থ নাম করিয়া! বা বিশ্লেষণের দ্বারা বিভিন্ন বস্তুর 
উল্লেখ ( উদ্দেশে নায়ৈব বস্তসংকীৰ্্নম্‌ ) | “রাম: শ্যামশ্চ গচ্ছতঃ (রাম ও শ্যাম যাইতেছে )_ 
এই বাক্য ‘রামের গমন’ ও "শ্রামের গমন’ এই ছুই অর্থের (idea or notion ) প্রতীতি হয়, 
এবং এই দুই অর্থের যে ott ভাব বা বিভিন্নতা তাহার প্রতীতি হয় ‘চ’ এই নিপাতের দ্বারা; 
“কাজেই ‘চা’ এই নিপাতটী কর্মোপসংগ্রহ-নিপাত। ‘বিভিন্ন কর্মের বা অর্থের উপসংগ্রহ 
( সম্যক সংগ্রহ) যাহা ছার! হয় অর্থাৎ একই ক্রিয়ার সহিত দুই বা! ততোধিক অর্থের অন্বয় যে 
সাধন করে'--ইহাই কর্মোপসংগ্রহ শব্দের বাৎপত্তিলভা অর্থ । “রামঃ স্যামশ্চ গচ্ছতঃ’ না 
বলি aft বলি ‘area গচ্ছতি, শ্ামোহপি গচ্ছতি' (রাম যাইতেছে, sine যাইতেছে ), 
তাহ! হইলেও ‘রামের গমন ও 'শ্বামের গমল" এই দুই eae প্রতীতি হয়; 
কিন্তু এখানে যে এই দুই ন্দর্থের পৃথগ্ভাব a বিভিন্নতা তাহার প্রীতি হইতেছে 
ayer fies, অর্থাৎ এইন্ধপ স্থলে ছুইটী বাকোর দ্বারা বিগ্রহ বা বিশ্লেষণ করিয়াই, 
বিশদভাবে অর্থের পুখগৃভাব বোধগন। করা হয়। এই যে পুথগভাব, Bel উদ্দেশিক। 
এইকূপ, 'রামঃ শ্যামো বা গচ্ছতু' (রাম ব! BIR যাউক )--এই বাক্যে “রামের গমন” বা 
দামের গমন এই- ছুই অর্থের প্রতীতি হয় এবং ইহাদের যে পুখগৃভাব তাহার 
প্রতীতি হয় “বা এই faites দ্বারা; কাজেই ar একটা কর্মোপসংগ্রহ-নিপাত। 
sata: শ্রামো বা গচ্ছঠু’ না বলিয়া যদি বলি ‘রামো ন গচ্ছতি চেৎ ical গচ্ছতু” ( রাম যদি 
ন! খায়, স্যাম যাউক্ত ), তাহা হইলেও ‘রামের গমন" বা “শ্রাযের গমন’ এই ছুই অথেরই 
প্রীতি হঘ, বন্ধ ইহাদের বে পথগ্ভাব তাহার প্রতীতি হয় বাক্যদবয-নিবন্ধন অর্থ? বিশেষ- 
কূপে বিশ্লেষণের হারা; কাজেই এই স্থলে পৃথগ্ভাব উদ্দেপ্তিক । স্টার ব্যাখা প্রসঙ্গ 





2 অতি এল Gerece Pope পরো আটা (করবা) | 





১.২.১.৩০ ] ০ *. প্রথম অধ্যায় ৫১ 


বাহা বলা হইল তাহার স্থুল তাৎপর্য এই যে, কারা অখের gests দুই ভাবে বুঝিতে, ss 
পারি। প্রথমতঃ, 6, বা ইত্যাদি নিপাতের sins দ্বিতীয়তঃ, বিগ্রহ ব! বিশ্লেষণের বার! ; * 
চ, বা ইত্যাদি নিপাত কর্মোপসংগ্রহ-সংজ্ঞ নিপাত । ব্‌ 

এই ata তুর্গাচাহাকত ব্যাথা! অন্য রকমের । তাহার মতে--যাহার গর ৩ 
পৃথগ্ভাব পরিজ্ঞাত হওয়া বায় তাহাই কর্মোপসংগ্রহ ; এই গ্রথগ্ভাব উদ্দেশিক পৃথগ্ভাবের 
ate নহে, কারণ কর্মোপসংগ্রহ-নিপাতের দ্বারা যে পৃখগৃভাৰ পরিজ্ঞাত হওয়া বায়, তাহা 
বিগ্রহ-নিবন্ধন। রাম্যামৌ, পিতরৌ, রামাঃ_ইত্যাদি স্থলে এক্যের বা অপুখগ্ভাবের 
প্রতীতি হয়; কিন্ত রামশ্চ sts, মাতা চ পিতা চ, রামশ্চ রামশ্চ রামষ্চ-_এইক্প বলিলে 
‘চা এই suas নিপাতের ছার! বিশ্লেষণহেত পথগৃভাবের প্রভীতি হয়; কাজেই ‘চ' এই 
নিপাতটী কর্মোপসংগ্রহ-নিপাত। এই কর্মোপসংগ্রহ-নিপাতের দ্বারা থে পৃখগ্‌ভাবের 
প্রতীতি হয, তাহা কিন্তু উদ্দেশিক বা পদের zen উল্লেখজনিত পুথগৃভাব নহে। 
কিরণাম্‌, পশুম্‌, মহরশ্াম_ইত্যাদিস্বলে যে পখগ্ভাব তাহাই বন্দেশিক পৃগৃভাব ) আর 
পুর্ষে যেস্ছলে কোর প্রীতি হইয়াছিল, বিগ্রহ বা বিশ্লেষণের দ্বারা সেই স্থলে যে 
পৃথগ্ভাবের প্রতীতি হয়, তাহা কর্মোপসংগ্রহ-নিপাতজনিত esta) বলা বাহুলা, 
ুরগাভাধোর ব্যাখ্যান্দসারে মাত্র সমুক্চযবোধক ‘চ' এই নিপাতেরই কর্মোপসংগ্রহ-নিপাতসংজ্ঞা 
হইতে পারে; বা, অহ, হ, উ প্রকৃতি ঘে সমস্ত নিপাতের কর্মোপসংগ্রহত্ধ নিরুক্তকার Ce. 
করিয্াছেন, তাহাদের এ সংজ্ঞা হইতে পারে না। 

নিরুক্তের এই cat টিপ, তাহাতে সন্দেহ লাই | খাহারা নিরুক্তের eal তদংশ- 
বিশেষের spate করিয়াছেন, তাহারা সকলেই ইহার জটিলন্ব হু ভব করিয়াছেন। Gune 
এবং Sarup এই স্ুত্রটীর যে অনুবাদ করিয়াছেন তাহা প্রদত্ত হইল 


se ) separateness of the অথ (senses or 
tas in simple enumeration owing to separate 
dent’ mention, that is কৰ্স্মোপসংগ্রহ, He. adding or putting 
ses or ideas.” ? (Gane) 








leed recognised, 
ess by isolation, 





but not as anenumerative one, i.e. on account of sep 
is a conjunction.” ( Sarup ) 


অন্ভুবাদ-_যাহার উপস্থিতিতে বা প্রন্থোগে অর্থের পৃথক্‌ তাব বা বিভিন্নতা প্রভীত হয়ই, 
তাহা কর্মোপসংগ্রহনামক নিপাত; এই পক ভাব কিন্তু উদ্দেশিক yee ভাবের ন্যায় ACE, 
কারণ বিগ্রহ বা বিশ্লেষণের দ্বার! উদ্দেশিক পৃথক্‌ ভাব প্রতীত হয়। 


US চেতি সমুচ্চয়ার্থ উভাভ্যাং সংপ্রযুজ্ঞাতে ॥ ৩০ ॥ a 

চ ইতি (++ এই নিপাডুটী ) meee ( সমূ্চয় অৰ্থাৎ সমাহার বা মিলনক্ূপ অর্থের 
প্রকাশক ); [ অৱম্‌ ] (এই Fash ) উভাভ্যাং (cx ছই পদার্থের সমুচ্চয় হয় তাহাদের 
উভয়ের সহিত ) সংপ্রযুজ্যতে ( সংদুক্ত হইয়া ব্যবহৃত ea)! * * NN te 


৫২ 





= [ >১.-২.১.৩২. 

কৰ্্দমোপসংগ্রহ নিপাত ছয়টী--চ, i, বা, অহ, হ এবং উ। ইহাদের অর্থ এবং প্রয়োগ 
ক্রমশ: প্রদর্শন করিতেছেন। "5" ইহার অর্থ en অং সমাহাথ বা মিলন। যে দুই 
পর্নাথে র সমুচ্চয ইহ! ছার! প্রকাশিত হস্ত তাহাদের উভয়ের সহিতই ইহার যোগ থাকে, ইহাই 
সাধারণ নিয়ম । লৌকিক সংস্কৃতে সমৃচ্চীয়মান পদার্থ একটীর সহিতও ইহার যোগ দেখ! 
যায়,” তাহাতে উভচের meray অথ” বুঝিতে কোন বাধা হয় না। 


অন্ুবাদ-__'চ* এই নিপাতটী সমৃচ্চয়ার্থক ; (যে ছুই পনাখে সমৃচ্চয় হয় তাহাদের ) 
উভয়ের সহিত যুক্ত হইচা ইহ! ARS হয়। 


অহং চ স্বং চ বুত্রহন্‌ ॥ ৩১ ॥ 


হে বৃত্তহন্‌ (হে বুজথাতক ইন্দ্র) অহং চ (আমিও) ত্বং চ (তুমি ও )--- | 

5” এই নিপাতের প্রয়োগ প্রদর্শন করিতেছেন। অহং চ ত্বং চ__ইহা। একটা মন্ত্রের অংশ | 
সম্পূর্ণ nab এই__অহং চ ত্বং চ বৃত্তহন্‌ সংযুজযাব সনিভ। আ। অরাতীব| চিদভ্রিবোহগ্ 
নৌ শূর মংসতে ভত্রা ইন্দ্স্য রাতয়ঃ॥ (কখেদ ৮1৯২)১১)। হে বৃরহন্, অহং চ ত্বং চ 
সংখুজ্যাব-__-হে ইন্দ্র, তুমি এবং আমি মিলিত বাকিব। এখানে 'চ' এই নিপাতটী বুসদখ ও 
অন্মদখে র সমুচ্চয বুঝাইতেছে এবং উভয়ের সহিতই যুক্ত হইয়াছে । অহং স্বং চ_এইরূপ 

- বলিলেএ সখের কোন হানি হয না, উভয়ের asx বুঝায় | 

অনুবাদ -অহংচ ত্বং চ বুজহন্‌ (হে Be, আমি এবং তুমি... ) এই স্থলে ‘চ’ এই 

নিপাতটী সমুচ্চয়াথক | 


এতস্মিন্লেবার্থে দেবেভ্যশ্চ পিতৃভ্য এত্যাকারঃ ॥ ৩২ ॥ 


এতশ্মিন্‌ (এই ) act এব (অর্থে ই) আকারঃ (“আ।' এই নিনাচটী প্রযুক্ত হয় ) 
Cae] দেবেভ্যম্চ ( দেবতাদিগের নিকটে) পিতৃভ্য আ ( পিতৃলোকদিগের নিকটেও ) 
Rf ( ইত্যাদি )। 

পিতৃভা | ইতি আকারঃ-পদচ্ছেদ akan করিতে হইবে। yey af প্রকাশ 
করিতে ‘ay এই নিপাতেরও প্রধোগ হয়। উদ্াহরপ__দেবেভ)স্চ পিতৃভ্য গ্জা। : “freer 
ay ইহার অর্থ পিতৃভ্যষ্চ। সম্পূর্ণ ae এই__ঝো অগ্রিঃ কব্যবাহনঃ পিত ন্গপূতারঃ ॥ 
প্রেছ হব্যানি cates দেবেভ্যম্চ পিতৃভ্য আ॥ ( কথেদ ১৯৯১৯ )। দেবেভ্যশ্চ 
পিতৃভ্য sl (পিতৃভ্যস্চ) হব্যানি বোভতি__দেবনাদিগের নিকটে এবং শিতৃুলোকদিগের 
নিকটে হোৱমর way নিবেদন করিয়া দেন। iH 


অন্মুবাদ-_এই অর্থে ই ( অৰ্থাৎ সমু্চয়রূপ অর্থ প্রকাশ্তকরিতেই ) shee oem 


x ‘wa, Deter awe ইতি ক্ৰবঙ্কত্ৈকেনাপি সংগুহাতে ইতি AMPS (ETE) $ .. 











১.২.১.৩৬ ] * "_ প্রথম অধ্যায় eo. 

প্রযুক্ত হয়; যথা--দেবেভাশ্চ পিতৃভ্য আ ( দেবতাদিগের নিকটে এবং পিতৃলোকদিগের 

নিকটে )। . ০ 
বেতি বিচারণার্থে ॥ ৩৩ ॥ 2 


বা ইতি (car এই নিপা) বিচারপারথে (বিবেচনা বা বিভবনধণ অর্থ বুঝাইতে) = 
[ প্রযুজাতে ] (প্রযুক্ত হয় )। 

ইহা করিব, কি ইহ| করিব ; ইহা! করিব, কি ইহা করিব না-_ইত্যাদিক্ূপ তর্ক যে মনে 
উদ্দিত হয়, তাহাই বিচারণ! (deliberation ) | এই অর্থ বুঝাইতে ‘বা’ এই নিপাতের 
প্রয়োগ হয়। 

অন্মুবাদ--‘বা’ এই নিপাতটী fasten বা বিতর্কজপ অর্থ বুঝাইতে প্রযুক্ত হয়। 

হন্তাহং পৃথিবীমিমাং নিদধানীহ বেহবেতি ॥ ৩৪ ॥ 

wa (ওঃ) অহম্‌ ( আমি ) ইমাং (এই) পৃথিবীম্‌ ( পৃথিবীকে ) ইহ (এই স্থানে) 
নিদধানি (স্থাপন করিব ) ইহ বা (meat এই স্থানে ) ইতি ( ইত্যাদি )। 

‘হন্ত’ এই শব্দটী হৰ্মদ্যোতক ৷ বাক্যাৱন্তেও এই নিপাতের প্রয়োগ দেখা যায়। * সম্পূর্ণ 
wa) এই-হস্তাহং পৃথিবীমিমাং নিদধানীহ cre atl কুৰিৎ সোমন্যাপামিতি & 
(acum ১1১১৯৯) | _ উন বলিতেছেন, স্বামি সোমপানে অডীব Toh হইয়াছি, আমি 
পৃথিবীকে যথায় ইচ্ছা। তথায় স্থানচ্যুত করিতে পারি, পৃথিবীকে কি আমি এইস্থানে ( অন্তরীক্ষ 
লোকে) স্থাপন করিব, অথবা এই স্থানে (ছ্যালোকে ) স্থাপন করিব? এই মস্ে ধৰা’ এই 
নিপাত বিচারণা বা বিতর্ক বুঝাইতে age হইয়াছে। 

আনুবাদ-_হস্তাহং পৃৰিবীমিমাং নিদধানীহ বেহ বা ( ও, আমি এই পৃথিবীক্রে এই স্থানে 
কি এই স্থানে স্থাপন করিব ) ইত্যাদি বাক্যে ‘ay এই নিপাতটী বিচারণার্থে প্রযুক্ত হইয়াছে। 

অথাপি সমুচ্চয়ার্থে ভবতি ॥ ৩৫ ॥ 

অথ ( আর ) [ বা ইতি নিপাতঃ ] (far এই নিপাতটী ) সমুচ্চয়ার্থে অপি (a অর্থ 
বুঝাইতেও ) প্রযুজ্যতে (প্রযুক্ত হয় )। 4 J 

অনুবাদ আর সমুচা প্রকাশ করিতে 'বা' এই নিপাতটী প্রযুক্ত হয়। 

ata ত্বা মন্দু্বা স্বেতি ॥ ৩৬ ॥ 


বা (args) ( তোমাকে ) মহ (মহ) থা ( তোমাকে ).....ইততি (ইত্যাদি) | 
ধৰা’ এই নিপাতের সমৃ্চয়ার্থকত্ধ aia করিতেছেন। বায়ুৰ বাহু, মঙ্রবী = মহ, 





১ । হন্ত হণেহস্ৰুম্পাযাং Tet | . 








৫৪ fee = [ ১.২-১.৩৭ 


cea: সম্পূর্ণ wa এই--বাযু্বা স্ব! sedi ত্বা গন্ধরাঃ সপ্তবিংশতিঃ। তে-্মণ্রো 
আঅশ্বমাযুজন্তে » অস্মিৱবমাদধু: ॥ ( তৈঃ সং ১1৯৭২ )। হে অশ্ব, anew eat ME ত্বাং THAT 

Ja সপ্যবিংশতিযুঞস্তি ত্বামস্মিন্‌ রথে__হে অশ্ব, বায়, মঙ্গ এবং সপ্চবিংশতি গন্ধ তোমাকে 
এই- রথে যোক্ছিভ করেন। এই owe ‘বা’ এই নিপাতটী বায ও মঙ্গর BURT অর্থ 
প্রকাশ করিতেছে; Es মহ বাছু ও মঙ্গু উভয়েই | , 

. আন্ুবাদ-__বাযুবা ত্বা aed ত্থা (বাছও তোমাকে, age তোমাকে ) ইত্যাদি বাকো 
“tay এই নিপাতটী সমুচ্চার্থ প্রকাশ করিতেছে | 


অহ ইতি চ হ ইতি চ বিনিগ্রহার্থীয়ৌ পূর্বেণ সংপ্রযুজ্যেতে ॥ ৩৭ ॥ 


অহ ইতি চ (‘me এই নিপাত) হ ইতি চ (“হ' এই নিপাতও ) বিনিষ্রহার্থীয়ো 
(বিনিগ্রহরূপ অর্থের প্রকাশক )$ [ এতে ] ( ইহারা উভয়েই ) পূর্কেণ ( পূর্ব্বত্তা বাক্যের 
সহিত ) সংপ্ৰযুজোতে ( সংযুক্ত হইয়। বাবন্ধত হয় ) | 

fae’ ও ‘হ’ এই নিপাতহুয় বিনিগ্রহার্থক ৷ বিলিগ্রহ শব্দের অর্থ_নিরোধ বা 
নিয়মন adit উভযস্থলে প্রাপ্ত একই পদ্গাখের একত্র ব্যবস্থাপন। যেমন, গমনন্ধপ 
maida প্রা বামেতে্ আছে, শ্তামেতেও আছে, অর্থাৎ রাম ও শ্যাম উভয়েরই গমনের 
“muta আছে; সেইন্থানে যদি বলি রামই যাউক, তাহা হলে গমনকূপ পদাথ” রামেতেই 
বাবস্থাপিত বা নিয়মিত কর! হইল ; দুশ বাবস্থাপন বা নিয়ঘনই বিনিগ্রহশব্দবাচয। 


সাধারণতঃ, বিনিগ্রহ শব্দের অথ তাহাই যাহা 'এব শব্দের প্রয়োগে বোধগমা হয়। * যেখানেই 


‘আহ’ ও ‘হ’ এই ছুই লিপাতের প্রয়োগ হবে, সেখ্ধানেট ইহাদের পরিবর্তে “এব' শব্দের 
প্রয়োগ করা যাইতে পারে, তাহাতে অথের কোন বাছিক্রম ঘটিবে না। * “আহঃ ও ‘হা 
এই ছুই দিঁপাত লঙ্গদ্ধে বিশিষ্ট নিয়ম এই যে, ইহাদের প্রয়োগ হইবে বাকা স্থলে এবং 
বাকাদয়ের মধ্যে থে বাকাটা পূর্ববর্তী তাহাতে ( পরবর্তী mae wR) লঙ্মুণস্মরূপ 
tqrafs বিনিগ্রহাখীয়ৌ’ এই zm বিনিগ্রহ শব্দের অর্থ করিয়াছেন ‘downwards 
( নীচের দিকে ) এবং বর্তমান সে বিলিগ্রহ শব্দের অথ” করিয়াছেন ‘mutual opposition’ 
(পরস্পর বিরোধ ) 1° f 

অন্গুবাদ-_“মহ এবং ‘হ' এই লিপাতদঘয় বিনিগ্রহাখ ক, পূর্ত বাকোর সহিত সুরু 
হইয়া ইহারা ব্যবহৃত'হয় । 





>1 wise কানিজ পাঠ) 

a1 ৰিনিগ্ৰহো নিয়ম: নিতদান্ায়ৌ এবশব্দেন aerate) (92D), 

। পরবর্তী পরিচ্ছেয্ afte বিনিপ্রহার্থ নিপাত “ay” কক ক সহ কাজেই “ঘ' নিপাতের স্থানে 
৮৭ ঃ ‘ 
ent + 


© 


>.২.১.৪১ Je "প্রথম অধ্যায় ৫৫. 

অয়মহেদং করোত্বয়মিদন্‌ ৷ ৩৮ ॥ LS 

অযম আহ (NE ব্যক্তিই ) ইদং (ইহা) করোতু (করুক) ay (এই, bial 
ইদম্‌ ( ইহ! )। 


‘অহ’ এই নিপাতের প্রয়োগ দেখাইতেছেন। সন: 
এই ব্যক্তিই ইহ! করিবে, অন্তে যেন করে না, ইহাই হইল “অমহেদং করোতু'--ইহার we) 
অয়ম্‌ অহ ইদং করোতু, BUR Eee করোতু ( দুই ব্যক্তিকে নির্দেশ করিয়া বলিতেছেন-_এই 
বাক্তিই এই কাজ করুক, আর এই ব্যক্তি এই কা )--এই দুই বাকাস্থলে “we! নিপাতের 
পূর্ববাক্যে প্রয়োগ হইয়াছে। 

অন্ুবাদ_[ ‘অহ’ এই নিপাতের প্রধোগের উদাহরণ ] mane ইদং করোতু oral 

_ (এই ব্যক্তিই এই কাজ করুক, আর এই ব্যক্তি এই কাজ )। 


ইদং হ করিব্যৃতি, ইদং ন করিয্যতীতি ॥ ৩৯ ॥ 


ইদং হ (ইহাই) করিয্তি (করিবে ) ইদং (ইহা) ন করিগ্তৃতি ( করিবে ন!) ইতি 
(ইত্যাদি)। 


ইদং হল্ইহাই অর্থাৎ এই কাজই । এখানেও ছুইটা বাক্য; “হ' এই নিপাতের 


পূর্বাবাকে প্রয়োগ হইয়াছে । 
আন্ুবাদ-_ইদং হ করি্াতি, ইদং ন করিগ্যৃতি ( ইহাই করিবে, ইহা করিবে না) ইত্যাদি 
বাক্যে ‘হ’ এই নিপাডটী বিনিগ্রহার্খক । 


অথাপ্যুকীর এতন্িল্েবার্থ উত্তরেণ ॥ ৪* ॥ 


অথ (আর ) উকারঃ অপি ( 'উ’ এই নিপাতটীও ) এতস্মিন্‌ (এই ) অথে এব'( অথে ই ) 
[ প্রযুছ্যতে ] (প্রযুক্ত হয়); [ অয়ম্‌ ] (এই নিপাতটী) উত্তরেণ (পরবর্তী বাকাগত 
অথের সহিত ) সংপ্রযুজাতে ( সংযুক্ত হইয়া ব্যবহৃত হয় )। 

“উ' এই নিপাতটীর অর্থও বিনিগ্রহ, অথাৎ 'উ* এই নিপাতটী ‘এব’ শব্দের ae 
প্রকাশ করেন ‘অহ’ ও Oe) প্রযুক্ত হয় বাক্যদ্ধরের মধ্যে pare, 'উ* প্রযুক্ত হয় 
পরবর্তী বাক্যে । x 

অন্ুবাদ--আর 'উ' এই নিপাতটাও এই খে ই ( অথাৎ বিলিগ্রহরপ অথ বুঝাইতেই ) 
পরবর্তী বাকোর সহিত সংযুক্ত হইয়া ব্যবহৃত ETL 

স্ুষেমে বদস্তি সত্যমু তে বদন্তাতি sy ॥ 
হযে Berm) সুযা (fren) safe (বলে ) তে (তাহার) সত্যণ্‌ উ ( সত্যই ) swe 
© (বলেন) ইতি ( ইত্যাদি) । * mis 517 





ne নিরুক্ত e [>.২.১,৪৫ 
= ‘ভউ’ এই নিপাতের প্রয়োগ প্রদর্শন করিতেছেন। সত্যন্‌ উ--লত্যমেব (সত্যই )। 
ইমে মুষা safe, তে সত্যম্‌ উ বদস্তি__এই দুই বাক্যস্থলে ‘উ’ নিপাতের পর্বন্তী বাক্যে গ্র্থোগ 
ee! 
অনুবাদ -__(স্বযেষে বদপ্তি সত্যমু তে বদন্তি) (ইহারা মিথ্যা বলে, তাহার! সত্যই 
বলেন) ইত্যাদি বাক্যে 'উ” এই নিপাতটী বিনিগ্রহাথ ক । 
অথাপি পদপুরণহ ॥ ৪২ ॥ 
অথ (আর) [ উ ইতি নিপাত: ] ( ডি’ এই নিপাত্টী ) পদপুরণঃ অপি ( পদ অথাৎ 
: cnc চরণও পূরণ করে ) | 
@ এই নিপাত কথনও sane যঙ্গের বা শ্লোকের চরণপূরণাথ ব্যবহৃত হয়। তখন 
ইহার কোন অথ থাকে না। 
k অন্ুবাদ-__ন্সার, 'উ” এই লিপাতটা পদপুরণ ও করিয়া থাকে | 


ইদমু তদু ॥ ৪৩ ॥ 
ইদম্‌ উ (ইহা), তৎ উ (তাহা )। 
©, ইদমু তাৎপুরুতমৎ পুরস্তাজ্জোতিস্তমসে বঢুনাব্দস্থাৎ। নূনং দিবো দুহিতরে| বিভাতী- 
“figs কবলে জনায় ॥ ( কথেদ ৪/৫১।২ )। SF প্রহক্ষতমমন্ত কৰ্ম দশ চাক্ুতমমন্তি 
won| উপহৰরে যদু পরা অপিধ্রন্মধবর্ণসেো asserts ( খথেদ ১৬২৬ )--এই মন্য়ে 
Seg, তু এই ছুই স্থানে ‘উ' নিপাতের কোন নর্থ নাই, মাত্র পছপুরণের অস্ত বাবহত 
হইয়াছে । ইদম্‌ উ- ইদম্‌ ( ইহা), তৎ উস-তৎ (তাহা )। 
অন্মুখদ-_ইদসুং তছ (ইহা, তাহা) এই দুই স্থলে “উ' এই নিপাতটা পদপূরণার্থ &. 
aie হইখাছে। 








« হীত্যেষোহনেককৰ্স্মা ॥ ৪৪ ॥ 

হি ইতি এবং ( ‘হি’ এই নিপাতটী ) অনেককণ্থা ( অনেকাৰ্থক )। 

উপমাবোধক এবং কর্স্মোপসংগ্রচবোধক নিপাতের কথ! বলা হইয়াছেন পদপুরণ 
নিপাতের কখা। পরে বলিবেন (-১/২/৫/২*)। প্রসঙ্গত, seats অর্থের বোধক নিপাতসমূহের 
কথ বলিতেছেন | fe এই নিপাতের অনেক অর্থ আছে; পরবতী স্থত্র্রয় জষটব্য। 

আন্মুবাদ_'হি' এই নিপাতটী অনেকাৰ্থক | 

“ae হি করিস্যতীতি হেত্বপদেশে ॥ ৪৫ ॥ 
fet যেহেতু ) Bee (ইহা) করিস্ততি ( করিবে ) ইতি ( এই বাকে ) হেতপদেশে ( হেতু- 
. কে) রি” ইতি সিপাহি এই নিশাতটা ete হইছে) । ig . 








১২১৪৮] ০ * প্রথম অধ্যায় ৫৭ 
‘কথং স গ্রামং গচ্ছতি, ইদং হি করিস্তি’'_-সে কেন গ্রামে যাইতেছে ? ইহার উত্তর__ * 
যেহেতু সে Bet কুরিবে। এই স্থানে গ্রামগমনের হেতু Hofer করিবার সংকল্প 1 
এই হেতুর বোধক “হি? এই নিপাতটী । এই পরিচ্ছেদের ৯৯ স্থত্র BRT 
অন্মুবাদ__ইদং হি করিস্থাতি (যেহেতু Bet করিবে) এই বাকো ‘হি’ এই FGA $ু 
হেতু কথন বা হেতুর নিৰ্দ্দেশ করিবার নিমিত্ প্রযুক্ত হইয়াছে 4 


কথং হি করিয্যতীত্যনুপৃষ্টে ॥ ৪৬ ॥ 
কথং হি (কিন্কপে) কিস্তি ( করিবে) ইতি (এই বাক) week ( পুনঃপ্রশ্ন বা 
প্রশ্নানস্তর প্রশ্ন বুঝাইতে ) [হি ইতি নিপাত প্রযুক:] ('হি' এই নিপাতটী প্রযুক্ত 
হইয়াছে )। = 
eure শব্দের অর্থ পুনঃপ্রশ্ন বা প্রশ্রানস্তর প্রশ্র। প্রথম প্রশ্ন হইয়াছিল ‘ইদং কিং 
করি্তি” (ইঠা কি সে করিবে)? ইহার উত্তর হইয়াছিল ‘ofenfe’ (ই! করিবে )। 
ইহার পরে সাবার প্রশ্ন হইয়াছে ‘কথং হি করিগ্কতি' (বল কি করিয়া করিবে )1 এখানে 
হি" এই নিপাতটী পুনঃপ্রশ্ন বা দ্বিতীতবার যে প্রশ্ন কর! হইয়াছে তাহার বোধক। MRE 
শব্দের অর্থাস্তর বিষয়ে এই পরিচ্ছেদের ২*শ সুত্র BEA | 
আঅনুবাদ--কথং হি করিশ্যৃতি (কি করিয়া সে করিবে ) এই বাকো “হ' এই নিপাতটী, 
পুনঃপ্রশ্ন বুঝাইতে প্রযুক্ত হইয়াছে । 
wes হি ব্যাকরিষ্তীতাসুয়ায়াম্‌ ॥ ৪৭ ॥ 
কথং ছি (কি করিয়।) ব্যাকরিস্থাতি (ব্যাখা! বা বিশ্লেষণ করিবে ) ইতি ( এই বাকো ) 
অসুয়াযাম্‌ (seal বা পরের উৎকর্ষে অপহিদুঃভা বুঝাইতে ) [হি ইতি নিপাতঃ aye: ) 
(fee এই নিপাতট প্রযুক্ত হইক্াছে ) 1 
এক ব/ক্তি বলিল ‘দেবদত সভাত শাস্ত্র ব্যাখা! করিবে'। দেবদতের প্রতি অহ্থগাসম্প 
আর এ কি বলিল, “কির grees শা বগা করিবে?" এই ব্যক্তির মনোগত 
তং এই যে crane অকুতবিষ্য, সে ste ব্যাখা! করিতে পারিবে না। এই যে CHa 
প্রতি অন্থযা ব। তাহার উৎকর্ধে শসহিষ্ৃত1 তাহ! সাক্ষাৎ শব্দের wal প্রকাশ পায় নাই, 
কিন্তু প্রকাশ পাইয়াছে “হি” এই নিপাতের erat | . 
অন্কুবাদ-__কখং হি ব্যাকরিস্াি (কি করিয়া ব্যাখ্যা বা feces করিবে )-_এই বাকো 
‘fe এই লিপাভটা অস্থযা বুঝাতে প্রযুক্ত হইয়াছে। 
কিলেতি বিভাপ্রকর্ষে ॥ ৪৮॥ * 
কিল ইতি (“কিল' এই নিপাতটী) বিস্তারকে (জঞানের* উৎকধ বুঝাইতে ) 


[পরিধগজাতে] (em)!  " ue 
৪858০ দক 








নিরুক্ত < 5 [১-২১০৫০ 
বিস্যাগ্রকর্ষ বলিতে বুঝায় জ্ঞানের উৎকর্ষ ; এখানে জ্ঞানের Beet বলিতে প্রতাক্ষপ্রমাণ- 


_ জনিত জানের উৎকর্ষ বুঝাইবে না, কিন্তু cae নিকট হইতে নিজের ড্পরিজাত কোনও 


_ বিষয় শ্রবণ করিয়া তাহাতে যে জ্ঞানের আতিশয্য হয়, তাহাই এখানে বিদ্যা প্র বা জ্ঞানের 
_ উতৎ্ক্ষ'বলিয়া। বুঝিতে হইবে ।* ঈদ্ৃশ জ্ঞানের উৎকর্ষ অর্থাৎ কোনও বিষয়ে পরের নিকট 
' হইতে ল্য নিজের জ্ঞানবিশেষ এ্রদশন করিবার নিমিত্ত ‘fea’ এই নিপাতের প্ররোগ হয় । 
সহজ কথায় বলিতে গেলে tradition ৰা লোকপরস্পরাগত বার্তা (যাহাতে নিজের প্রত্যক্ষ 
জ্ঞান নাই ) বর্ণনা করিয়া জ্ঞানবিশেষ যেখানে প্রদর্শিত হয়, সেখানেই কিল’ শব্দের প্রয়োগ 
হইতে পারে। উদ্ধাহরণ__ক্ছধান কংসং কিল বাত্রদেবঃ ( বাহদেব কংসকে বধ করিয়াছিলেন, 
ইহা প্রসিদ্ধ আছে )% এবং কিল তঙ্গালীদ্‌ যুদ্ধমূ ( সেই সময়ে যুদ্ধ এইন্ধপ হইয়াছিল, শুনিতে 
পাওয়া যায় )। fewtere4—=superiority of knowledge ( লক্ষণন্থরূপ )। 


আন্ুবাদ-__বিগ্যাপ্রকর্ষ বা জ্ঞানের ক্দাতিশযা বুঝাইতে ‘কিল’ এই নিপাতটী প্রযুক্ত হয়। 
অথাপি ন ty ইত্যেতাভ্যাং সংশ্রযুজ্যতেহনুপৃষ্টে ॥ ৪৯ ॥ 


ae (আর ), [কিল ইতি নিপাত: ] (কিল এই নিপাতটী ) ন ae ইতি এত্বাভ্যাম্‌ 
অপি (‘ন ও ‘aR? এই ছুইটী নিপাতের সহ্িতও ) সংপ্রযুজাতে ( সংযুক্ত হইয়া ব্যবহৃত 
হয় ), পুষে ( পরশ্াননতর প্রশ্ন বুঝাইতে )। 

কিল" এই নিপাতের আবার ‘ন’ ও ‘ay’ এই নিপাতঘয়ের সহিত যোগ হইতে পারে। 
‘ন কিল’ ‘ag কিল+__ইহাদ্দের প্রয়োগ হইবে পুন:প্রশ্ন ব! প্রশ্নানন্তর প্রশ্ন বুঝাইতে (২*শ 
স্থজ wey) 

কন্মুবাদ_-আর, ate বা প্রশ্নানন্তর প্রশ্ন বুঝ্াইতে “কিল” এই নিপাতটা 'ন! ও ‘ant 
মা নব সক হযে হা! 

ন কিলৈবং ay কিলৈবস্‌.॥ ৫০ ॥ 

এবং ( এইকূপ ) ন কিল (কি হয় নাই ) 1 sx (আলা) বিল (কি হত নাই) 

‘ন কিল" এবং ‘নর কিল'-_ইহাদের অথ একই । 

ন কিলৈবন্‌ ? ag কিলৈবন্‌ ? এই দুইটী প্ৰশ্নানস্তর প্রশ্ন বা বিধানের ভাই] প্রথম 
প্রশ্ন হইয়াছিল ‘এবং ফিং age ( এইরূপ কি হইয়াছিল ) ? ইহার উত্তর হইয়াছিল ‘array’ 
(না, এইরূপ হয় নাই )। এই উত্তরে ates সন্তষ্ট না হইয়া আবার প্রশ্ন করিলেন 'ন 
কিলৈৰম্‌', ‘re কিলৈবম্‌' ( এইকৃপ কি হয় নাই ) 1 দ্বিতীয়বারের পরশ্রবোধক ‘ন কিল’ এবং 
‘am কিল’ । yeats মতে অস্পষ্ট শব্দের aw aan তিনি বলেন_+ন কিল 








> কপ rom 





১.২.১:৫৪ ] * "_ প্রথম অধ্যায় ৫৯ 

দেবদত্তো গ্রামং ney, ‘aR কিল দেবদত্রো গ্রামং গত, ইত্যাদি স্থলে ‘দেবদত কি গ্রামে যায়ে 4 

নাই pata tat প্রশ্ন বুঝাইবে | , 
_ আলুবাদ_ন কিলৈবম্‌, am কিলৈবম্‌ ( এইকূপ কি ex নাই?) ইত্যাদি স্থলে 'ন fen 
এবং ‘নস্ত কিল” পুনঃপ্রশ্ন বা প্রশ্নানন্তর প্রশ্ন বুঝাইতে প্রযুক্ত হইয়াছে। 


cafe প্রতিষেধে ॥ ৫১ ॥ 


মা ইতি (‘ar এই নিপাতটা ) প্রতিষেধে ( নিষেধ অর্থ বুঝাইতে ) [ প্রযুজাতে ] 

( প্রযুক্ত হয় )। 
লোকে ও বেদে উভদ্্রই ‘মা’ এই নিপাত নিষেধ অথ বুঝাইয়। থাকে। 4 
আঅন্কুবাদ-__£মা* এই নিপাতটা নিষেধ অথ” বুঝাইতে প্রযুক্ত হয়। 


মা কাষীর্ম৷ হার্যারিতি চ ॥ ৫২ ॥ 


মা artis (করিও লা.) চ (এবং) মা হাৰীঃ ( লইও না) ইজি ( ইত্যাদি) 

মা" এই নিপাতের লিষেধাথে প্রয়োগ দেখাইতেছেন। 

মা কার্মীঃ ও মা হাৰষী: এই দুইটা উদাহরণ লৌকিক সং্তের | বৈদিক উদাহরণ 
আনো বীরিজঞ ( een ১/১০৪/৮)-হে ইন, আমাদিগকে বধ করিও না। 

অন্ভুবাদ-_“স। কামী" ‘মা etd? (করিও না, লইও না) ইত্যাদি বাকো “মাঠ এই 
নিপাতটী নিষেধ বুঝাইতে প্রযুক্ত হইয়াছে | 


afafs চ ॥ ৫৩॥ . 


চ (আৰ ), খলু ডি (এ এই নিশাত) [ প্ৰতিবেধে পরতে ] (নিষেধ অৰ্থ’ 
ৰুঝাইতে প্রযুক্ত হয় )। 
agate laa এই নিপাতটীও নিষেধ অথ’ বুঝাইতে প্রযুক্ত হয় ।. 
খলু কৃত্ব। খলু কৃতম্‌॥ ৫৪ ॥ 2 
খলু ou (ন! করিঘা) খলু eee (SE) [ ইতি] (ইত্যাদি )। 
_ খলু কতা _অকুত্া, খলু কুতম্‌- APT! এই তুই স্থলেই ‘খলু’ শব্দ নিউবধ অথাৎ ‘না 
এই নিপাতের অথ” প্রকাশ কুরিডেছে। 
অন্ুবাদ-_খলু কু! লু কৃতম্‌ ( ন! করিয়া, কৃত বা সম্পাদিত হুঁ নাই ) ইত্যাদি বাকো 
“খলু এই নিপাতটী নিষেধ বুঝাইতে প্রযুক্ত হইয়াছে। ৮ : 





© [>.২.১.৫৭ 
e অথাপি পদপূরণঃ ॥ ৫৫ ॥ 

অথ (আর ) [ খলু ] (খলু এই নিপাতটী ) পদপুরণঃ অপি ( শ্লোকের পদ বা চরণ পূরণও 
করিয়া থাকে )। রর 

খলু শব্দের পদপূরণত্থ লোকে ও বেগে উভয়ই দৃষ্ট হয়। পদ্পূরণাথ প্রযুক্ত হইলে ইহার 
কোন অথ থাকে না। 

অন্গুবাদ__আর, ‘খলু' এই নিপাতটী পদপূরণও করিয়া থাকে। 


এবং খলু তথ্বভূবেতি ৷ ৫৬ ॥ 


তৎ (তাহ! ) এবং খলু ( এইকূপে ) ER ( হইয়াছিল ) ইতি ( ইত্যাদি )। 

‘খলু’ এই লিপাতের পদপূরণাখত্ব দেখাইতেছেন। 

এবং খলু SHEA (তাহা এইন্ধপে হইয়াছিল )_ইহা লৌকিক সংস্কৃতের উদাহরণ) 
বৈদিক উদ্দাহরণ-_মিতআং কুণুধবং খলু ( qeeM ১*।৩৪'১৪ )-_ আমাদের উপর মুহা ধারণ 
কর। বল! বাহুলা, এই দুই স্থলে ‘খলু’ নিপাতের কোনও অথ নাই । 

অন্ুবাদ__এবং খলু SHEE (তাহা এইরূপে হইয়াছিল ) ইত্যাদি বাকে ‘খলু! এই 4, 
নিপাতটী পদপূরণাখ' প্রযুক্ত হইয়াছে । 


শশ্বদিতি বিচিকিৎসার্থীয়ো ভাষায়াম্‌ ॥ ৫৭ ॥ 


শশ্বৎ ইতি (ae এই নিপাত্টা ) ভাষায়াং ( লৌকিক সংস্কৃত ভাষায়) বিচিক্িৎসাথীয: 
(বিটিকিৎসারূপ অথের বোধক )[ ভবতি ] (হয়)। 

ছর্গাচা্ধৌর মতে বিচিকিৎসা শব্দের অথ/-বিচারপূর্বক কোনও বিষচের অবধারণ বা! 
fate করিবার অভিপ্রায়,” avis সন্দেহস্থলে বিচারপূর্বক তথ্যনির্ণয়ের ইচ্ছা। ন্বন্দস্বামী 
বলেন যে, বিচিকিৎলা শব্দের অথ সাধারণতঃ সন্দেহ হইলেও এই স্থানে ইহার অথ” “নি 
( সন্দেহের বিপরীত ); কারণ 'অন্তমিত: শব্বদাদিতয Seale’, "তক চ শশা ইত্যাদি 
Beers rie? শব্দের ‘নিশ্চয়’ অর্থই প্রতীত হয়, ‘সন্দেহ’ অর্থ সঙ্গত হয় ARI আমরা 
এক্ষণেই দেখিব, Gan’ এই নিপাতেরও অর্থ ‘বিচিকিৎলা’ বলিয়াই নিরুক্তকার নিদ্দেশ 
করিয়াছেন। “‘নূলম' এই নিপাতের অথ” সাধারণত: 'নিশ্চয়' ;* কাজেই “হিচিকিৎলা' শাকের 








2721 [চকু ate বিবেকপূ্ককোহৰধাৰপাতিশাজঃ। 
২ বিচিকিখলেতি হজ্তপি লোকে: সন্দেহ ভাতে, ধন্দে ন বিচিকিৎসা কাৰ, Letra: 
তথাপীহোদাহরণেহসস্তবাৎ ন সন্মেছে! বিচিকিৎসোচ্যতে | by উদেতি, 
তত ছি গা নিশ্চফেনেতাৰ্ক | 
১৩1 geen ৭15০৪ ৪ লন দশা শৰিশ্চঞেন'। 








১.২.১.৫৮ J * প্রথম অধ্যায় ৬১ 


অর্থ ঘে স্বন্দস্থামী ‘নিশ্চয়’ করিয়াছেন তাহ! অযৌক্তিক নহে। দুর্গাচাধোর মতে বেছে ‘শশ্বৎ 
শব্দের ‘বিচিকিৎস? ace আছেই, অন্যান্য অর্থও আছে।’ বিচিকিৎসার্থে' প্রযুক্ত I + 
শব্দের প্রন্থোগ কিন্তু আমর! লক্ষ্য করিতে পারি নাই । “ধলানি স্যামি শশ্বতঃ' ( acum” 
৯*1৪৮৷১-_-আমি বহু লোকের ধন জয় করি ); 'বচ্চিদ্ধি শশ্বত! তলা দেবং দেবং বঙাছে” 
(wear ১।২৬৷৬-বহু ও বিস্তীর্ণ হবার! স্থামরা যে অস্তান্ট দেবতার যজ্ঞ করি), ইত্যাদি 
স্থলে ras! শব্দ বহস্তের বাচক। 'শশ্বদিহ্রঃ---:--জিগায়---ধনানি' (কখেল ১1৩০১৬ ইল 
নিতাই' ধন আয় করিয়াছেন ); ‘es পুরোহ। বুঃবাস” (খখেল ১।১১৩১৬-উষ্বাদেবী 
পূর্বকালে নিত্য উদ্দিত৷ হইতেন ), ইত্যাদি স্থলে ‘ews শব্দ নিত্যত্বের বাচক ॥ প্রথম মন্ত্র 
দুইটী হইতে ইহাও পরিশ্দুট হয় যে, বেদে “We শব্দ নামন্ধপেও ব্যবহৃত হইয়াছে । 
আধুনিক কালে rts শব্দ নিপাতক্ূপেই ব্যবহৃত হয়; ইহার নর্থ পুনঃপুনঃ এবং নিত্য; 
সহাখে'ও কচিৎ ইহার প্রয়োগ আছে_( fate: শশ্বদ্‌ গতো ow: ); few ইহার 
বিচিকিৎসার্ূপ অর্থ ( বিচিকিৎস| শব্দের দ্বার| সন্দেহ, নিশ্চয় বা নির্ণযাভিপ্রায় যাহাই 
ৰুঝাউক না কেন) পরিদৃষ্ট হয় না। 

অন্ুবাদ_‘শশ্বং’ এই নিপাতটী পৌকিক সংস্কৃত ভাষায় বিচিকিৎসার্থক। 


শশ্মদেবমিত্যন্ুপৃষ্টে এবংশশ্বদিত্যব্বয়পৃষ্টে ॥ ৫৮ ॥ A 
শব্বদেবম্‌ ইতি (‘শশ্বদেবম' এই শব্দসম্তি ; Ee ( পুনঃপ্রশ্ বা প্রশ্নানন্তর প্রশ্ন 
বুঝাইতে ), এবংশশ্বৎ ইতি ( ‘এবংশস্বং’ এই wre) অন্বযংপৃষ্টে ( অনাত্মপ্রশ্নে বা নিজের 
প্রতি নিজের প্রশ্ন না বুঝাইতে ) [ প্রযুজোতে ] ( প্রযুক্ত হয় )। 
tate? শব্দের পূর্বেও 'এবং শব্দের প্রয়োগ হইতে পারে, পরেও হইতে পারে। পূর্বের 
প্রযুক্ ‘এবং’ শব্দের সহিত “AN শব্দ অর্থাৎ ‘এবংশশ্বং” এই শব্দসমষ্টি (1458) পুনঃপ্রশ্ 
বা প্রশ্নানস্তর প্রশ্ন বুঝাইতে প্রযুক্ত হয় এবং পরে প্রযুক্ত 'এবং' শব্দের সহিত 'শশ্বৎ* শব্দ অর্থাৎ 
Sy |’ এই wea? (phrase) নিক্ষের প্রতি নিজের প্রশ্ন না বুঝাইতে অর্থাৎ অন্যের 
প্রতি প্রশ্ন বুঝাইতে প্রযুক্ত হয়। ‘aera’ ইহা একটা পুনঃপ্রশ্ন । প্রথম প্রশ্ন হইয়াছিল 
‘fermen ভবিশ্যতি* ( ইহা কি হইবে )1 ইহার উত্তর হইয়াছিল ‘ন ভবিশ্বৃতি’ ( না, হইবে 
AID) আবার প্রশ্ন হইয়াছে ‘শগদ্েবম্‌' (ইহাই কি ঠিক)? দ্বিতীয়বার যে প্রশ্ন হইয়াছে 
তাহার বোধক Otay এই RR । AK শব্দের একটা আভিধানিক অর্থ দেখিতে 
পাই mers ( নিজের প্রতি নিজের প্র )। wae বা ব্রন বোধ হয় ইহার 
বিপরীত, অর্থাৎ অনাস্মপ্রশ্ন। ‘এবং কিমেতৎঠ ( ইহা কি এইরূপ )--নিজের পপ্রতি নিজের 
এইরপ ont হইতে পারে। ‘এবংশস্বৎ’ এইরূপ বলিলেও (এইজপই'কি ঠিক ? ) প্রশ্নই 


21 হলসি পুনের তৰি (৯ ডা, 
Ab শক মলে । ০), 














re 


৬২ নিরুক্ত To [52.3.0 


cartes, কিন্তু লেই প্রশ্ন হইবে অস্তের প্রতি, নিজের প্রতি ace) eT “eee 

পাঠ ay করিয়া পাঠ করেন “অন্বয়ংদৃষ্টে”। “অন্থহৃষ্টে' ইহার অর্থ হইবে 'নিজদৃষ্ট নহে, 

- gta বিষয় বুঝাইতে’। “আনুপষ্ট' শব্দ তাহার মতে প্রশ্রমাত্রের বোধক, Bel পুর্বে বলা . 
হুইন্থাছে ( ২*শ সুত্র )। Ay এবং ‘এবংশশ্বং’_ইহাদের উদাহরণ তাহার মতে 

“পব্বদেবং ce] দেবদত্তঃ’ ( দেবদতত কি গিয়াছে?) এবং 'এবংশস্বং’ (হা, গিয়াছে )। 

'শশ্বপেবং গতো দেবদত্ত-__ইহার ছারা ‘দেবদত্ত কি গিয়াছে ।' এইকূপ প্রশ্রমাত্রের প্রতীতি 

হইবে এবং 'এবংশশ্বঘ__ইহার হার! 'হ! গিয়াছে, কিন্তু আমি যাইতে দেখি নাই? এইরূপ 
উত্তরের প্রতীতি হইবে । * 

অন্মুবাদ_“শশ্বদেবম' এই শব্দসঘরি (phrase) tates বা প্রশ্নানন্তর প্রশ্ন বুঝাইতে 
এবং 'এবংশস্বৎ এই শব্দসম্টি অনাস্মপ্রশ্ন বুঝাইতে প্রযুক্ত হয়। 


নুনমিতি বিচিকিৎসার্থীয়ো ভাষায়াম্‌ ॥ ৫৯ ॥ 
“gay (axl এই নিপাতটী ) ভাষায়াং (লৌকিক সংস্কৃত ভাবায়) বিচিকিৎসাৰ্থীয় 
ত্সাৰ্খের বোধক )। 

_বিচিকিৎস! শব্দের অর্থ আলোচিত হইয়াছে (es) । 

আন্ুবাদ--“নূনম্‌’ এই নিপাতটী লৌকিক সংস্কৃত ভাষায় বিচিকিৎসার্থক | 

উভয়মন্থধ্যায়ং বিচিকিওসার্থীয়স্চ পদপুরণশ্চ ॥ ৬০ ॥ : 

Lang ইতি ] (Caer এই are) swore ( বেদে) Bom (উভযার্থক ) 
'বিচিকিৎসারবীয়: ( বিচিকিৎসাক্ূপ অর্থ বুঝায়) চ ( এবং ) পদপুরণস্চ ( পদপুরণও করিয়া 
থাকে) । * 

Saat এই নিপাতের প্রয়োগ বেদে বহু আছে। লাহপাচারখোর মতে খাখেছের ১১৯৯৪, 
৬1৩৩৷৪৫, ৯৩৮১, 11৪8/২, এই সমস্ত সঙ্গে, AAR এই নিপাতের অর্থ ‘ae, ৮২৪১৪, 
21৩৮১, ৮।২০৷১৪, ৯/১০৭হ, এই সমন্ত সঙ্গে ইহার অর্থ ‘সংগ্রতি বা ইদানীম্‌'; ৭১-৪২০, 
৮৪০১৫, এই হতে ইহার অর্থ প্রভাবে ॥ ৮1১৩/১৫, এই মে ইহার স্ন ‘wes’ 
৪1৫১1১, এই মঙ্ধে ইহার অথ” ABR, sports, এই aca ইহার অর্থ “বিচিকিৎসা' 
(বিডিকিৎসা শব্দে হারা ঠিক কি বুঝায় তাহা তিনি বলেন নাই ) এবং ৭1৮৩৪, এই 
wea ইহার অর্থ “নিশ্চয়ই? | 

আন্ুবাল-_'নূনম' এই নিপাতটা বেছে উভয়ার্থক-_বিচিকিৎস। অর্থও বুঝায়, পদপূরপও 
ক্রিয়া খাক্ে। 





« 





77 জজ বেৰ ইক পশে Tar কিং গে ners ইচ্চি। TRAM বীতি এবংশেখৰিতি, 
antenatal গম্যতে, west গো ন মগ পাচ্ছ TE EE it 





2.2.2.89] 5 প্রথম অধ্যায় ৬ 


অগস্ত্য Renta হবিনিরূপ্য Aes: সংপ্রদিৎসাঞ্চকার স ইন্দ্র রি 


এত্য পর্রিদেবয়াঞচক্রে ॥ ৬১ ॥ 


অগন্তাঃ ( অগন্তা ) Rare ( ই্দের নিমিক ) হৰিঃ (caterer) নি্ধপ্য (রি: 


afin) wer ( ‘মরুৎ’-নামক দেবতাদিগকে ) সংপ্রদ্িৎসাককার ( প্রদ্ান করিতে ইচ্ছা 
করিয়াছিলেন ), > সঃ (সেই ) Bez ( ইন্দ্র ) এত্য ( আসিয়া) পরিদেবরাঞ্চক্রে ( পরিগেবন! 
ৰা খেদসহকারে বিলাপ করিতে লাগিলেন )* ॥ 

নিরুক্কার এক্ষণে Fay এই পদ্সমন্থিত একটী মন্ত্র উদ্ধত করিয়া ইহার বৈদিকপ্রয়োগ 
প্রদর্শন করিবেন। সেই aah কোন্‌ প্রসঙ্গে উদাহৃত হইয়াছে অর্থাৎ তাহার প্রকরণ 
Coontext) কি, তাহাই ‘অগস্ত। Farr হবিনিকপ)’ ইত্যাদির দ্বারা প্রকাশ করিতেছেন | 
একদা অগন্তাথষি ইন্দের লিমিতত হবি প্রস্তুত করিয়াছিলেন, সেই হবি তিনি Race প্রদান 
না করিয়া মরুদগণকে প্রদান করিতে উদ্যত হইলেন । ইহাতে te অতান্ত দুঃখিত হইয়া 
বিলাপ করিতে লাগিলেন । ‘aay এই পদ্সমন্বিত যে মঙ্জটী নিরুকরক্কার উদ্ধত করিয়াছেন, 
সেই wa ইন্দরেরই বিলাপ । বৃহদ্দেবত! ৪19৯-৫১ জষ্টবা। 

অন্কুবাদ-_কমগণ্তা Ren লিমিত্ত হবি নিরূপণ করিয়া মকুদগণকে তাহা প্রদান করিবার 
ইচ্ছা করিয়াছিলেন। সেই Ba উপস্থিত eRe বিলাপ করিতে লাগিলেন | ১ 


॥ দ্বিভীয়পাদের প্রথম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





88. লাগা ( সঃ ) সাত _ কাকে সান করিফাছিলেন (ts) 
২ ferent নাৰ erg বিলাপ: (ছং) । 
. 





fase পান্মচেছেদ 


ন নূনমন্ত্ি নো শ্বঃ কম্তেদ AEST! 
aay চিত্তমভিসঞ্চরেণ্যমুতাধীতং বিনশ্যতি ॥ ১ ॥ 
(act ১/১৭০।৯)) 

aay (বিচার করিয়া দেখিতে গেলে অথবা নিশ্চয়ই ) ন অস্তি (aware হবি আমার 
নাই) স্বঃ উ ( কল্যকার হবিও) ন অন্তি (লাই); (লো শ্বঃ=ন+উ+ শ্ব); যৎ 
( যাহ। ) অন্তুতম্‌ ( অন্থৎপন্প বা STH) [ তৎ ] (তাহা ) কঃ (কে) বে (জানে); অন্তন্তা 
( অপরের ) ' চিত্তম্‌ ( মন ) অভিসঞ্চরেণ।ম্‌ (সঞ্চরণশীল বা চঞ্চল), TIE উত (আমার 
উদ্দেশ্যে চিন্তিত a নিক্ধপিত বা অভিপ্রেত হইলেও ) [ হবিঃ ] (হবি) বিনঙ্থাতি ( বিনষ্ট 
হইয়াছে অর্থাৎ আমার না হইয়া অন্ের হইয়াছে )। 

ইন্দ্রের বিলাপ বর্ণিত হইতেছে। ইন্দ্র খেদ করিয়া বলিতেছেন,__আমার উদ্দেশ্বে 
নিন্ধপিত অস্কার হবি আমার হইল না, কাছেই কল/কার হবি যে আমার হইবে না তাহা 
একপ্রকার স্থির ; কারণ, ভাবী awa কথা কে জানে? মান্থষের চিত্র চঞ্চল, তাহা না হইলে 
আগস্তা আমাকেই হবি প্রদান করিবেন স্থির করিয়া তাহ! অন্যকে দিতে উদ্যত হইয়াছেন 
Gears ~~ 

ুরগাচাা aa শব্দের অথ করিয়াছেন 'বিচার্য্যমেতন্মম' ( ইহা আমার বিচারের বিষয় ) | 
aay শব্দের বিচিকিৎসারূপ অর্থই নিরুক্তকার এখানে প্রদর্শন করিতেছেন। লাগাচারথ।ও 
বলেন ‘নূনমত্র বিচিকিৎসাখে?। বিডিকিৎসা শব্দের অথ” Mort করিয়াছেন “বিচারপূর্ধাক 
fate করিবার অভিপ্রা্ন' ইহা! পূর্বের বলা হইয়াছে (১)২)১)৭৭ সুত্র জষ্টবা)। বর্তমান ময়ে ANH’ 
শব্দের ব্যাথার এই অথ mics গৃহীত হয় নাই, ইহা জর্টবা। writs মতে বিচিকিৎসা৷ 
শব্দের নর্থ ‘নিশ্চছ', কাজেই তিনি এই ace ‘নূনম্‌ শব্দের অথ” করিয়াছেন 'লিশ্চছেন' | 
সায়ণাচার্্যও ৭৬৩৪ ace Gay শব্দের নিশ্চন্থাখন্ব গ্রহণ করিয়াছেন, ইহ! পুর্বে উল্লেখ 

করা হইখাছে। ‘ন অস্ত’ ate were wets হবি It নো শ্বঃ-ন+উ শর: উ- এব, 
লন ve স্ন্্বামীর মতে উ- অপি।* ন উ স্বঃ-ন এব স্বঃ ( কলাকার 





ot Foresters “অন্তশব্দের ব্যাধ্যা এ চর আৰ | 

২। বৃহবতা ৪৪১-৫১ আয । 

০) aa fies বান্ধি we নন হবিরিত্তি ৰাকাশেৰ (বাঃ 1.) Sweat হৰিদম নাপ্টীতি ন কারং 
qh অ্ততনশন্দোহখ্যাতচ( ছ:) । 

LE] উ আবধারণে (ates) ৮ 
ey a: নো নালিশ: 





১.২.২.৩] 2 প্রথম অধ্যায় ৬৫ 
ত নাই-ই )। শ্বঃ শব্দের অর্থ আগামী কলা ; এখানে Ete ( কল্যকার )। অস্ত 
শব্দের অধ” “অভুষ্ঠ অর্থাত হাহা এখনও ea ate, Ne! ভাবী বা ভবিশ্তংকালে হইবে | * 
অভিগঞুরেশ। শব্দের অর্থ যাহ! চহুদ্দিকে সক্চরণ করে অথাৎ ভলম্বভাব।” আনীত BANS " 
(+ বৈ arte, চিন্তিত বা অভিপ্রেত )।* উত-অপি। আধীতম্‌ *উত্ত 
বিনশ্যতি- আমার উদ্দেশ্যে চিন্তিত ব। অভিপ্রেত হইলেও ‘বিনষ্ট হইয়া গেল অর্থাৎ আমার 
হইল না, অপরের হইল । 

অনুবাদ-_-বিচার করিয়া দেখিলে ( অধৰ, নিশ্চই ) অগ্যকার হবি আমার নাই, 
কলাকার ত নাই-ই॥ যাহা ভাবী তাহ। কে জানে? অপরের চিত্ত চঞ্চল, [ আমার উদ্দেশ্বে ] 
হবি চিন্তিত ai অভিপ্ৰেত হইলেও তাহা বিনষ্ট হইল | 


ন নুনমন্ত্যন্ততনম্‌ , নো এব শ্বস্তুনম্‌ ॥ ২ ॥ 

নূনম্‌ (বিগার করিয়া দেখিতে গেলে সখব| নিশ্চয়ই ) অস্ত তনং (কার হবি ) ন জন্তি 
(নাই) শ্বপ্তনং ( কলযকার হবি ) cat এব (নাই-ই)। 

নিরুক্তুকার স্বয়ং উল্লিন্বিত wah ব্যাখা! করিতেছেন। “ন নূনমন্তি নো শ্বঃ' এই অংশের 
ব্যাখা। ‘ন নূনমন্তাত্ৰতনং নো এব স্বপ্তনম্'। ন ERMA UTTAR | উত্তর বাকো 
অথাৎ “লো শব এই স্থলে "সঃ এই পদের উল্লেখ থাকায় পূর্বাবাকো ‘অন্ধ’ এই পদের 
অধ্যাহার করিয়া ব্যাখ্য। করিতেছেন। এই পনের অর্থ শ্বন্তনম্‌ ( কলাকার ), “ND? 
এই পগের অর্থ ‘অদ্ততনম্‌' ( অন্তকার )। বিশেশ্তা কতৃপদ উহ, তাহ। “হবিঃ' এই পদ 
ন নুনমন্তাস্থাতনম্‌_ ন নুনমন্ত্যন্যতনং হবিঃ, নো এব স্বন্তনম্‌ Cal এব শ্বপ্তনং হবিঃ, ( বিচার। 
করিম] দেখিলে অথবা নিশ্চয়ই waste হবি নাই, কলাকার হবি ত নাই-ই )। মূলে “নো 
এঃ! এই স্থলের "নো? ইহার অর্থ “লো এব"), প্রথমতঃ, নোস্ন উ/ ন উ-নো উ 
( অমানোনাঃ প্রতিবেধে_ন্দ। মা, নো, ন-_ ইহারা প্রতিযেধ অর্থ বুঝাইতে প্রযুক্ত হয় এবং 
সমানার্থক ), নো Bacay এব (উ অবধারার্খক ); অধবা, ‘নো স্ব: এই স্থলে নকারাখক 
এনো? শব্দের পরে ‘এব’ শব্দের অধ্যাহার কর! হইয়াছে, নে! স্বঃ - নে! এব TEAR! 

অনুবাঢ় বিচার করিয়া দেখিলে ( মখবা, নিশ্চই) আমার, watz হবি নাই, 
কলাকার হবি ত নাই-ই (wie আমার উদ্দেশ্বে নিক্কপিতশহবি যখন আত আমার হইল না, 
তখন কাল থে আমি হবি পাইৰ ন, সেই বিষয়ে আর বক্তব্য কি) 

অগ্থান্মিন্‌ ভাবি, ছ্যুরিতাহ্ছো নামধেয়ম্‌, ভোতত ইতি সতঃ॥ ৩॥ 


অস্ত Pay সবি (সন্ম-- অস্মিন নবি, সহ্য এই শব্দের সর্ব বর্ন দিনে বা আজ) 
ছাঃ ইতি (ছা এই wh ) ome: (দিবসের ) লামবেহমূ ( নাম ), গোহতে ইতি (থে 


ab “afenecarrafaneneeteee safest te! . 
8 মতিপ্রেতনিতিপর্যাছবজনব্‌( হ:) ৷ cnge ৪ 
০৪5 




















* [vere 
Wie পায়); সতঃ ( ছ্বোততেঃ-ছাৎ ধাতু হইতে fa গ্যোততে এই ক্রিয়। পদটী 
কর্তৃকারকের সহিত যুক্ত বলিয়৷ ‘ছ্যৎ’ ধাতুর উত্তর কর্তৃবাচ্যের প্রত্যয়ে “gry faim) > 
ধ্যাত ‘অস্ত’ শব্দের অর্থ বলিতেছেন | অদ্য অস্মিন্‌ ofa (বর্তমান দিবসে বা 
'আজ-)। পাঃ ৫/৩/২২ সুত্রাঙ্ছসানে ‘অদ্য’ শব্দটী ‘অস্মিন্‌ ছ্যাবি' এই অর্থে নিপাতনে fas) 
সবি এই পদটা গ্যো শব্দের সপ্তবীর একবচনে | “gis! ধাতুর উত্তর ‘cor প্রতায়ে ‘cor শব্দ 
নিষ্পন্ন (উ ২২৫)। ইহার অর্থ দিবস। corecs কিরণসঘন্ধাৎ (স্ধ/কিরণের সহিত 
সদ্বন্ধনিবন্ধন সে দীপ্তি লাভ করে )_ ইহাই হইল col শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। “ছা” এই 
শব্ষটী ‘coy শব্দের সমানার্থক ; প্রসঙ্গত: এই ‘gi শব্দেরও অর্থ বপিতেছেল। ছ্যু শব্দ 
এবং অহন্‌ শব্দ একার্থক। ‘or শব্দটী ‘ge ধাতুর উত্তর ডুন্‌ প্রত্যয় ( উ +*৭) করিয়া 
নিষ্পন্ন হুইয়াছে। ইহার ব্যুৎপত্তিগত সর্থও “দ্যোততে সঃ ইতি’ (সে দীপ পায়টী। 
toutes ইতি সতঃ’ এই স্থলে ‘rw: এই পদটীর প্রয়োগ নিয়মবিশেষের জ্ঞাপক | 'সতঃ” 
- এই পদ্টী ‘সং’ শব্দের eta একবচনে। কোনও শব্দের ব্যুৎপত্তিপ্রদর্শনপ্রসঙ্গে ‘সং’ শব্দের 
প্রয়োগ হইলেই বুঝিতে হুইবে যে, যে ক্রিয়া পদ্টীর দ্বারা! বুৎপন্ি প্রদর্শন কর! হয়, সেই ক্রিয়া 
পদটী থে কারকের সহিত যুক্ত থাকে সেই কারকে বা বাচোই শব্দটা নিষ্পঙ্গ। ‘দ্য’ শব্দের 
asia প্রদর্শিত হইয়াছে ‘corece’ এই ক্রিয়া পদ্টার wat) *গ্যোততে সঃ’ এই বাক্যে 
পদ্ধোততে’ এই ক্রিয়া পদ ‘সঃ’ এই কতৃক্ারকের সহিত যুক্ত, কাজেই বুঝিতে হইবে WS ধাতুর 
উত্তর ডুন্‌ প্রতায় হইয়াছে কর্তৃবাচ্যে ।* ছু)? ( অভিগঘনে ) এই ধাতুর উত্তর “ভুল প্রত্যয় 
করিয়াও দ্যা শব্দের নিষ্পত্তি হইতে পারে; এই ভাবে নিষ্পন্ন করিলে ইহার ব্যুৎপত্তিগত অর্থ 
করিতে হইবে-_অভিগচ্ছন্শ্মিন্‌ স্বন্থদভিমতপ্রদেশং প্রাণিনঃ ( এই aca প্রাণিগণ স্বীয় 
স্বীয় অভিমত প্রদেশে গমন করে)। এই স্থলে ae হইবে অধিকরণবাচ্যে। 
দ্াতিরক্র_ভিঃ* পরিপাত মণ্ঘানরিষ্টেভির্থিনা সৌভগেভিঃ ( ক্ষখেদ ১/১১২/২৫-_হে after, 
দিবসে ও রাত্রিতে আমাদিগকে বিলাশরহিত সৌভাগে/র দ্বার! রক্ষ। za); sac gee 
মাসুক শিশ্ডমদ্ভাস্থমস্মনস্পরি tee Cate ২১।১__হে অগ্নি, তুমি যাগদিবসে উৎপন্ন 
হও, তুমি whe: দীপ্রিশালী হইয়া উৎপন্ন হও, তুমি জল হইতে উৎপন্ন হও, ১, পাষাণ 
হইতে উৎপন্ন হও )-৯-এই areca “ছা” শব্দ দিবসবাচী | > 
অনুবাদ-_ক্ণুইহার অর্থ ‘অস্মিন্‌ oft! (বর্তমান দিবসে ); “gy” এই tah দিবসের 
নাম, দীপ্তি পায় বলিয়া; ais ধাতু হইতে Farts, ‘corece’ এই ক্রিয়া পদটী বর্তৃকারকের 
সহিত যুক্ত বলিয়া ক্ভৃবাচা/প্রতায়ে ‘gi শব্দটী fata 








১ cores ইত wer কৃৰ্ুকারকে gee সভা কাকে ন কারে ET) 
21 ততে, দিতি SAE wetter hfe বর আন তোচচারিত এব কারকনিকনে। 
meu: (ছঃ)) 


৯ 





১.২.২.৬ ] * *_ প্রথম অধ্যায় ৬৭ 


শ্ব উপাশংসনীয়ঃ কালঃ ॥ ৪ ॥ . 
শ্বঃ (আগামীকল্য ) উপাশংসনীহঃ ( যাহার আশায় থাকা ate ঈদৃশ ) কাল: (সময় )। 
মূলে oy শব্দ আছে, তাহার অর্থ প্রদর্শন করিতেছেন। “হস শব্দের অর্থ TAT” 
দিবস; আগামী দিবস অনাগত বা ভাৰী--সকলেই তাহার আশায় (প্রতীক্ষায়) থাকে । * 
Spa! এই পদটী ony শব্দের উত্তর ‘তন’ প্রতায় করিয়া hy 

অনুবাদ--শ্বস্‌ ( আগামী কল্য ) প্রতীক্ষণীত্ কাল । 

হো হীনঃ কালঃ ॥ ৫ ॥ 

হস্‌ ( গতকল্য ) হীনঃ ( অতিক্রান্ত ) কাল: ( সময় )। 
> 7 = সবলে ‘হিস! শব্দ নাই। fem শব্ধটী OY শব্দের বিপরীতার্থবোধক, কাজেই oy শব্দের 
"ance fey শব্দেরও নর্থ বলিতেছেন। “হস্ঠ শব্দের অর্থ গত দিবস_ইঠ! অতিক্রান্ত 
বা আতীত। 

অন্ুবাদ__হস্‌ (গত কলা) অতিক্রান্ত কাল। 


কন্তদ্বেদ WEB, কস্তদ্বেদ যদভূতম্‌, ইদমপীতরদন্ভুতমভূতমিব net 


কঃ তৎ বেদ ঘৎ HES ( কঃ- কে, তৎ তাহা, বেদ NTH, যৎ = যাহা, TETAS 
cated )- কঃ তৎ বেদ যৎ RETR (MEST অসংঘটিত a ভাবী), ইদম্‌ (এই ) 
ইতরং (অন্ত) অন্ধৃতম্‌ অপি ( অস্কৃত as, ঘেমন শোণিতবর্ধণাদি ) অভ্ৃতম্‌ ইব (যাহা 
ঘটে নাই তাহার স্যায় )। 

“কন্তদেব যদদ্ুতম' ইহার অর্থ ‘কন্তদ্বেদ seat) ইহা দ্বার! “NES শব্দ ও “TET! 





on সমানাথক, ইহাই বল! হইল। সংসারে যাহা কিছু অন্তত বস্তু ( যেমন শোণিতবর্ষণ 


f 


প্রভৃতি ) তাহা! WES বা যাহা ঘটে নাই তাহার স্যায়ই ॥ ‘অঅৎ’ একটা অবায় আকন্মিকার্থে; 
এতৎপূর্বক | ধাতুর উত্তর yes প্রতায় করিয়া ays! শব্দ fara হইয়াছে ( অদি তুবো 
gee, উ ৬৭৯ )। যাহা ঘটে নাই তাহা ঘটিতেও পারে এইভাবে ‘aye! শব্দের অথ” 
‘ভাৰী বা ভূৰিশ্ৎ’। waren eset দ্বারা Be ইহাই বলিতেছেন যে, থাহ। ভাবী 
ৰা fens, তাহ! কেহ জানে লা; আমার উদ্দেশ্বে প্রস্তুত অস্তকার হবিই যখন আমার 
হইল না, তখন কল্য কার হবি ( যাহা ভবিশ্তের গর্তে নিহিত ) যে আমার হইবে তাহা কে 
বলিতে পারে? 

াদ-__“কতছেদ agen’ ইহার অর্থ “waren wey (কে তঠুহা জানে যাহা 


| অন্ত seis যাহ! ঘটে নাই ); এই (যাহা কিছু ) অন্ত সু বস্তু তাহা অন্ত অথাৎ হাহা 


ঘটে নাই তাহার স্কায়॥ 
১1 Bey constant esate (হঃ)।  * তির 








এ 


৬৮ fre * [১.৬২.৮ 
* অন্যান্য চিত্তমভিসঞ্চরেণ্যমভিসঞ্চার্যন্যো নানেয়শ্চিত্তং চেততেঃ ॥ ৭ ॥ 


‘awa চিত্রম্‌ afenecona’ | অন্তের চিত্ত অভিসঞ্চরেণা ) [অত্র (এই বাক্যে )— 
'অভিপঞ্চরেপাম্‌_. অভিসঞ্চারি ( চঞ্চলন্বভাব ), অন্তঃ নানেয়ঃ ( লালাভাবে ব্যবস্থিত বাক্তির 
পুত্র is অসংৎকুলজ, অথবা সজ্্নগণের সমক্ষে আনিকার অযোগ্য ) 5 চিত ( চিন্ত এই 
spa) ) চেততে (“চিৎ ধাতু হতে ) [ নিষ্পত্ম্‌ ] ( fava হইয়'ছে )। 

‘ams চিত্ৰমভিলঞ্চরেণাম’ (অন্যের চিত্ত চঞ্চল )__এই stare score পদের অথ” 
প্রদর্শন করিতেছেন। “অভিসঞ্চবেণা" শব্দ স্ভি +সম্‌ Tes চর ধাতুর উত্তর কর্তৃবাচেয 
এশা প্রতায় করিয়া নিষ্পন্ন হইয়াছে । ইহার অথ” *চতুদ্দিকে ধাবনশীল অর্থাৎ চঞ্চলব্বভাব'। 

Yo শন্দৈর অর্থ ‘নানেয়'। নানে শন্দ ‘নানা’ শব্দের উত্তর ঢক্‌ প্রত্যয় করিয়া নিষ্পন্ন 
ture) ইহার অথ” নানাভাবে বাবস্থিত ব্যক্তির ( যাহার কোনও বৃত্তির স্থিতা নাই 
Bq afer) অপত্য AWTS অসংকুলোৎপর্জ। ( সতাং) ন আনেযঃ-_এই ভাবেও লালের 
শব বিগ্লেষিত করা যাইতে পারে; অর্থ হইবে সঙ্জনগণের সমক্ষে আানিবার ঝা পরিচিত 
করিবার অযোগ্য । 'লানেয' শব্দের এই দুই রকমের ব্যাখ্যা ছুর্গাচাখোের অভিমত । * 

আনে হয়, অগস্ডোর জন্মবৃতাব্ধের afte লক্ষ্য রাখিয়াই ছুর্গাচার্থা ঈদৃশ arian করিয়াছেন | 
স্বামীও লালে শ্ষটীর ন আনে: এইভাবেই বিশ্লেষণ করিয়াছেন। ‘ন আনে? 
ইহার অর্থ তিনি করেন ‘আত্মত্বেন ন গ্রাহঃ” ( আস্টীয় বলিয়া! যাহাকে গ্রহণ ঝরা মায় =1); 
sey! শব্দের পক্ষে যে এই অথ ই অধিকতর সঙ্গত হয় কাহা স্বীকার করিতে হইবে । “চিৎ 
ধাতুর উত্তর করণবাচো ক্র প্রতায় করিয়া (উ ৩৯৯) চিত্ত শ্ষটা দিশ হইয়াছে ॥ “চিৎ 
খাতুর অর্থ’ জানা, চিত্ত শব্দের অথ” ‘মাহা হারা বিষংসমূচ জানা যায়|” 








- 

অনুবা্দ_'অঙ্গস্ত fowsferereny (tas চিত্ত চঞ্চলস্বভাব )-এই বাক্াস্থ 
অভিসঞ্চরেণা শব্দের অর্থ” “অভিসঞ্চারী' (চঞ্চল), অন্ধ শব্দের অর্থ ‘নানেয়' ( অসংকুলজ 
wea) সঙ্জনগণের সমক্ষে আনিবার অযোগ্য ); চিত্ত শঙগটী ‘চিৎ’ ধাতু হইতে নিষ্পর 


: তা 
উচাদীতং বিনশ্যতীঅপ্যাধ্যাতং বিনশরত্যাশ্যাতমভিপ্রেতম ॥৮ ॥ { 


Be miter বিনশ্ুতি’ ইতি (এই বাকা )-ন্সপি আধ্যাতং বিলি (উউত = অলি, 
আদীতম্‌= আ্াধ্যাতদ্‌ ); স্বাধ্যাতম্‌= অভিপ্ৰেতম্‌ । 





> Se ব্অভিলকরপন্ভ্াবকং চলমিতাশঃ (9: বাঃ টি 
২। নানাত্বেন uafreginerneeneragyG, em ন EITC! 
_ =! কিনি চিত্তক সঃ) । 
% ~ ae 





8301 প্রথম অধ্যায় ৬৯ 


tae শব্দের অর্থ ‘অপি’,* ‘আমীত’ শব্দের অর্থ ‘আধ্যাত’,* ‘আধ্যাত’ শব্দের অথ * 
referee?) Reg Bet ইহার অর্থ ‘আধ্যাতম্‌ অপি’ (অভিশেত হইলেও) = 
\\potiter বিনপ্ততি--ইহার অথ” ‘আমার উদ্দেশ্বে অভিপ্রেত হইলেও বিনষ্ট হইয়া গেল - 

অথাৎ আমার হইল না, অপরের হইল' । ১3১ 
অনুবাদ--'উত্ভামীতং Frasier ইহার ae সপ্যাধ্যাত বিলশ্কাতি” (অভিপ্রেত বস্তুও 
নষ্ট হইয়া গেল)7 ‘আধ্যাত’ শব্দের অর্থ ‘অভিপ্রেত' । ৬ 


অথাপি পদপুরণঃ ॥ ৯ ॥ 


অথ ( আর ) [নুলম্‌ ইতি] (aay এই নিপাতটা ) পদপূরণঃ অপি ( পদপূরপও 
করিয়া! থাকে )। 

"নুনং সাতে? ইত্যাদি বন্ষ্যমাণ মজে AR’ এই নিপাতটী মাত্র পদপুরণ করিবার নিমিত্ত 
ব্যবহৃত হইয়াছে, ইহার বিশেষ কোনও নর্থ নাই | 


অনুবাদ-__আর, ‘নুনম্‌' এই farrell পদপূরণণ্ড করিয়া খাকে। 





॥ দ্বিতীয় পাদের দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত ॥ 


* abe. 230 
St Be শব্ষোহপ্াখে (দা) 5 Be পি তি ছন্দ সমানাখা: ( 
21 ও সত্ৰ জক্টন্য। wert পাঠ 'অধীত"। (১5, 








তুতীল্স পৰ্রিচেছদ ক 
নূনং সা তে প্রতি বরং জরিত্রে দুহীয়দিন্দ্র দক্ষিণা মঘোনী | 
শিক্ষ! স্তোতৃভ্যো মাতিধগ_ ভগো৷ নে! বৃহদ্বদেম বিদথে স্ববীরাঃ॥ ১ ॥ 
2. (ata ২।১১।২১--২1১৬।৯) 
ইজ (হে ইন্দৰ ) তে (তোমার) লা ( সেই ) মঘোনী ( হিরণাধান্যাদি ধনযুক্ত! ) দক্ষিণ 
(দক্ষিণা) করিতে (স্মতিকারীকে ) বরং ( প্রাথিত বস্তু ) প্রতিদ্হীয়* (প্রদান করুক), 7 
cower: ( স্ততিকারীন্দিগকে ) [ কামান্‌ ] ( কাম্যবস্তসমূহ ) শিক্ষা (প্রদান কর); মা 
অতিধক্‌ ( আমাদিগকে অতিক্রম করিও না, অর্থাৎ আমাদিগকে অর্থাদি প্রদান ন! করিয়া 
আর কাহাকেও প্রদান করিও at), নঃ ( আমারিগের ) ভগঃ (ধন) [ অস্ত ] (হউক ); 
বীর ( শোভনৰীরবিশিষ্ট হইয়া )৯ Farce (স্বীয় গৃহে ) * বৃহৎ (args) বদেষ ( স্বতি 
করিব )। 

‘aay এই নিপাতের পদপূরণাথন্ধ প্রদর্শন করিতেছেন। এই অঙ্গে Fay এই 
নিপাতটীর কোন নর্থ নাই, মাত্র পদপৃরণ করিবার নিমিত্তই প্রযুক্ত হইয়াছে।* সাতে + 
ছক্ষিণ।__তোমার সেই দক্ষিণ! অথাৎ তোমার যজ্ঞে যে দক্ষিণা প্রদান করা হইয়াছে ।.* 
এপ্রতিদুহীয়ৎ'-__একটা শব্দ ; বেদে উপসর্গ festa সহিত মিলিডই থাকিবে, এইকপ নিয়ম 
নাই, শঙ্ষান্তরের দ্বারা বাবহিতও থাকিতে পারে।* 'প্রতিদুহ্ীয়ৎ’_ ইহার অথ” ‘প্রদান 
কজক’। দক্ষিণা বাস্তবিক অভিনত ফল emia করে না, অভিমত ফল প্রদান করে দশ্দিণাযুক্ত 
কা, এখানে দক্ষিণার যে ফলদাতৃত্ব কথিত হইয়াছে তাহা গৌণভাবে |." “শিক্ষণ প্তোতৃভাঃ_ 





১) জতিছন্ধাৰ্‌ ( দঃ); প্রতিদপ্ধাং প্রতিপাধত্ধত্বিতা্থ: (mets) ৷ ছে ইল al দক্ষিণ! জোতৃতো!| দেগা 
তে verve) xO খনবতী জরিজে cama বরং শ্েঠমতিষতমর্থং at প্রতিছ্হীয়ৎ ইদানীং প্রতিদোক্ি 
সম্পাদগ্রতীতার্: তাদুলীং দক্ধিশাং cergcerexen fre পরচ্ছ_ তোমার ct দিপা সতিকারীর অভিনত অর্থ 
প্রধান করে, তুমি সেই দন্দিশ। Staten প্রদান কর (সাহ) | at opulent dens lien which 


froveds, Taira, তা whe paises thee tho ben (whieh 
be arses) Wiles : 


২॥ শোভন পুরপৌন্রবিশিষ্ট ket Cater); blessed with worthy deséendente—Wilson. 
বীরবন্ধে। ভবেন eee! sere, st পুনঃ পুত্রবন্ত এব তত: ক্ল্যাণৰীর! ইতি TG — Te শঙ্োর অর্থ 
পুজা দি পুজ না খাকে 5 দি পুত শাকে, ইহার অৰ্থ করিতে হইবে HEE’ ( ছঃ)। 
৩। জে, (ছয়, ক বাঃ) ee 
| নুনিতি পূণ এব ( ছাঃ): naw মতে নিপাভটা এখানে নিরর্থক নহে, ইহার অর্থ ‘সংগ্রতি'। 
ey যা স্ব যজ্ঞং eee te: (তা) . 
৬) পাণিনি (১০%২)৭ ” = 
না করা ঘ্িশাগকা্ লিপি কু দিপা সপ্ত ( ছ:)। 








১২০৩৪]  ° প্রথম অধ্যায় ৭১ 





ইহার অর্থ 'ভবকারীদিগকে কাম্যবস্ধসমূহ প্রদান কর? “মাতিধক্‌'ামাদিগকে * 
অতিক্রম করিও না অর্থাৎ প্রথমে আমাদিগকে দেও, পরে অন্তকে দিবে, আমাদিগকে না 
য়া কাহাকেও দিও না।* Sie 
'অনুবাদ-_হে Be, তোমার সেই ধনবতী দক্ষিণ স্ততিকারীকে প্রাথিতবন্ত প্রদান করুক; 
স্বতিকারীদিগকে কামাবস্তসমূহ সন্যক্কূপে প্রদান কর) আমাদিগকে অতিক্রম করিও না; 
আমাদিগের ধন হউক ; শোভনবীরবিশিষ্ট হইয়া স্বীয় গৃহে আমরা প্রতৃত স্তি করিব। 
সা! তে প্রতিছুদ্ধাং বরং জরিত্রে ॥ ২॥ 

‘সা তে প্রতি বরং জরিত্রে Gees! ( ইহার অর্থ সা তে ifegen বরং জরিত্রে)। তে 
(তোমার) সা (সেই দক্ষিণা) জরিত্রে ( স্ততিকারীকে ) বরং ( বর ) প্রতিদৃদ্ধান্‌ (প্রদান 
করুক )। 

এক্ষণে ময্রোক শব্দসমূহের অর্থ প্রদর্শন করিতেছেন। “প্রতিদুহীয়ং’ ইহার অর্থ 
‘প্রতিহ্ধাম' ( প্রতিপাদয়তু_প্রদান করুক )। ইহ! লেট লকারের প্রথম পুরুষ একবচনের 
পদ । বেছে “লোটর্খে লেট UL 

'অনুবাদ-_'া তে প্রতি বরং জিত দুহীঘৎ'-_ইহীক্ব রথ সাতে প্রতিছ্ধাং বরং afc 
(তোমার সেই দক্ষিণ! স্বতিকারীকে বর প্রদান করুক )। 

বরে| ব্রয়িতব্যো ভবতি ॥ ৩ ॥ 
বরঃ( বর) বরয়িতবাঃ (যাহা প্রার্থনা করা যায় তাহা ) ভবতি ( হয় )। 
“বর শব্দের অর্থ “বরস্রিতবয' ( হেঙহুবর্ণাদি যাহা প্রার্থনা করা যায় ) ; বর ধাতুর উত্তর 
,_ কর্বাচো সপ! প্রত্যয় করিয়া ( পাঃ ৩০৫৭) teh নি হইয়াছে-_-ব্রিযতে ( aflatcs ) 
9 ge) ইতি বরঃ। ‘বর’ শব্দের অর দক্ষিণারূপে দেয় খেসুহবর্ণাদি was হইতে পারে। * 
'অনুবাদ_বর বরস্িতবা হয় অথাৎ ‘বর’ শব্দে প্রাথ নীয় বস্তু বুঝায় । 


ঠি রিতা গরিতা॥ ৪ ॥ i 
R= জয়িতা = গরিতা ( স্তবকারী )। . 
. স্থলে 'অরিতে এই পদ আছে; অরিত্‌ শব্দের oye এক বচনে “জিতে” এবং প্রথমার 


একবচনে “রিতা হয়। wert ক্ষ ধাতুর উত্তর তৃচ, করিয়া ‘afte’ শব্দ এবং স্ততাখ 





>। Serra ater 5 i 
২। আনান অতিহার অতীতা eee দেষীতি মাথা ইভা exe তাৰন্দেদি ভতোৎকেলোহণি 
~ দাঙ্গনি চেতাতিগ্া্ত ( ছঃ)। x 
a3 sot হ্সিপান্ধেন দীয়সানং ছেু-হপ্াবিকই, ব্িচতে ব্নেনোতি সকরণনাৎপত্যা, বাচতে (atone 
fata) | 





৭২ 


[ ১.২.৩.৭ 


*গ ধাতুর উত্তর তৃ্, প্রতায় করিহা ‘গরিতৃ' শব্দ feta হইয়াছে ॥ stew? ‘জরিতৃ’ ও “গরিতৃ! 


শব্ধ সমানা্থক ; জ্বরিত্‌ ও গবিতৃ শব্দের প্রথমার এক্বচনে ‘জবিতা' এগ তা" । 
, 'অনুবাদ-_জরিতাস্গরিতা ( স্তোত! বা স্বতিকাৱক )। Of 


"দক্ষিণা মঘোনী মঘবতী ॥ ৫ ॥ 

দক্ষিণা মখোনী _মঘবতী ( ধনবতী ) দক্ষিণ! ( দক্ষিণা )। 

settle মহ, ধাতুর উত্তর কনিন্‌ প্রতায় করিয। ‘মঘবন্‌' শব্দ নিষ্প্জ হইয়াছে (উ ১৫৭) 7 
ইহার বুৎপত্তিগত অর্থ ‘usta oye করা যায়'। মঘবন্‌ শব্দের স্্রীলিঙ্গে este) 
“মধ্যোনী শব্দের অর্থ নিকুক্রঞ্কার করিতেছেন “মঘবতী' ( feature প্রভৃতি ধনবিশিষ্ট।)। 

আনুবাদ-__'দক্ষিণ। মঘোনী'__ইহার অর্থ “ঘঘবতী দক্ষিণা" ( ধনসংযুক্ত দক্ষিণ। )। 

মঘ্ঘমিতি ধননামধেয়ং মংহতের্দানকর্শ্মণঃ ॥ ৬ ॥ 

any ইতি ( ‘মদ’ এই শব্দটী ) ধননামধেতেম্‌ ( ধনের নাম ), ঘানকণ্মণঃ ( দানার্থক ) 
মংহতেঃ ( মহ, ধাতু হইতে নিষ্পন্ন )। 
_ হম স্থত্রে ‘মঘবতী’ শব্দ ৱহিযাছে; মঘ শব্দে উত্তর মতুপ, প্রতায়ে ‘মঘবং” শব্দ হয়, 
তাহার স্ত্রীলি্ে মধবতী। এক্ষণে ‘মহ’ শব্দের অর্থ প্রদর্শন করিতেছেন। “মঘঠ শব্দের 
অর্থ ‘ধন! ; দানার্থক “মহত ধাতুর উত্তর কর্ম্মবাচো ঘঞ্খে ‘$' প্রত্যয় করিয়া এই শব্দটা 
নিশ্পগ্জ > ‘Recs স্ধিভাঃ" (যাহা প্রার্থীদিগকে দেওয়। ঘাৱ )--ইহাই হইল ‘মথ’ শব্দের 
ৰ্বাৎপত্ৰিগত অর্থ। 

অন্ুবাদ__'মঘ” এই শব্দটী ধনের নাম, দানার্থক ‘aes? ধাতু হইতে fata 


দক্ষিণা দক্ষতেঃ সমর্ধযতিকশ্মণো। ব্যন্ধং সমর্ধযতীতি ॥ ৭ ॥ 


দক্ষিণ! ( দক্ষিণ? শব্দে ) সমর্ধহতিকপ্ণ: (বৃদ্ধি করে" এই অর্থের প্রকাশক ) দক্ষতেঃ 
(fw arg হইতে নিষ্পর ) 5 are ( বিগতৰবৃদ্ধিক অৰ্থাৎ aa ক্ম্কে ) সম্মতি 
(বৃদ্ধিলন্পন্ন করে ) ইতি ( ইহাই হইল “দক্ষিণা শব্দের অর্থ )। 

মূলে ‘দক্ষিণ? শব্দ রহিয়াছে, তাহার অর্থ প্রদর্শন করিতেছেন । wage ata * 
করা ( দক্ষ বৃদ্ধৌ স্বার্থে 5, Sim), ইহার উত্তর কর্কৃবাচো ইলন্‌ nein করিও ( উ ২৯৮) 
wad feta হইয়াছে। ইহার ব্যুৎপত্রিগত অর্থ ‘gree সম্ধ্তি+__থাহা gre কমের 
সন্ধি mor করে বন্ধ শব্দের অর্থ বিগত হইয়াছে wie খা বুদ্ধি যাহার, অথাৎ 














১) কর্মে ক রিধানস্‌ (০৫৮ বা) ইভা পরিগণলক্ত পরার হাৎ, ক শ্রভারে পৃষোদরাফিহাৎ লোপা 
ইকারক্ত vate | ছেল) . 
al হানে ইত দিপা (22 সং ০৮১) 


4 





১.২.৩,৮] ° * প্রথম অধ্যায় ৭৩ 


নযনতাপশপর (imporfeot ) ; যজ্ঞাদিকশ্দে কোনও ন্ানতা বা টা ঘটিলে দক্ষিণা সেই» 3 
ন্যনতার পুরণ Fe এবং যজ্ঞাদিকশ্দের স্বদ্ধিলাধ করে অর্থাৎ তাহার ফলদাতৃত্ব *. 
সম্পাদন করে। 2 

অনুবাদ-বৃদ্ধি করে এই অর্থের প্রকাশক “দক্ষ” ধাতু হইতে দক্ষিণ! শব্দটা নিশ্পঞ্; 
ইহার অথ-বিগতরৃদ্ধিক ( ন্যুন ) FACE ঘাহ। সমৃদ্ধ করে । * 


অপি al প্রদক্ষিণাগ মনাদ্দিশমভি্রেত্য ॥ ৮ ॥ 


অপি ব। (wa) প্রদক্ষিণাগমনাৎ ( প্ৰদন্ষিণপূৰ্বক আগমন করে বলিয়া) দিশম্‌ ( দিক) _ 
অভিপ্রেতঃ (লক্ষ্য করি) [ দক্িণ। দক্ষিণেত্যুচ্যতে ] ( দক্ষিণাকে afer বলিয়া অভিহিত 
করাহর)। 

দক্ষিণার দক্ষিণাত্ব কোথায় তাহা প্রকারান্তরে ঝলিতেছেন। দক্ষিণা প্রদন্ষিণপূর্কাক 
আগমন করে এবং দক্ষিণ দিকেই আগমন করে, এই দক্ষিণ দিকের প্রতি লক্ষ্য রাখিয়াই 
অথাৎ দক্ষিণার দক্ষিণ দিকের সহিত সম্বন্ধ নিশ্চয় fare তাহাকে দক্ষিণ। বলিয়। অভিহিত 
কর! হয়। দক্ষিণ প্রদক্ষিণ করে এবং দক্ষিণ দিকে আগমন করে, এই সমস কথার অর্থ 
বুঝিতে হইলে হজ্জে ধক্ষিণানয়নের সিম কি তাহা আমাদিগকে বুঝিবার ঠেষ্ট। করিতে 
হইবে দুরগাভাথ/ বলেন__সাহি দক্িপন্জাৎ বেদিতরোপাবগ্রেণ গাহপত্যৎ আনেন সঙ্গে, 
দক্ষিণেনাদ্ী ধীৰং গত্থাপ্তবেদি স্থিতাগ্তরেণ চাত্াপোংকরোৌ আগ্রীগ্রং চোৎস্থঞ্যামান! গচ্ছতি ২ 
(সাহি দক্ষিণা উৎস্থঞ্/মান। সতী দক্ষিণস্তাং বেদগিশ্রোণৌ। safe sitar গচ্ছতি। 
কথংকেন কেন প্রদেশেন গচ্ছতি তঙগাহ_-মগ্রেণ গার্হপত্যং গারহপত)স্ত পূর্বদিগ্ভাগেন জঘনেন 
সদঃশালারাঃ মধ্/দেশেন দক্ষিেন ITT আদীএ্ীহবিফান্ত দক্ষিণদনিগ্ভাগেন গত্বা অন্তবেদি 
মহাবেদি মধ্যে বত চাত্বালোংকরৌ অন্তরেণ চাত্বালোৎকরযোঃ মধ্োোন afte দক্ষিণস্তাং 
বেদিশ্রোণৌ stitae বরক্ষপহকারিণঃ অগ্রীরামকস্ত afte: সবিখে গচ্ছতি )। ইহার অর্থ 
যাহ! বুঝিঘাছি তাহা এই-_-যজমান দক্ষিণ। দিলে তাহা গাহপত্য অগ্নির পূর্ব দিক্‌ দিয়। 

শালার মধাদেশ feel Malena দক্ষিণ দিক্‌ দিয়া গমলপূর্ববক মহাবেদি মধ্যে অবস্থান 
করি! চাত্বান ও উৎকর নামক স্থানের মধ্য দিয়া দক্ষিণ বেছিশোণিত্তে যায়, পরে অ্ক্ধার 
সহকারী mittee ব! অশ্নীং-নামক ক্ত্থিকের নিকটে যায।+ ্রন্দস্বামী বলেন ‘অপি বা 








১ অলীতাখেতা্কাৰ্ণে (নিঃ বিঃ )। 
২। means গাহপতাং জথনেন সবস্তামুগীগীরুংস্থদন্তান্তরা ভা্ালং ভারী এর (নৈ: 
। পাহলতা-শোৌত রি খাহা হর অসথযাগারে attic পরন্থলিত খাকে 7 গাহপতোর সমীপে ধজমান- 
ana আসন খাকে। সঙঃ-সবোষণঁপ বা সব:শালা, সহাবেদির পশ্চিমাংশে সঙ: চিন্দিত হয়। eT 
= সহাবেছির উত্তর সীমা নিন ষওপের সো অবস্থিত few) ভীঙষাল-_সহাবেদির উত্তর গত গড়িয়া সেই aa 
০1845 ৪. টে? 2 i 











[0 স্াহবনীয় 
0 
E| সত | aps দক্ষিণ আনি 
€ বেছি 
+ 0 গাৰ্ছপত্য 








দানকালে দক্ষিণস্কাং বেদ্িশ্রোণ্যাস্‌ অগ্রেণ গার্ছপত্যং দক্ষিণেন সদে| দক্ষিণা আনীয়তে। 
ততঃ প্রদক্ষিণাগমনান্দিশং দক্ষিণামভিপ্রেত্য তৎসন্বদ্ধাদ্‌ দক্ষিণেতি’ ( দক্ষিণা দানের সময় 
গার্ছপত্যের পূর্ব দিক্‌ দিয়া এবং সদঃশালার দক্ষিণ দিক্‌ দিয়া দক্ষিণ বেছিজণিতে দক্ষিণ! 
আনীত হয়, প্রদক্ষিণপূর্কাক দক্ষিণ দিকে আগমন হেতু দিক্‌সমদ্ধে দক্ষিণার দক্দিণাত্ব )। 
শ্ৌৌতপদা্থ'নির্ক্মচনকার বলেন “পূর্ক্মের চাত্ালোৎকরঘোর্বখোন প্রবেশ্থা সঙ্গে দক্ষিণভাগে 





ites উত্তরনেদি নিন্দিত হয, এই গর্ধের নান stein) উৎকর--বেদির উত্তরে ges সৃত্িক।, ইহ! wre! 
ফেলিবাধ স্থান। নহাবেদি--প্রাচীনক্শৈর পদ দিকে নিন্দিত বৃহষাকার বেদি। দক্ষিণ বেদিশ্রোণি_ আহৰনীয়া- 
অৱনের পশ্চিম দিকে শড় (খুটি) নিশাত হয, তাহার বিণ দিকে এর একটা ny খাকে, এই শদু্থানকে 
fet cath যলে। নআগকপ্-তঙ্জার সহকারী, whee, ইহার wee নাম eA ( পরামেন্হন্দর fac 
হাশরের উরে ্রাহ্ষণ এব শোতপরার্থনিমচন নামক প্রস্থ জবা ) 1 hk 





১.২.৩.১: ] + * প্রথম অধ্যায় ৭৫ 


দক্ষিণ স্থাপিত ভবতি’ ( পূৰ্ক্দেই চাত্বাল ও উৎকরের মধ্য feat সদঃশালায় গন্দিণ| আনা হয়. 
এবং anita দক্ষিণে দক্ষিণা স্থাপিত হয় )॥ এই সমস্ত কথা হইতে স্থুলভাবে এই বুঝা 
হায় যে, দক্ষিণাদানের সম যজমান দক্ষিণা দিলে তাহ! নিয়া হজ্রকূমির বিভিন্ন স্থানে stent - 
ইইত এবং পরিশেষে তাহ! দক্ষিণ দিকে (বেনিশ্োশিরই হউক, অথবা সঙ:শালারই হউক.) 
att হইত। দক্ষিণ যন্তভূমি প্রদক্ষিণ করে, প্রদক্ষিণ করিয়া দক্ষিণ দিকেই আসে-_এই 
দক্ষিণ দিকের সহিত সংদ্ধ-নিবন্ধনই দক্ষিণাকে দক্ষিণ! বলিয়া! অভিহিত করা হয়। fre 
বিশ্বৃতিকার আলোচ্য স্ত্রীকে ‘জপি বা প্রক্ষিণাগমনাৎ্ঠ এবং “দিশমভিপ্রেত)” এই দুই 
সুতে বিভক্ত করেন। তাহার মতে “অপি বা! প্রদক্ষিণাগমনাৎ!_ ইহার নর্থ ‘অখব। 
খত্বিক্‌ দক্ষিণ গ্রহণ করিয়া সমীপ বর্তী অগ্নিকে প্রদ।ক্ষণ করেন বলিয়। দক্ষিণার দক্ষিণাত্ব” ১১ 
'দিশমভিপ্রেত)-_ইহার অর্থ 'গারপত্যা্ি স্থান দিয়া দক্ষিণ দিকে ( বেদিশ্রোণিতে ) 
দক্ষিণার আগমন হয় বলিয়া দক্ষিণদিকের সহিত স্বন্ধবশতঃ দক্ষিণার দক্ষিণা | 

অনুবাদ__সথবা প্রদক্ষিপূর্ধক আগমন হেতু দিকের প্রতি লক্ষ্য রাখিয়া ( অথাৎ 
দিক্‌ সম্বন্ধে ) দক্ষিণার দক্ষিণাত্ব অভিহিত করা হয়। 


দিগ্ঘস্তপ্রকৃতিঃ॥ ৯ ॥ 

দিক্‌ (দিশা দিকৃ__দক্ষিণ দিক্‌, এই্ধপ যে প্রন্বোগ তাহা ) হন্তপ্রকৃতিঃ ( হস্তরূপ কারণ- * 
বিশিষ্ট) । 

দক্ষিণ। দিক্‌ (দক্ষিণ দিক্‌ )-__এইবপ প্রর্োগে আমরা ‘দিক্‌’ এই পদের সহিত “fea! 
এই পদের সম্বন্ধ দেখিতে পাই। নিক্ক্রকার বলিতেছেন ইহার প্রকৃতি অর্থাৎ মূল কারণ বা 
নিদান হইতেছে হস্ত । প্রদ্দাপতি প্রজা স্তর করিয়। পূর্কসুখ হইয়া দাড়াইলে তাহার দক্ষিণ হন্ত 
যে দিকে ছিল সেই দিকই “দক্ষিণা দিক্‌' ( দক্ষিণ দিক্‌) হইল । দক্ষিণ হত্ডের সাহিত সম্বন্ধ 
বিশিষ্ট দিকুই দক্ষিণ দিক্‌ । * 

অন্ুবাদ--‘ধক্ষিণা' দিক্‌ (দক্ষিণ দিক্‌ att যে প্রয়োগ, তাহার মূল কারণ (দক্ষিণ) 
wi 


দক্ষিণোঁ হস্তে! দক্ষতেরুৎসাহকর্শ্মণে! দাশতের স্যাঙ্জানকন্দমণঃ ॥ ১০ ॥ 
afer: ec: (দক্ষিণ হন্ত’ এই স্থলে) [ দক্ষিণ: ] (দক্ষিণ fa) উৎসাহকশ্দণঃ 





১। সৃহীত বনি দুরে গস: প্রক্িণেন ation ett | « 
06 olse it may be so called from circumambulating’ (Ewe) 1 
হ)। প্রজাপততেদি প্রজা: কষ্ট রাখত ঘক্ষিণো। ঘতো বতৰ সা ঘক্িহন্তসপনদ্ধা্ৰ্দিশ| (কঃ সাঃ )। 
প্রা, co পৰজাপতেৰ ক্ষিণহত্তো বতৰ সা দন্দিপাৰিগততৰৰিত্যাদাযক্ো (লিঃ বি )। : * 


৭৬ 





= [১.২.৩.১২ 


=( উৎসাহাৰ্থক ) দক্ষতেঃ (দক্ষধাতু হইতে) বা ( অথবা ) দানকশ্দপঃ ( দানার্থক ) দাশতেঃ 


( দাশধাতু হইতে ) [ নিষ্পহঃ ] (fata হইয়াছে )। 

০ দক্ষিণ: ze: (দক্ষিণ হস্ত )_এই স্থলে দক্ষিণ শব্দ ভিন দক্ষখাতুর উত্তর 
উর (উ২*৮) fava হইতে পারে। ইহার অর্থ হইবে 'উৎসাহযুক্ত” । দেখা 
যায় দক্ষিণ হন্ত বাম হন্ত হইতে অধিকতর উৎসাহসম্পন্র-_দক্ষিণ হস্ত দ্বারা কার্য যেরূপ AE 
সম্পন্ন কর! যায়, বাম হন্ডের দ্বারা সেইরূপ পারা যায় ন!। » দানার্থক দাশধাতু হইতেও 
দক্ষিণ শব্দের নিষ্পত্তি ( পৃষোদরাদিত্বাৎ ) হইতে পারে। অর্থ হইবে “যাহ! দ্বারা দান করা 
যায়'। দেখা যায়, লোকে যাহ! কিছু দান করে, দক্ষিণ হস্ডের দ্বারাই করে,* বাম হত্তের 
ছার। করে না। a 

অন্কুব।দ-__দক্ষিণঃ হস্তঃ ( দক্ষিণ হস্ত )_-এই স্থলে দক্ষিণ শব্দ উৎসাহাখঁক দক্ষধাতু হইতে, 
অথবা দানা্থক দাশধাতু হইতে নি'্পপ্ন হইয়াছে । 


হস্তে হস্তেঃ প্রাশুহননে ॥ ১১ ॥ 


হস্ত; (‘ea শব্দ ) হস্তেঃ ( হন্‌ ধাতু হইতে ) [ Fata: ] ( fain হইঞ্জাছে ) ; [ eat) 
( হন্ত ) হননে ( হলনকাধো ) প্রান্ত; ( ক্ষিপ্ৰ )। 

safer: হত্তঃ'-_এই সৃত্ৰস্থ হস্ত শব্দের নির্বাচন প্রদর্শন করিতেছেন। হুন্‌ ধাতুর উত্তর 
তন্‌ প্রত্যয় করিয়া হত্ত শব্দ ( পৃষোদরাদিত্বাৎ ) fava * ইহার অঅর্থ_-ঘাহ। দ্বারা হনন বা 
বধ করা যায়। অন্য অঙ্গের দ্বারাও বধ করা যায় বটে, কিন্তু হণ্ডের দ্বার। ক্ষিপ্র বা তাড়াতাড়ি 
বধ করা যায়--এই নিমিত্ত হত্তের হস্তত্ব বা হস্ত,ত্ব। * 

অন্মুবাদ-_‘হস্ত' শব্দ হন্‌ ধাতু হইতে শিশ্পঃ, হন্ত হনন কাথে।কষিগ্র। / 

ye দেহি স্তোতৃভ্যঃ কামান্‌ ॥ ১২ ॥ 

("শিক্ষ। স্তোতৃভা:” ইহার অর্থ__গেহি স্তোতৃভাঃ কামান্‌ ) স্োতৃভ)ঃ ( স্ততিকারীদিগকে ) 
কামান্‌ ( কামাবস্তসমূহ ) দেহি (দান কর)। 

মনের প্রথম ছুই চরণের ব্যাখ্যা fan) লিকরক্রকার এখন তৃতীয় ও চতুর্থ চরণের ব্যাখ্যা! 
করিতেছেন। শিক্ষা স্রোতৃভাং__ইহাত অর্থ ‘দেহি career: কামান” (বাহার তোমার স্তব 
করে তাহাদিগকে. কামাবস্থসমূহ প্রদান কর)। “শিক্ষ' এই ক্িদাপদের অর্থ 'প্রযচ্ছ' 





31 Magner তবতি কৰ্দদ ন তথা সব ( ছু) । 

২। cea দি শীতে হনে না) 

*। উপাৰিহুতৰকার ey খাতু হইতে হন্ত শব্দের নিশ্পত্তি করেন ( উ ০৯৯)। 

*। seen কেন হতে এব যো হন তা Sas হতে, আমের তু আজ নাজ 
হা (a)! 








১:২.৩.১৪ ] * *_ প্রথম অধ্যায় a4 


(দেও );* matte Pre ধাতুর লোট্‌ মধ্যমপুরুষ একবচনের রূপ । ‘আকার! হইয়াছে 2 
“ম্যাচোইতন্তিও:' এই ্ত্রাহুসারে ( পাশিনি ৯/৩/১৩৫ ) 1 


অনুবাদ-__“শিক্ষ। স্তোতৃভাঃ'--ইহার অথ 'দেহি স্তোতৃভাঃ কামান্‌' ( স্বতিকারকদিগকে - 
কাম/বস্তসমূহ প্রদান কর )। = 


মাস্মানতিদহহীর্সাম্মানতিহায় দাঃ i ১৩ ॥ 


মা অস্থান্‌ অতিদংহীঃল্মা! অন্থান্‌ অতিহায় দাঃ। মন্‌ ( আমাদিগকে ) অতিহায় 
(অতিক্রম করিয়া ) মা দাঃ (দিও লা)। 

মনে রহিয়াছে 'মাতিপক্‌ ; নিকুত্রকার তাহার অর্থ করিলেন 'ম। অন্মান্‌ অতিদছীঃ ॥ 
‘a অস্মান্‌ অতিদংহীঃ’ ইহার অর্থ আবার করিলেন, ‘at অন্মান্‌ অতিহায় দাঃ'। মাতিধক্‌ = 
মা+ অতি + অধক্‌ । 'য।' একটা লিষেধার্থক অবায় ; “sy! পদটী বৈদিক ; দহ ধাতুর লুঙের 
মধ্যমপুরুষ একবচনে TS না হইয়া ‘অধক্‌' হইয়াছে ( পা: ২॥৪৷৮* ); ‘মা’ যোগে “AR 
পদের mate লোপ পাইযাছে ( পাঃ ৬৪/৯৭)$ লুড, হইয়াছে লোটের অর্থে (পাঃ 
৩॥৩৷১+৫ ) | দহ, ধাতুর অর্থ ‘ভন্দীকরণ' কিন্তু এখানে ইহার অর্থ ‘দান করা", অতি উপসর্গের 
অর্থ ‘অতিক্রম করিয়া'। কালেই 'নাতিধক্‌' ইহার অর্থ ‘অতিক্রম করিয়া দান করিও না'। 
‘অতিদংহীঃ’ এই পদটা অতি+ দংহ, ধাতুর লুঙের মধ্যমপুরুষ একবচনের পদ। “মা অন্মানু 
অতিদংহীঃ'_ইহার অর্থও আমাদিগকে অতিক্রম করিয়া দান করিও না। “we! ধাতু পাণিনীয় 
নহে; মুগ্ধবোধে “হত ধাতু আছে, ধাতুটী কিন্তু চুরাদিগণীয় এবং ইহার অর্থ fet পাওয়া" 
এবং SMES Fal | নিরুক্তকার “Her! ধাতু প্রয়োগ করিয়াছেন দানার্খে। মা অতিদংহীঃ 
(মা অতি ama: )-ম। ব্দতিহায় দাঃ (মা অতিহায় দাঃ ); "অদাং' দা ধাতুর লুঙের 
মধাযপুরুঘ একবচনের পদ “কতিহার” পদের অর্থ ‘অতিক্রম করিয়া'। . 

অন্ুবাদ--মাতিধক্=ম। arate অতিদংহীঃ=মা অন্মান্‌ অতিহায় দা: ( আমাদিগকে 
অতিক্রম করিয়া দান করিও না)। 3 


ভগোনোহআঅস্ত বৃহদধদেম CF বেদনে ॥ ১৪ ॥ 





ভগ ॥ঃ=ভগঃ (ধন ) নঃ (ামাদিগের ) অন্ত (হউক ); বৃহৎ বদেম বিদখে= বৃহৎ 
( প্রস্ৃতরূপে ) aera ( স্তব করিব ) cx ( স্বীয় ) বেদনে (গৃহে )। ৩ 

nem আছে (ols sem at, ইহার অর্থ ‘আমারিগের ভগ (ধন) হউক”; অন্ত 
এই fire ow Be আছে, ইহারই কর্তৃপদ ভগ: | ‘বৃহদ্ধদেম fares’ এটু স্থলে ‘বিদখে' 
পদের অথ“ করিলেন ‘cx বেছনে' ( স্তরীঘগৃহে )। বিদ্‌ (ats eat) ধাতুর উত্তর অধিকরণ 





21 শিক্ষতিদানকর্া পঠিত ইতি পা নিভানগন্‌ (বে: )7 bd 





২৭৮ নিরুক্ত * 2 [2.0.99 


ডু Meer “মনট' প্রত্যয় করিয়া { পাঃ ৩/৩/১১৭ ) “বেঙ্গল এবং ‘অথ’ প্রত্যয় করিয়া ( উ ৩৯৩, 
* ৩৯৫ ) “বিদখ” শব্দ নিষ্পন্ন । উভয় শব্দের অর্থ ই 'গৃহ*_যেখানে Ft লাভ করা যায় 
- (fares লভতে সৃখমস্িজসিতি )। > Fa 
নসন্থুবাদ_ভগে নঃ-ভগো নোহম্ক ( আমাদিগের ধন হউক), বৃহদ্ধদেষ বিদখে - 
বৃহদ্ধদেম Cm বেদনে ( স্বীয় গৃহে আমর প্রভৃত স্তব করিব )। 


ভগো| ভজতেঃ ॥ ১৫ ॥ 


তগঃ ( ‘ভগ’ এই শব্দটী ) ভঙ্গতেঃ ( ww ধাতু হইতে ) [ নিম্পন্ঃ ] ( fame হইয়াছে )। 

‘ভগ’ শব্দের অথ” প্রদর্শন করিতেছেন। ‘Sw ধাতুর অর্থ “সেবা করা',_ ইহার উত্তর 
sy aera করিয়া (পা ৭৭:১১৮ ) ‘ent শব্দ fara) ইহার অর্থ 'ধন’__ভোগাধিগণ 
ধনের সেবা করেন, অথবা ধনের নিমিত্ত ধনশালী ব্যক্তিগণ সেবিত হন। * 


আঅন্মুবাদ--'ভগ' শব্দটী ‘ভঙ্গ’ ধাতু হইতে নিষ্পন্ন হইয়াছে। 
বৃহদিতি মহতে| নামধেয়ম্‌ ॥ ১৬ ॥ 


বৃহৎ ইতি ( ‘বৃহৎ’ এই tah) মহতঃ ( মহতের ) নামধ্রেম্‌ ( নাম )। 

awe ‘বৃহৎ’ শব্দের wet প্রদর্শন করিতেছেন। “বৃহৎ মহতের নাম’__ইহার অর্থ বৃহৎ 

শব্দ ও মহৎ শব্দ একার্থক, ইহারা পৰ্যায় শব্দ অর্থাৎ ‘বৃহৎ’ বলিলেও যাহ! বুঝায় ‘মহৎ! 

বলিলে 9 তাহ! বুঝায় । বৃহ, (বৃুদ্ধার্থক ) ও মহ, (পুক্গার্থক ) ধাতুর উত্তর অতি ae 

করিয়| ( উ ২৪১) ‘বৃহৎ’ ও 'মহৎ' শব্দ নিষ্পন্ন হইয়াছে । উভয়েরই অর্থ বিপুল, age, 

পুজাস্পদ্ ইত্যাদি। t 
অনুবাদ-_'বৃহৎ' এই শব্দটী মহতের নাম। 


পরিবৃঢ়ং ভবতি ॥ ১৭ ॥ 


[যত বৃহৎ ১১ Cater বৃহৎ তাহা) পরিবৃঢ়: (বুন্ধিলস্প্জ ব! প্রভৃত্ববিশিষ্ট ) ভবতি 
Crys . 

“yee শব্দের খাতুগত অর্থ প্রদর্শন করিতেছেন । Gee শব্দটা বুদ্ধাখক ‘বগ! ধাতু 
হইতে fia, ইহা বল? হইতাছে। ইহার অর্থ "পরব । *পরিবুড' WA ও বৃহ, ধাতু 








১ বি শের রম ছর্াচাখ, কলাম ares করিয়াছেন “eats বিধ জানে, বি বিচারণে, বিষ লা, 
Fee raters কবজ তিৎ_ ৰি অথ প্রভা: জাগতে fe আল, বিচাৰাতে হি বিবি লে হি 
eet erat াবর়ত্যনেন ফলদ ( থে) ॥. 

1 তাতে নাতে cola, বসবেন ORE তান“) | 


রি 





৯ 


১২৩১৯] 2 প্রথম অধ্যায় ৭৯, 
হইতে fam (ofa tae te) 5 ধাতু ধরিয়া অর্থ করিলে ইহার অর্থ হহ বৃদ্ধিসম্পন্ন। ৮ 
ইহার কিন্তু একটা বিশেষ অথ” আছে, তাহা হইতেছে ‘erg ব। প্রভাববিশিষ্ট' ( পা খয1২৯)। - 


">, বৃহৎ শব্দের সহিত এই axe wees লহে__দেখা যায়, যাহ! কিছু বৃহৎ তাহা প্রতৃত্ধবিশিষ্ট ' 


বা শ্রেষ্ট বলিয়া পরিগণিত । 
অন্মুবাদ--খাহা বৃহৎ তাহা বৃদ্ধিসন্প্ন ৰা agatha | 
বীরবস্তঃ কল্যাণবীরাঃ বা ॥ ১৮ ॥ 

হুবীরাঃ -.বীরবন্ত: ( বীরবিশিষ্ট ) বা (ser) কল্যাণবীরা: ( কমনীয়বীরবিশিষ্ট )। 

মূলে আছে “হবীরাঠ ; এই পদের মধ্যে যে “স্ব” পদটী রহিঝাছে তাহা! AEN, প্রত্যয়ের 
অর্থে প্রকৃতির ( বীরশব্দের ) পূর্বে প্রযুক্ত প্রতারবিশেষ ।* কাজেই "হবীরা:--এই পদের 
অর্থ Maver (বীরবিশিষ্ট। ৰীর+ মতুপ.- বীরবৎ, ইহার বহুবচনে ‘বীরবন্তঃ' )। wat 
“হু এই পদটী অভিপূঞ্জিত বা প্রশস্ত see নিপাত, বীরশব্দের সহিত ইহার বহুব্রীহি সমাস 
হইযাছে__হ শোভনাঃ বীর: crm তে ( বাহার বীরগণ শোভন অর্থাৎ সৌন্দ্খাম্পঙ্গ)। “ 
শোভন, স্বন্দর, কমনীব, কল্যাণ প্রভৃতি শব্দ একাখ'ক ;* কাজেই, স্ুৰীরাঃ- শোভনবীরাঃ- 
কল্যাণৰীরাঃ। é 

আনুবাদ-_হুবীরা:-বীরব্গঃ ( বীরবিশিষ্ট ) seat কল্যাপবীরাঃ ( কমনীর বীর" 
সমন্বিত )। 

Tea বীরয়ত্যমিত্রান্‌ ॥ ১৯ ॥ 

Dar (বীর) সমিত্রান্‌ ( শত্রদ্িগকে ) বীরঘতি ( বিক্ষিপ্ত বা বিকল্পিত করেন )। 

Re শব্দের years রশ প্রদর্শন করিতেছেন। বি+ঈর্‌ ধাতুর "উত্তর অচ, 
প্রত্যয় করিয়া 'বীর' শব্দ fot হইয়াছে চুরাদি ঈর্‌ ধাতুর অথ” “কেপণ', অদাদি দর্‌ 
ধাতুর অর্থ ‘কম্পন’। অদাদি Ry ধাতু হুইতে sh নিষ্পন্ন করিতে হইলে ধাতুটীকে 
অন্তর্তাবিত free’ (atete মধ্যে পিচ, প্রতায়ের অর্থ ewes রহিয়াছে) aft ধরিতে 
হইবে। “বীর” শব্দের অথ হইবে “অমি্ান্‌ বিবিৎম্‌ ঈরস্বতি'--ফিনি বিবিধূপে অমিত 
al শক্রদিগকে ক্ষেপণ করেন ( disperses ), অথবা বিবিধকূপে যিনি মিত্র বা শক্রদিগকে 
কম্পিত করেন। : 





১) পরিবৃড়ং বৃহ gee) firey ( ক্ষ: সাঃ) । 2 

২ Pee gmegaene বীর! Teel ভবে | এবং TE TE)! হু শব্দের প্রতায়রাপে পরবুতির 
neh শ্রধোগ লৌকিক ayes ত+ নাইই, comes বিরল। প্রবৰ্থলোঃ পুরপ্তাৎপরযলোগক্জ লোকে MERCIA 
ৰেখেহপি স্কাচিতকত্বৰেৰেতি (fe বিঃ) । * “ ees 

০1 কল্যাপং কমনীয় ভবতি, কল্যান হব (নি: ২1১৯ )। তত 


9 


নিরুক্ত + [ ১.২.৩.২৩ 
+ অন্ুবাদ-_বীর শত্রুদিগকে বিক্ষিপ্ত বা বিকল্পিত করেন [ এই জন্তই বীরের বীরত্ব ]। 
ae বেতে 4 স্যাদ্‌গতিকৰ্স্মণঃ ॥ ২০ ॥ ৫ 
(অথবা) গতিকশ্মণঃ ( গত্যখক ) বেতেঃ (বী ধাতু হইতে ) Is ( বীরশব্দের নিষ্পত্তি A 
হইতে পারে )। = 
গত্যথক ‘ay ধাতুর উত্তর রক্‌ প্রতায় (উ ১৭০) করিয়াও ‘বীর’ শব্দ farina হইতে 
পারে ॥ অর্থ হইবে, বেতি গচ্ছত্যসৌ অভিনুখং শত্রন্‌’--খিনি শক্রুদিগের অভিমুখে 
গমন করেন। 
অন্ুবাদ-__'অথব গত্যখক 'বী' ধাতু হইতে বীরশব্দের নিষ্পত্তি হইতে পারে । 
বীরযতেবা ॥ ২১ ॥ 
ৰ! (meat) Dance: (বীর্‌ ধাতু হইতে) (sts ] (বীর শব্দের নিষ্পত্তি হইতে 
পারে)। 
চুরাদি আত্মনেপদী একটী ‘বীর’ ধাতু আছে, ইহার অর্থ বিক্রান্ত ব| বিক্রমবান্‌ হওয়।; 
ইহার উত্তর আচ. প্রতায় করিয়াও ‘বীর’ শব্দ fave হইতে পারে। অর্থ হইবে 
, “বিক্কান্তোহসৌ ভক্তি’__ঘিনি বিক্ৰান্ত বা বিক্ৰমবান্‌ ( পরাক্রমশালী ) হন। 
আন্ুবাদ-_ক্ষখবা ‘বীর’ ধাতু হইতে বীর শব্দের নিস্পত্তি হইতে পারে। 
সীমিতি পরিগ্রহার্থীয়ে। a পদপূরণো বা ॥ ২২ ॥ 
লীম্‌ ইতি (‘সীম্‌' এই লিপাতটা ) পরির্রহারীয়ঃ বা ( হয় পরিগ্রহরূপ অর্থ বুঝাইয়া থাকে ) 
পদ্পূরণঃ ব ( আর না হয় পদ্গপূরণ করিয়। থাকে ) | 
পরিগ্রহ শব্দের অর্থ সর্বগ্রহণ। সর্কঃগ্রহণ বুক্জাইতে অর্থাৎ 'সর্ধতঃ' এই অর্থে* ‘সীম! 
এই নিপাতের প্রয়োগ হয়; কোন স্থলে ‘বা’ ইহার কোন অর্থ ই নাই, মাত্র পদপূরণই 
করিয়া থাকে। 
ergata Ay এই নিপাতটী হয় পরিগ্রহ-( সর্ধগ্রহণ at অর্থ বুঝুইতে অর্থাৎ 
‘সৰ্বমতঃ’ এই অর্থে প্রযুক্ত হয়, ET পদপূরণ করিয়া খাকে । 
প্রসীমাদিত্যেটসস্থৎ *__প্রান্থজদিতি a প্রাস্থজৎ সর্ববত ইতি বা ॥ ২৩ ॥ 


প্রনীমাদিত্যোঅস্থং--[ আদিত্য: ] প্রান্থঙজগিতি বা, প্রান্থজৎ সর্কত ইতি ব|। আছিতাঃ 


ve 














21 গচ্ছতামিআন্‌ প্রতি (কষ স্বাচ ) ২। সরবত উতর্থক: (নিঃ ৰি: ) ৷ 
acne ste wey নটা এই--পরসীনাৰিত্যোসদথজতখ্ৰি।। va সিন বরণ aw) ন 
আমা ন িদুক্বযেতে বয়ন fs age cfs ॥ op 





SRE] "প্রথম অধ্যায় ৮5 


হাঃ) [ বন্মীন ] (রস্মিসমূহ ) প্রাস্থজৎ ( প্রেরণ করেন ) ইতি বা (হয় ইহা ), আদিতাঃ . 
(xt) [ বশ্মীন্‌ ]  রস্মিলমূহ ) at]: ( সর্ব্দিকে ) প্রস্থ, ( প্রেরণ করেন) ইতিবা * 
নার লা হয় ইহা )। [না 
Ay এই নিপাতের পরিগ্রহার্ধে এবং পদ্রপূরণাথে প্রয়োগ একই উদাহরণের ছারা 

প্রদর্শন করিতেছেন | প্রসীম্‌ আদিত্য মর ‘প্র’ উপসর্গ 
ও ‘ose! ক্রিয়া পরদ্পর বাবহিত রহিয়াছে, বেদে a নহে_। পাঃ ১181৮২)1 
(্রাস্থঙগৎ'-_ইহার অর্থ” বিক্ঙ্তি (প্রেরণ করেন ), ইহার eine ‘রহ্মীন' উহ আছে। 
‘আদিত্য সীং atte —Beta অর্থ Matfer রস্মিলমূহ cares করেন’ এইরূপ হইতে পারে, 
‘আদিত্য বন্মিপমূহ সর্কাদিকে প্রেরণ করেন? এইবপও হইতে পারে। প্রথম পক্ষে সীম এই 
নিপাতের কোন অর্থ নাই, মাত্র পন্পূরণ করিবার নিমিত্ত প্রগুক হইয়াছে; দ্বিতীয় পক্ষে 
Aye এই নিশাত পরি্রহার্থীর ও pire অবনতি: ৰা fice । * 
অনুবাদ-_প্রসীমাদিত্যোম্বস্থজৎ - ইহার অর্থ হয় “আদিত্য রশ্মিমূহ প্রেরণ করেন!, 
আর al হয় ‘আদিত্য রশ্মিসমূহ সর্বাদিকে প্রেরণ করেন’ | 


বিসীমতঃ স্থরুচে| বেন আবরিতি চ * ব্যবৃণোৎ AAS আদিত্যঃ ॥ ২৪ ॥ 


বেন: (দেধাৰী ব। কমনীয় ) [ ন্দাদিতাঃ ] (আদিতা ) mes: (স্বদীপ্ৰ রস্মিসমূহ ) * 
সীমতঃ (melts ) ৰি-আআবঃ- ব্যাবঃ (বিবৃত বা বিকীৰ্ণ করিয়াছেন ) ইতি চ ( আর এই 
বাকা )- বাৰবণোহৎ সর্ধত: আদিত্য: (আদিত্য সৰ্কদিকে রশ্মিসমূহ fase ব| বিকীর্ণ 
করিয়াছেন ) | 

Aas: একটী নিপাত, এই নিপাতের প্রয়োগ cota করিতেছেন। এই নিপাতটী 
পরিগ্রচার্থীর অথাৎ ইহার অর্থ ‘aie: বা 'সর্বদিকে |». ae: (হরণ, কিপ২_ 














১ আছ রো রী, ANS পূণ এব ; RH faerie: সাক পরিণতি area সত 
ইতি (ছঃ)। আৰিতাঃ অৱিতেঃ পূতো লীন প্রা, পৰ ইতোৰ বি ইতোত্ ey frais হীন (ক্ষ wt) | 
বি: পুজো en wet বিধারণহেরু্ুতং সত্যং We ATTA উপাদানত্ তক Me nee: seas পরবেন 

a (সাৱণ)। "জগতের ধারক fier পু বরুণ পরৃষ্পে জল সবি করছেন: বরণের সহসা 
লী ne প্রবাহিত হয়, উহার! বিজাৰ কৰে না, নিতৃতত হয় না হারা পক্ষীদিগ্র ste বেশে সুমিতে গমন 


করে” (রমেশ fea) | : 
২। yf aah এই- বন্ধ জক্ঞানং এখমং পর্তা্িসীনতঃ হরুঠো বেন আৰঃ (7 gan Beal অঙ্ত বিঠাঃ 
meses খোনিমসতম্চ বির: (বাজ সা ১৩/৯: পর্বের ৪1১1১. সাবের ১1০২১) . 


৩। নিরুযকার “নরক: এই wo নির্দেশ করিয়া “সীবত এই নিপাঠের পরিগ্রহাখীয়ই ্বীকার করিগরাছেন। 
কশখানীর মতে এই নিপাতটা পরিহার বটে, পৰপূরণার্থকও বট চাক নিশাত: পরিঅ্হামীযো 
ৰা গদপূরণো বা। দ্‌ SS 

11-1846 B. 





৮২ নিরুক্ত * [ ১২,৩৭৬ 


<দ্বিভীয়ার বহুবচন ) otra অর্থ” রস্মিদ্যৃহকে | ‘বেন’ শব্দের অর্থ মেধাবী বা কাস্তক্কচি 
* (কমনীয় )।’ এই args ‘ৰি’ উপসর্গ ও ‘আবঃ’ ক্ৰিয়া পরস্পর বাবহিত রহিয়াছে। 
= ENT AST ( বৈদিক কূপ ) ; বি+ আব: বাবুণোৎং (বিবৃত বা বিকীর্ণ কতিয়াছেন A 
» অন্মুবাদ--বিসীমতঃ see বেন আবঃ=বাবণোৎ ase: আদিতাঃ রশ্দীন্‌ (মেধাবী 
বা কমনীয় আদিত্য সর্কদিকে রাশ্িমৃ বিতত বা বিকীর্ণ করিয়াছেন) । 


wre আদিত্যরশ্ময়ঃ স্তরোচনাৎ ॥ ২৭ ॥ 
স্বক্চ:- স্মাদিভাবশ্মযঃ (ores: এই পদের অর্থ আদিতারস্মিসমূহ ) স্থবোচনাৎ (ন্ন্দর- 
কূপে fet পায় বলিয়া )। 
ates + fen করিয়া ‘ges, শব্দের নিষ্পত্তি হটয়াছে। স্থরুচ শব্দের প্রথমা ও 
দ্বিতীয়ার বহুবচনে “হুকুচ+ এই পদ হয । wee যে “ees! পদ্গটী রহিয়াছে তাহা দ্বিতীঘার 
বহুবচনের পদ, “হৃকুচঃ আদিতারশ্ময' এইন্থানে ‘স্থরুচঃ’ প্রথমার বন্তবচানেক পদ | “WHS: 
ইহার অর্থ ‘আদরিতারশ্যয়:, ( আদিত্য বস্মিসমৃগ )। রুচ, ধাতুর অর্থ Afr পাওয়া, স্বরোচন 
বলিয়া! বা স্থন্দররূপে দীপ্চি পাওয়া নিবদ্ধনই আদিতারস্মিলমূহ was: (বন্দর দীল্রিবিশিষ্ট )।* 
অনুবাদ _“স্বরুচ:' এই পদের অর্থ ক্মাদিতারপ্রয: ( আদিতারস্মিসমূচ ), আদিত্যরস্মিলমূহ 
- সুন্দররূপে দীপ্তি পায় বলিয়া। 


অগিবা সীমেত্যেতদনর্থকমুপবন্ধমাদদীত পঞ্চমীকৰ্শ্মাণং Aes সীমতঃ 
সীমাতেো মর্ধ্যাদাতঃ ॥ ২৬ ॥ 


অপিবা ( অথব! ) সীম ইতি এতৎ (সীম এই শব্দ ) তত 
অর্থপ্রকাশক*) অনর্থকস্‌ (অন্য অর্ণের অগ্রকাশক ) উপবন্ধম্‌ (প্রাতায় )* দ্মাদদীত (গ্রহণ 
করিতে পারে); [ কাজেই ] Aas (‘Ate এই অর্থে) Ages ( ‘সীমতঃ' শব্দের প্রয়োগ * 
হইতে পারে ); সীমত:-লীমাতহ-মধ্যাদাত: (অবধি কা প্রান্তভাগ হইতে আরম্ভ 
করিয়।)। ‘. 








> নিলত বাপি এ: (8 ave) ইতি ৰ তদ, ধী-ভাবঃ। গচ্ছতি asin লোকে; 
অবগ্ছতার্গান , নগদান, শক্ষস্ধোনং বিদ্যানিনঃ। awl crate: কান্তিকৰ্সণঃ nh acetate 
ক্ষ (ফেঃ)। 

at ব্যারণোতি বিশেগেশারশোতি ; জন ইজি লি <> 
বস" উতাছিনা Eye হলঙ্াদিলোপ্ৰে ‘ছন্দশ্তপি rca ইতি আডাগৰঃ (সাঙ্গ) | 

৩ হল শোনা ete স্বকী: হু carats লোকান বা nae Fegetfa বশে ্ারোতি॥ 
প্রামণডলেন semen: নিরবকিততসর জগৎ eraser (am, পনের 1১1১) 

রি অত পরলে বামন পবন পা উচাতে ( সঃ সাচ )। 








১.২.৩.২৭ ] * প্রথম অধ্যায় ৮৩ টি 


‘Fray একটা পরিগ্রহারীয় নিপাত, ইহা বলা হইয়াছে। নিরুত্রকার এক্ষণে বলিতেছেন, 

Rasy নিপাত লা eat নামপ হইতে পারে ।* নামরপে গ্রহণ করিলে “সীমন্ত শব্দের = 
উত্তর em প্রতায় করিয| ইহার সিদ্ধি করিতে হইবে । ‘on প্রতায় সমস্ত বিভক্তির অথে - 

“eae অন্যান্য নান। অর্থ বুঝাইতে প্রযুক হইতে পারে।* কিন্তু এখানে ‘Sy প্রত্যয় হষ্টবে 
atm অপাদান a) পঞ্চমীর অর্থ বুঝাইতে।* “তস্* প্রভায় এখানে কেবল পঞ্চমীকম্থা 
বা ইহা মাত্র পঞ্চনীর অর্থ ই প্রকাশ করিবে, ইহার অন্য কোন ও অর্থ নাই, ইহাই হইল 
*অনর্থকং পঞ্চমীকস্থাণম্‌ উপবন্ধদ' ইত্যাদির তাৎপর্য ।* “নীম ইহার অর্থ হইবে ‘সীমা 
হইতে অর্থাৎ পৃথিবীর প্রান্থ প্রদেশসমূহ হইতে আরম্ভ করিয়া' /* mee কথায় Ae 
(সীমন্‌ শব্দের পঞ্চমীর একব$ন ) বলিতে যাহ! বুঝাইবে, “Maer! বলিতে ঠিক তাহাই 
বুঝাইবে। Maa’ শব্দ ও ‘সীম৷' শব্দ একাৰ্থক, কাজেই সীমতঃ-সীমাতঃ। সীম! শব্দের 
অর্থ মধ্যাদ। ( অন্ত, প্রান্তভাগ বা অবধি ), কাছেই সীমতঃ- সীমাতঃ- মধ্যাদাতঃ ( অবধি বা 
প্রান্ত ভাগ হইতে stew করিয়া ) 

অন্মুবাদ-_অখবা ‘সীম' এই শব্দ পঞ্চমী বিভক্তির অর্থপ্রকাশক অন্য অর্থের অপ্রকাশক 
[ তদ্‌ ] arera গ্রহণ করিতে পারে; [ কাহ। হইলে ] Ae সীম — Mater = মরধ্যাদাতঃ 
(অবধি বা প্রান্ত ভাগ হইতে আরম্ভ করিয়া )। 


সীমা মৰ্য্যাদা বিীবাতি দেশাবিতি ॥ ২৭ ॥ 


“সীমা? — ম্যাম ( অবধি বা পরাস্ত), দেশৌ (দুইটা দেশ বা স্থানকে ) বিখীব্যতি ( পরস্পর 
বিচ্ছি্ন করিয়া দেয়) ইতি ( এই হেতু )। 

‘সীমা’ শব্দের অর্থ ম্যাদ! বা অবধি । সীমা শব্দের ব্যুৎপন্তিগত অর্থ প্রদর্শন করিতেছেন। 
নিরুক্তকারের মতে দিবাদি Piel ধাতু হইতে সীমা শব্দ facia হইয়াছে ।* “কিব? ধাতুর 
অর্থ তন্তুপন্তান at অব্ৰিচ্ছি্ন সম্বন্ধ সাধন কর। ; fat faa ধাতুর অর্থ ইহার বিপরীত অর্থাৎ, 
সদ্ধের বিচ্ছেদ সাধন করা। দুইটী দেশ অর্থাৎ গ্রাম বা ক্ষেত্রের মধ্যে যে সদ্ধন্ধ তাহার 
বিচ্ছেদ সাধন করে, উয়ের মধ্যস্থ সীমা, এই wae সীমার সীমান্থ।* Safe স্থজ্রে Ae” 


১ ॥ আপি বা সীেতোততরামপৰং ন নিপাত (সব: বাঃ) 
২ 
৩ 
৭1 অনি: পঞ্চমী কর্াপন্িতি ৰচনাৎ পক্ারথারতোহনর্থক সিতোবষেতদ জবা ( কঃ সাঃ ) 

5 সীমভাহ লোকমর্াদাক্ো। বিকপ্রানতদেশেতা বর] ( সাহণ, অপকজের ৪/-/১) | নি 

॥ লব মলিন পরতে সমন ( পৃষোধরাৰিতাৎ ). কদুত্তর ভাপ, । পাপিনি *১/১-)1 

=। বিশব্দো বিগষে, সীৰাতিঃ main বিৰ serena, ইতি ৷ মি Newent কাছ 

লক্ষণো ক্ৰেত্রলক্ষণৌ ৰ! দেশে) করোতি। কঃ TE )। ee 








৮৪ 


* [১.২.৩.২৯ 
শর সাধিত হইয়াছে ‘সি’ ধাতু হইতে (উ ৫৯* ) ; সি ধাতুর নর্থ বন্ধন করা; এই মতে 

- সীমা শব্দের অর্থ “যাহ। দুইটী দেশকে (ক্ষেত্র বা গ্রামকে ) বন্ধন কে” অর্থাৎ "যাহা দুইটা 
+ দেশের মধ্যে পরস্পর সন্বন্ধ বা যোগ স্থাপন করে”। এই অর্থ etre অর্থের বিপরীত, ইহা A 
বল্যই বাহুল্য | 


অন্ুবাদ-_সীমা -ধযাদ।ণ্‌ অবধি বা প্রান্ত ), যেহেতু দুইটা দেশকে বিচ্ছিন্ন করিয়া দেয়। 
স্ব ইতি বিনিগ্রহার্থীয়ং সববনামানুদা স্‌ ৷ ২৮ ॥ 
sae ইতি ( ‘তব’ এই শব্দটা ) বিলিগ্রহাশীয়ৎ ( বিনিগ্রহার্থক ) সর্বনাম (সর্বনাম ), অহদাতস্‌ 
(অস্থদাতদ্বরবিশিষ্ট )। 
fe এই শব্দটীকে কেহ কেহ নিপাত বলিয়া সন্দেহ করেন, কাজেই স'ন্দহ লিবৃত্তির OD 
নিপাত প্রকরণেই By নিপাত কি নাম তদ্দিষয়ে বিচার করিতেছেন ।”  বাস্তবিকপক্ষে ‘a 
নিপাত ace, সর্বনাম । “শব্দটা বিনিগ্রহক্ধপ অর্থের প্রকাশক এবং এক শব্দের সমানার্থক 5 * 
ই পাত প্বৱবিশিষ্ট (কি. ৪৭৮) । বিনিগ্রথ শব্দের অর্থ নিরোধ-_একই পদার্থের 
দুই স্থলে প্রাপ্তির সম্ভাবন! থাকিলে একত্র তাহার নিয়মন (১/২)১/৩৭ Beat) | 
erry এই শব্দটী বিনিগ্হার্থক সর্বনাম, SEATS | 


অদ্ধনামেত্যেকে ॥ ২৯ ॥ 
[ক্ষ ইতি] (“এই শব্দটী ) সৰ্ছনাম ( অৰ্দ্ধের নাম অর্থাৎ RENTED) ইতি 
(ইহ) একে (কেহ কেহ) [ মন্তস্তে ] (মনে করেন )॥ 
tog এই শব্দের অথ, ইহা কেহ কেহ মলে করেন। কোথায় এই শব্দটী পরিএাহাথ'ক 
সর্বনাম এবং কোথাই বা অপ্দাথ ক, তাহা প্রকরণ ও যুক্তি ছার! স্থির করিতে হইবে । 


আন্ুবাদ__'' এই শব্দটী mca লাম ( অথাৎ “হ এই শব্দেক অথ” RG) ইহা কেহ 
কেহ মনে করেন ॥ 


4 তৃতীয় পরিচ্ছেদ সমাপু ॥ 





2. লাজবদৈজঞাপ সালে বাতি ছি নিপাত, Rene’ (১২১০) ইতি wae ইতি cen 
ৰিপাতকাওড Betfencs whe পরিশোধনার (দঃ) । 
ay তি বিনি ore কলাম (বাঃ )। " 





চতুৰ্থ পন্রিচেছদ 


খচাং % পোবমাস্তে পুপুদান্‌ গায়ত্রং হে! গায়তি শকরীবু। 
aml ca বদতি জাতবিগ্ঠাং care মাত্াং বিঁমমীত Be ॥ 
( কখেদ 26/4210) 


ইত্যুত্বিক্মণাং বিনিয়োগমাচক্টে ॥ ১ ॥ 


we (একজন ঝন্িক_হোতা) খচাং Ce মন্রলমূহের ) পোষং পুপুষান্‌ (পুষ্টিসাধন- 
করতঃ) কান্ডে ( বর্তমান থাকেন )7 স্ব: (একজন ঝন্থিক্‌__উদগাত1) শকরীযু ( শকরী খক- 
সমূহে ) গারতং (fs) গায়তি (গান করেন); ব্রা স্ব: ( বরহ্মনামক একজন afte) 
arefaote ( প্রাযশ্চিত্তকারণ safes হইলে অর্থাৎ acer ক্রটা-বিচুঃতি বা প্রমাদ ঘটিলে 
কি কর্তব্য শুৎসঙ্দ্ধে লিঙ্ছের Fawr বা জ্ঞান ) বদতি (বলেন )5 উঃ (একজন খদ্ধিক_ 
আবু) ware (হজ্জের ) মাত্রাং ( শরীর ) বিমিমীতে ( বিশেষভাবে নিশ্দাপ করেন )। 
ইতি (এই ম্তের দ্বারা) প্রত্বিক্কশ্দণাং (ক্ন্ডিকৃশ্থের) বিলিয়োগদ্‌ ( প্রতিনিয়ম অর্জাৎ, 
ক্তিক্গণের কে কি করেন তাহ!) আচষ্টে ( বলিতেছেন )। ্ 

cy শব্দের বিনিগ্রহা্ীয্থ প্রদর্শন করিতেছেন ॥ এই মহে প্রত্বিক্বর্দ্ের বিনিয়োগ 
অর্থাৎ প্রধান ঝ্চত্বিকৃগণের মখ্যে কে কি কার্ধা করেন, তাহা বর্ণিত হইয়াছে ।* যজ্জকাধ্যে 
প্রধান খন্ধিক্‌ চারি জন-_কোতা, উদগাতা, ae এবং wari) (>) হোতা বহু মঞ্জ 
উচ্চারণ করিয়া যন্তস্থলে দেবতার আহ্বান করেন। তিনি মন্ত্র উচ্চারণ করেন, স্পষ্টভাবে 
এবং উদ্চৈচন্বরে। তাহার পাঠ্য অধিকাংশ মন্ত্র ee wa) তিনি করেদে' পারদশী । 
(২) উদগাতা গান করিয়া দেবতার স্ততি করেন; ed) নামক কতকগুলি মগ্ন আছে, এই 
ame’ স্ততিগান হয়, Sais এই wane হর করিয়া! গাহিয়া উদগাতা দেবতার স্বতি 
করেন। ইহাই সামগান । উদগাত! সামবেদে বিশেষজ্ঞ । (৩) ai সকলের কণ্ম পরিদর্শন 
করেন, কোথাও কুলভ্রান্তি ঘটিলে সংশোধনের ব্যবস্থা কি তাহা! বলিয়া ধেন। তিনি সকলের 
উপরে, তিনি ত্রিবেদজ্জ। (৪) অধ্বযুয পুরোভাশ প্রস্তুত হইতে আরম্ভ করিয়া আহুতি দান 
পৰ্যন্ত সমস্ত কাধ্য করেন--তিনিই যেন বনের দেহনিরশ্বাত।৷* সমস্ত THE মুখযাতঃ 
তাহাকে wade সাহায্যে করিতে হয়। তিনি ver অভিজ্ঞ । 

wen চতুর্থ চরণে ‘উ' এই নিপাতটী পদপূণের অন্ত কবজ হইয়াছে, Hers কোনও 





2 eat tne: এক কি কা করো ইস (om) 
২) গোজিলগৃস্থ আই অব্য ৷ = একাদশ হজ আক । ০ 5 





৮৬ 


* [8.8.2 


প্দর্থ নাই (লিঃ ১২১/৪২)।৯ ক্বন্থিকৃগণের মধ্যে খাহার যে att তিনিই সেই কায 
করিবেন, একজনের কার্য আর একজন করিবেন ai! বিভিন্ন ae যে স্ব স্ব ক্শ্দে 
2 বিনিগৃহীত (নিয়স্িত ) তাহা are হইতেছে প্রতোক afer সম্পর্কে 'ত্ব' এই শব্দের, “ 

প্রয়োগে । কাজেই ‘ত্ব' এই শব্দটী বিনিগ্রহাবীর ( বিনিগ্রহরূপ অর্থের প্রকাশক )। = 

অন্ুবাদ__একছ্গন afer (হোতা) se মঙ্গলের পুষ্টিসাধনকরতঃ বর্তমান থাকেন 
অর্থাৎ পুষ্টিলাধন করেন; একজন কিক ( উদগাত1) শ্রী নামক were স্ততিগান 
করেন; ত্রক্মনামক একজন afeq প্রায়শ্চিত্রকারণ সমুপস্থিত হইলে কর্জব্য সম্বন্ধে নিজের 
বিদ্যা খ্যাপন করেন; একজন স্ত্িক্‌ ( wey) যজ্ঞের দেহ বিশেষভাবে নিশ্দাণ করেন। 

এই অঙ্কের দ্বারা খ্রত্বিকৃকর্শ্মের বিনিয়োগ অর্থাৎ গত্িকগণের কে কি কার্ধা করেন তাহা 
বলিতেছেন 


খচামেকঃ পোষযমান্ডে পুপুদ্ধান্‌ হোতা ॥ ২ ॥ 


আ্রচাং স্বঃ পোষমান্তে পুপুলান- estore: পোষঘান্ডে seat] হোতাঁ। এক? হোতা 
(একজন afer অর্থাৎ হোতা) este (apres) পোষং পুপুধান্‌ ( পুষ্টিসাখনকরতঃ ) 
আস্তে ( বৰ্তমান থাকেন )। 

ত্ব শব্দের অর্থ ‘একজন’ । 'খচাং er পোষমান্ডে পুপুষান্‌' - একজন afee অর্থাৎ হোতা 
স্বক্সমূহের পুরিলাখন করেন। ঝ্রক্সমূহের পুনঃ পুনঃ বা উচ্চৈচস্বরে অধায়নই তাহাদের পুষ্টি 1 
CTI ( পাঃ ৩০৪৪০ )1* পৃপুধান্-পুষ1কত্ত ( বৰ্তমানে ); পুপুধান! 
পদের নর্থ ety । যে ধাতুর উত্তর পমূল প্রতায় হয়, সেই ধাতু হইতে নিশ্প্ন 
ক্রিয়ারই পুনঃপ্রযোগ হয় (পাঃ ৩৪1৪৯), কাজেই *পোষং” এই গমুল প্রতায়ান্ত পদের পর 
“পুৰত ধাতু Pets 'পুপুধান্ঠ পদের প্রথ্োগ হইয়াছে। 'পোষং এই পদের কোনও 
নর্থ নাই ; কারণ পমূল প্রত্যয় হইয়াছে নিরর্থক 'পুষ ধাতুর উত্তর । ফলে, 'পোষং পুপুখান্‌ 
আস্তে ইহার sel ‘পুস্তান্‌ sta (পুষ্টি সাধন করেল )। 

অন্ভুবাদ_চাং স্ব: পোষমান্ডে পুপুহান’-_ইতার অর্থ ‘ক্চামেক:ঃ পোষমান্ডে পুপুঘান্‌ 
হোতা” (একজন কত্বিক্‌ অর্থাৎ হোতা খ্ক্সমূহের পুষ্টিসাধন করেন )। 





31 উ ইতি পুরণ Ce wt) 

২1 পচাত পোষ পিং পুপুৰান্‌ পুনঃ পুন: ভু" ৰা.--'--কচচোহৰীযাৰ আশ্যে, ছি তাসাং পৌষ; (ছঃ) 
want আঠে-_্রকৃলনূহের বণাবিরি ect বিনিকোগই তাহাবের পুষ্টি কচে| বধাৰিধি wh ener 
ইন) সাপের মতে ভিতর fos স্থানে sists wense একজ সংসৃৰীত vient শস্থকপে বির তাহাদের 
পুষ্টি (জিন £দেশেখাজা তানাসি aurora সম্পা্তাবদিব শত্বমিতি কুকি কৰোতি লো পুষ্টি: )। 

2} উপপদ ন! থাকিলেক গল প্রভা বইসা 'ৰাহলকাত । 





2.28.8] ° প্রথম অধ্যায় vA 


ane ॥ ৩ ॥ 


ক্রক্‌= অৰ্চ্চনী (ret দ্বার! অৰ্চ্চন! করা যায় )। ae 

এচাং পোষমান্তে-__এইস্লে “a5! শব্দের whe পদ ‘asta’ রহিয়াছে। “45! শব্দের 
ৰাৎপত্তিগত অর্থ প্ৰদৰ্শন করিতেছেন। ন্নার্থক বা! স্তত্র্থক ‘কচ, ধাতুর উত্তর করণ- 
carey ক্িপ্‌ প্রত্যয় করিয়া ‘957 শব্দ farts হইয়াছে । 95 শব্দের অর্থ ‘অর্চ্চনী' ( যাহা ছার। 
দেববিশেষকে, ক্রিয়াবিশেষকে অধবা ক্রিয়ার সাধনবিশেষকে অর্চনা ব! প্রপংসা করা যায় )। * 
WGA) = অর্চ্য+ করণে অনটু স্বীলিঙ্গে ঈপ_; ইহার অর্থ ও ‘যাহ! দ্বার! আর্ডনা করা যায় ॥' 

অনুবাদ__ন্ধক্‌ (5 শব্দের প্রথমার একবচন )- অর্চ্চনী (যাহা ছার! অঞ্চল! বা প্রশংসা 
করা যায় )। 
গায়তমেকে। গায়তি শক্করীবৃদগাতা ৷ ৪ ॥ 

গারত্রং ত্বে। গায়তি শক্ধরীযব = গানত্ৰমেকো গায়তি শক্ষৱীধূ উদগাতা। এক: উদগাতা 
(একজন fee mie উদগাতা ) পক্ষীৰ ( শক্ষরীনামক ব্বকসমূছে ) গায়ত্ং ( স্তুতি ) গায়তি 
(গান করেন )। 

অনুবাদ--গাযত্রং cat গতি শক্রীযু- গাযত্র'মক্ো গায়তি শক্রীষূদগাতা ( একজন 
after অর্থাৎ উদগাত| শকরীনামক wpe স্তুতি গান করেন )। 

গায়ত্রং গায়তেঃ স্ততিকর্ল্মণঃ ॥ ৫ ॥ 

গায়ত্রং ( ‘গায়ত্র' এই শব্দটা) স্ততিক্্ণ:, ( স্বতাৰ্ণক ) গায়তেঃ ( ‘গৈ’ ধাতু হইতে 
নিপন হইয়াছে )। 

‘em ধাতুর উত্তর করণবাচো Bq প্রত্যয় করিয়া ‘area’ শব্দ fava হইয়া । 'গৈ' 
ধাতুৰ অর্থ শব্দ বা গান করা, কিন্তু সকল খাতুই অনেকার্খ বলিয়া এখানে ইহার অর্থ স্তুতি 
করাও হইতে পারে।* “গার শব্দ স্ততার্থ “গৈ” ধাতু হইতেই নিশ্পর। ইহার অর্থ “স্তুতি! 
অর্থাৎ যাহা দ্বার! স্তব কর! হয়। 

অনুবাদ-_গাহত্র শব্দ warts ‘গৈ’ ধাতু হইতে নিপন হইয়াছে । 

ards abs শরোতেঃ ॥ ৬ ॥* 
* mutase: € শক্ষরী_কততকগুলি কক ), শক্ষোতেঃ (“শক্ত ধাতু হইতে te শব্দ 
fara হইয়াছে )। 





Twice পেন জেববিশব: করি িশেষৎসাধনবিশেষো বা 7184 ) প্র 

২) খাডুসমুহের বে বে স্র্ণ ্ুকরণশাগ্ে নিন্ধি্ট হইয়াছে তাহা প্যাড নহে: Fate অর্থ ৰাতিরেকেও 
ধাতুসমূহের eure অর্থ আছে। 'বাডুনামনেকার্থহেন স্বতিকরিয়াবাচিনো গাঙ্তিবাটুতারৎপো tease’ 
(89) : fs : 


৮৮ 





71758: 


শকরীনামক কতকগুলি খক্‌ 'সাছে ১, ইহা বলা হইয়াছে। “শক্‌” ধাতুর উত্তর “বনিপ্, 
_ প্রতায় করিয়া শক্কন্‌ শব্দ নিশপহ্র হইয়াছে (Beer) “শক্‌* ধাতুর অর্থ 'সমর্থ হওয়া" । 
se ( শকন্‌ শব্দের জ্রীলিঙ্গে ) শব্দের অর্থ “যাহা দ্বার! সমর্থ হওয়া যায় বা যাহা! দ্বার! সামর্থ্য 
জন্মে”। ( পরবর্তী সুত্র ear) ও 





_ অনুবাদ__শকধাঃ 5১ ( শকরী শব্দে were বুঝায়), শক্‌ ধাতু হইতে te শব্দ 
নিষ্প্। 


তদ্যদাভিবুমশকদ্স্তং তচ্ছকরীণাং eA IAS বিজ্ঞায়তে ॥ ৭ ॥ 


as (যেহেতু) আভিঃ (এই শকরীলামক ক্ষক্সমূহের sta) [ Ear] ( Far) বং 
(gmc) হস্তম্‌ ( বধ করিতে ) নন, (সমর্থ হইয়াছিকেন) তৎ ( সেই জন্য) শকরীণাং 
(শকুরীলমূহের ) শক্করীত্বম্‌ ( শক্করীন্ব ) ইতি ( Ber) বিজ্ঞায়তে ( জানা যায় )। 
সুত্রে প্রথম ‘তৎ’ শব্দের কোনও অর্থ নাই, বাক্যাঃস্তে WBE হইয়াছে মাত্র । 
শ্রী" শব্দের খাতুগত অর্থ” “যাহা দ্বার! সম হওয়া Ate Bey পূর্ব সুত্রে বলা হইয়াছে। 
এই অর্থের অস্থকূলে বলিতেছেন যেহেতু শকরীলামক প্রক্সমূহের সাহাথে ta রহান্মরকে 
বধ' করিতে সমথ” হইয়াছিলেন, সেই wat শকরী ETRE শক্ষরীদ্ধ অথাৎ তাহাদের 
* নাম শক্ধরী।* শকরীনামক প্রক্সমূহের সাহাযো Be geet করিয়াছিলেন ইহার 
ভাৎপর্ধা এই যে শক্করীনামক ক্কসমূহের ছার! FS হওয়ায় ইন্দের শক্তি ন্মিয়াডিল 
এবং তাহাতেই তিনি বুক্রবধ করিতে সমর্থ হইয়াছিলেন ।* 


আন্ুবাদ-__যেহেতু শক্করীলামক ক্রক্সমূহের দ্বারা Re বুকে বধ করিতে সমথ 
হইয়াছিলেন, creas swage AS, ইহ! পরিজ্ঞাত হওয়া ঘায়। 
ভ্ৰক্মৈকো জাতে জাতে বিদ্ধাং বদতি ॥ ৮ ॥ 


রক্ষা ত্বো বদতি জ্ঞাতবিষ্যাম্‌- ত্রক্মা একো জাতে জাতে বিদ্ধাং বদতি | ami একঃ 
( ব্ৰহ্মনামক একজনু তিক) জাতে জাতে (সময়ে সময়ে প্রাঘ্বশ্চিত্তরূপ কর্তব্য কণ্ম 
সঙুপস্থিত হইলে ) বিদ্যাং ( তত্বিলয়ে স্বীয় জ্ঞান ) বদতি ( বলেন বা ve করেন )। 








31 উল 
belonging tg the Sakvara shun )—Monlex Williams 
২ ভরের আঙ্াণেও “ee বানু হইতেই শকরী শব্দের নিশা serfs হইয়াছে ( 41২) 
৩) শর মের ager ইল কক বৃবণের কথা COTE আচে আছে (২৭) 
= । বা্ছাাতিরতিটুক Reet বৃরমশকত CE) 2 
el তালাসিুতিথারা পকিনকণ তেব রীতি পথ সিতোহ্: (নিচ বিঃ) | 


me of particular verses or hymns ( especially of the Mah&ndmnt versce 





১,২-৪:১০ ] = প্রথম অধ্যায় “be 


মুলে আছে ‘বদতি জাতবিষ্তাম' ৷ ইহার অর্থ ই__চ্গাতে জাতে ( প্রাছশ্চিত্তে সঞ্জাতে ) 
বিস্তাং ( শ্ববিজ্ঞানং ) বদতি । তাৎপৰ্য্য এই যে, যজ্ঞে সময়ে সময়ে A বিচ্যুতি বা প্রমাদ” 
ঘটিলে কি কর্তব্য কৎসদদ্ধে বরা তাহার জ্ঞান বিবৃত করেন, অর্থাৎ তংসংদ্ধে কি প্রায়শ্চিত্ত 
তাহার জানা আছে তাহা ক্বত্বিকৃগপকে বলিয়া দেন।” ami faces, তিনি সকল 
খন্িকের উপরে, তিনি সকল ক্বত্বিকেরই ea পরিদর্শন করেন, Bei বলা হইয়াছে। 
Bacay ব্রাহ্মণে বণিত হইথাছে_ক্রদ্ষ। যক্তের fore ( চিকিৎসক ), তিনি যজ্তের comm 
(বৈকলানাশ বা চিকিৎসা ) করেন, we মস্ত বজুর্মর বা সানমস্ত্র হইতে অথব| ৫179 অজ্ঞাত 
কারণে যজ্ঞের মাতি ( প্রমাদ ) ঘটিলে তিনি water প্রাঃশ্চিতের বাবস্থা করেন।* 

অনুবাদ - ব্ৰহ্মা ( cane একদন কত্দিক্‌ ) প্রাথশ্ি্তরূপ কর্তবা কৰ্ম সম্পস্থিত হইলে 
তথ্বিযয়ে Be জ্ঞান বিবৃত করেন। 


ব্ৰহ্মা সৰ্বববি্ঃ সর্ববং বেদিতুমর্হতি ॥ ৯ ॥ 


amt (্ৰহ্মা ) সর্ববিদ্যঃ (সর্জবিগ্ঠালম্পঞ্জ acts সৰ্কবেদজ্ ) সৰ্বং ( সকলই ) বেদিতুম্‌ 
( জানিতে ) অর্ছতি ( সম্খ হন )। 

হোত! খখেদে, aa যদুর্বেদে এবং উদগাত! লামবেদে অভিজ্ঞ, কিন্তু ami তিন 
বেদেই অভিজ্ঞ । কাজেই তিনি সকলই ছানেন, সকল ঝত্বিকেরই কণ্ম পরিদর্শন করিতে 
পারেন এবং খাহারই তুলহ্রান্থি হউক তজ্জনিত প্রাহশ্চিত্তের বাবস্থা করিতে পারেন। * 
তরে ত্রাণ বলিতেছেন, ‘যদি এই প্রশ্ন হয়_-কিসের সারা gate কর্ম নিপ হইবে, 
তাহ। হইলে তাহার উত্তর এই যে wi) বিস্তার ছারাই হইবে! ।* 


অন্ুুবাদ--ব্ৰহ্মা স্কববিষ্য ( সর্বাবেদজ্ঞ ), তিনি সমস্তই জানিতে সমথ হন | 
am পরিবৃঢ়ঃ অন্ততঃ, am পরিবৃঢ়ং সর্ববতঃ ॥ ১০ ॥  * 

ai (awicefer ) শ্ৰৃতত: (বি্ঞা বা জ্ঞানে ) পরিবুডঃ ( oe), অঙ্গ ( বেনান্ত 
প্রতিপাদ্য agen ) সর্ব; ( স্গধা বা সঞ্জপ্রকারে ) পরিঝতে ( প্রন্থ )। 

বর্ষা (afer) বর্ধন শব্দের পুংলিঙ্গের এবং বন্দ ( পরত্রন্ধ ) aay শব্দের ক্ীবলিঙ্গের 
ভপ। শ্রন্ত শব্দের ব্যংপত্ধিগত অথ” *পরিরচ' (any ও পররিবৃচ উভ শব্দই 
ৰৃদ্ধাথক 'বৃহত খাতু হইতে নিপ )। পরিৰৃঢ় শব্দ প্রকুবাঁচক (পা ৭২/২১) ।% ব্ৰহ্মা 
জ্ঞানে সকল ঝ্রত্বিকের প্রত বা শ্রেষ্ঠ; কারণ, হোতা, অধ্বযুয এবং Senet 





১1 গাতে জাতে পানি বিভা বঙ্ধতি, fretarcepsterncal fests বিজ্ঞানং বত ছিগ্জা 


ইজ কূরাতেদসত্র কুৰুতেতি ( ছঃ ) ২1 ৭৮ 
21 ei (আখ কেন বৰ্ষা fis ইতি yan বিদ্ধচেতি ) | 
*। PAT পরিবৃঢ় শব্দের অর্থ কৰিযাছেন পত্ৃদ্ধ (gfe)  * * 


19-1845 B . 


_ Be 





টি [১-২-৪-১২ 
ইহারা প্রতোকে এক এক বেদ জানেন, ব্রহ্মা তিন বেদই জানেন।* ae (aa) 


_ স্টলের লিঙ্গামক, তাঁহার নিয়মেই চরাচর wate চলিতেছে, তাহার নিয়মের ব্যতিক্রম 


কোথাও কেহ করিতে পারে না, তাহা হইতে অত্যধিক ( শ্রেষ্ঠ ) Ban ভাহার সমান 


“কিছুই নাই--তিনি nee সকলের প্রন্থ। 


ততঃ ও সৰ্ব্তঃ--এই ছুই স্থলে তস্‌ প্রতায় হইছে তৃতীয়ার্থে। শ্রিতত:__ইহার অর্থ 
“তেন! ( fawte বা জ্ঞানে ), সরববত:__ইহার সর্থ সর্ব প্রকা বৈ ( পর্বদপ্রকারে )। 


আন্ুবাদ-_ব্র্গ। (আতিক) জ্ঞানে সকলের প্রভু বা শ্রেষ্ঠ, ব্রহ্ম ( পরত্রন্ম ) সর্ধপ্রকারে 
সকলের প্রস্থ বা শরেষ্ট। 


যজ্জন্ত মাত্রাং বিমিমীত একোহপ্বযুঃ ॥ ১১ ॥ 


yes মাত্রাং বিমিমীত উ ত্বঃ-হজ্ঞহ্য মাজাং বিমিমীত একোংখ্বধু।: । এক we 
( অধ্বযুয নামক একজন are) wos ( যন্ঞের ) মাত্রাং ( স্বক্কপ বা শরীর ) বিশিমীতে 
(বিশেষভাবে নিশ্মাণ করেন )। 

MGT যন্ধুর্ময় উচ্চারণপূর্কাক যজ্ঞের উপযোগী হবা ভ্রবালমূহ প্রস্তুত করেন, বেদি 
Fats করেন, যজ্ঞের সরঞ্জামগ্ডলি সংগ্রহ করিয়া বথাকালে বেদির উপর সাজাইয়| রাখেন, 
অগ্নি: প্রজলিত করেন, অগ্নিতে আহতি প্রদান করেন। যজের ইতিকর্তবাতা সম্পাদন 
প্রধানতঃ তাহার উপরই নির্ভর করে_তিনিই যেন যজ্ঞের মাত্র ( স্বরূপ বা দেহ )* 
নিশ্মাণ করেন। 


অন্ুবাদ--অধ্বযুণ নামক একজন after যজ্ঞের মাত্র! ( wart বা দেহ ) বিশেষভাবে 
Frits করেন। 


= _ অধবযুরধ্রযুরধবরং যুনক্ত্যধ্বরস্য নেতা ॥ ১২ ॥ 
mar অধবরযুঃ, wan ( যজকে ) TRE ( তৎ সাধন অথবা অশ্রষ্ঠানের সহিত 
যুক্ত করেন ), বধবরন্ত ( যজ্ঞের ) নেতা ( সমাপ্তি বিধায়ক ) | 


wart শব্দের ব্যাৎপত্তিগত wef প্রদর্শন করিতেছেন । “ney শব্দই অধ্বযুয হইয়াছে, 
পৃষোদরাদ্নিত্বনিবন্ধন fete লোপে | ery শব্দটা দুই প্রকাবে fata কর! যাইতে 





21 wa afew একা, wet তু aifte:, ব্ৰত: স তেভাঃ পরিবদ্: ares: (সাঃ) | 

২) tats wry ( সা্গণ) 240 
{ যঞ্জশরীরং ) বিনিনীতে নানা প্রকারং নিমিমীতে ( নিঃ বিঃ )। effete "নাত" শব্দের sit করিয়াছেন ‘ক' 
(Awe ইতি মানং ve errant, বা কাচিদিতিক্ব্যত! wars তাং ৰিদিধীতে Sergi | নানাপ্রকারাং 
creat svar )1 ভাহার সুতে ‘cos মাত্রা: বিনিনীতে'--ইহার অর্থ “আবূ লানাপ্রকারে যজ্ঞের ইতি- 
কর্তব্যতাসদূহ সম্পাদন করেন৯। * . ত 





2.8.98 ] প্রথম অধ্যায় ৯১. 


পানে। (১) অধ্বর-+যুজ_+ ডু ; ইহার অর্থ হইবে “অধ্বরং যুনক্তিখিলি অধববকে _ 
(প্রকে) যুক্ত করেনী। কাহার সহিত ? যজ্ঞের যে সমুদায় সাথ” (উপকরণ ) তাহার সহিত. 
saga অহষ্টানের সহিত ১ ইহা স্থার! এই বলা হইল যে, ছিলি যজঞকে aE করেন 
অধৰ! খিনি হজ্জের অঙঠাতা তিনিই অধবরযু ৰ! অধ) 42) wert (উ ৩৭); 
ইহার অর্থ ‘অধ্বরং যাতি’ | “ঘা" ধাতুর নর্থ গমন করা, খাতুটী এই স্থানে অন্তর্গত পিজর্থ *, 
অর্থাৎ datas, (গমন করান )। অধবরং যাতি = অধ্বরং যাপয়তি গময়তি নয়তি 
বা--ঘিনি যজ্ঞকে গমন করান, পৌঁছাইগা দেন বা নিয়া যান অর্থাৎ fe যজ্ঞের লেতা। 
“নেতা” পদের অর্থ ‘মিনি নিয়া যান’ ( নী+ তৃচ_)। কোণায় নিয়া যান at পৌছাইয়া দেন? 
সমাধিতে ।* ইহা দ্বারা এই বলা হইল যে, যিনি যজ্ঞের সমাপ্রিবিধায়ক অর্থাৎ খাহার 
উপর ঘ্জনিষ্পাদন নির্ভর করে, তিনিই WAAL বা অধবযুয় | 

অন্মুবাদ-_ অধ্বযুণ = অধবৱযু ; wey শব্দের অর্থ_(১) ঘিনি যজকে তৎসাধন বা 
অশুষ্ঠানের সহিত যুক্ত করেন; (২) FAR যজ্তের সমাপ্তিবিধায়ক । 


অধ্বরং কাময়ত ইতি বা ॥ ১৩॥ 


বা (অথবা) rarer (হন্ত ) কাময়তে ( অহষ্ঠান করিবার ইচ্ছা করেন) ইতি (ইহাই - 
“ধু শব্দের ব্যুৎপত্তি ) | 

নধর” পনের নিষ্পত্তি আর একপ্রকারে প্রদর্শন করিতেছেন। wets শব্দের উত্তর 
ইচ্ছার্থে কাচ, প্রত্যয়ে (পা ৩/১/১৮) SRG ধাতু, তছুত্তর সউ তায়ে ( ae) 
maa শব্দ Farin) এই প্রকারে শিল্প ‘meng’ শব্ষের অথ" হইবে-_-'যিনি যজ্ঞ ইচ্ছা 
করেন অর্থাত হাছান যাহার অভিপ্রেত' ।* . 

অনুবাদ-_খবা যজ্ঞাহষ্ঠান কামনা করেন, ইহাই অধবযুয শব্দের ব্যৎপত্তি। . 


_ অপিবাধীয়ানে যুরুপবন্ধঃ ॥ ১৪ ॥ 


ব্মপিবা +(অথব!) seta ( ‘অধ্বরশাস্তের অধ্যেতা বু! পাঠক" "এই অর্থ বঝাইতে) 
যুঃ উপবন্ধ: (যু এই প্রত প্রযুক্ত হইয়াছে অধর শব্দের উত্তর) ৯ 

আরও এক প্রকারে “mary শব্দের নিস্পত্তি প্রদর্শন করিতেছেন? অধবর শব্দের অর্থ 

১) খ্ৰসাধনৈর্রঠানেন চ (5 tz) ' = 

২। af প্রাপশে' Beratateeyea (4 tt)! 

*। অধ্বৰ্ত নেহা পরাপরিতোতর্থ:। স হি অন্ত: প্রাপরতাববরন (=)! , 

2) ্ৰকারলোপনিষতে পা 121০৯ oo) 2 * 

5 sen, কাত কর্ড নিক ( জঃ ), অত কিচ্ছা (নং দাঃ 1 








Se নিরুক্ত [ ১.২.৪.১৫ 


‘mamta ( যজ্ঞশাস্ত্র )। max শব্দের উত্তর “তাহার weet’? এই অর্থ বুঝাইতে 'যু' 
উপরদ্ধ কা প্রত্যয় প্রযুক্ত হইয়াছে । এইভাবে নিষ্পন্ন ‘অধবরযু' ey ‘অধবযুয়” হইয়াছে 
পৃযোদরাদিত্বনিবদ্ধন | স্তরের এই ব্যাখ্যা স্কন্স্থামিসম্মত।*- ছুর্গাচাখ্ের মতে__অধরর” 
শব্দের অর্থই লক্ষণা ছারা ‘নধ্বরশাস্ত্রের eer, যেমন মঞ্চাঃ ক্রোশস্তি ( মঞ্চ ক্রন্দন 
করিতেছে )--এই স্থলে মঞ্চ শব্দের অর্থ লক্ষণা দ্বারা ‘মঞ্চস্থ বালক’ । “অধ্ববশান্্ের 
অখ্যেতা'-_-এতদর্থ অধ্বর শব্দের উত্তর 'ঘু' উপবন্ধ প্রযুক্ত হইয়া aay শব্দের নিম্পত্তি।* 
অধ্বৱযু শব্দ হইতে Seg শব্দ । উপবন্ধ শব্দের অর্থ ছূর্গাচার্ করেন ‘নামকরণ বা 
সংজ্ঞাকরণ’ অর্থাৎ নিরর্থক প্রত্যয় (a nominal affix ) | 

অনুবাদ-_আথবা। অধ্বরশান্তরের I বা পাঠক এই অর্থ বুঝাইতে ‘যু’ এই উপবদ্ধ 
( প্রতায় ) প্রযুক্ত হইয়াছে ‘অধবর’ শব্দের উত্তর ॥ 


অধবর ইতি যজ্ঞনাম ধ্বরতিহিংসাকর্দ্মা তৎপ্রতিযেধঃ ॥ ১৫ ॥ 


আঅধবরঃ ইতি ( ‘অধ্বর' এই শব্দ ) হন্ঞনাম ( যন্তের লাম) ধ্বরতিঃ ( ধ্বর্‌ ধাতু ) হিসাব 
(হিংসার্থক ), ততপ্রতিয্েধঃ (um হিংসাভাববিশিষ্ট )। 
2. পঅধবর যক্জের নাম অর্থাৎ met = যজ্ঞ সমালার্থক | eq ধাতুর অর্থ হিংস! বা বধ 
কর! । ধবর বা বরা ( ধ্বর + অচ_) fe) ধ্বর বা ধর! যাহাতে নাই ate অধর। 
‘ততৎপ্রতিযেধঃ' ইহার অর্থ তাহার ( হিংসার্থক aa বা eats ) প্রতিযেধ (অভাব) যাহাতে 
(ay প্রতিযেধোহস্মিপ্িতে বহুত্রীহিঃ)। wea, aq ধাতুর উত্তর অধিকরণ বাচ্যে ঘ 
প্রত (পা ৩৩১১৮) করিয়া “ধর শব্দের নিষ্পত্তি ; খবর শব্দের অর্থ-যে কাধ্যে বধ বা 
হিংসা করা হয়'। mera ( ন ধববঃ ) তাহার প্রতিযেধ বা বিপরীতৎপ্ঠবিশিষ্ট । এই পক্ষে 
secefecny ইহার অর্থ ‘তাহার প্রতিযেধ বা বিপরীতধর্টবিশিক্ট' (তস্য প্রতিযেধঃ )। 
যে ভাবেই ব্যাখা, করা যাউক, হিংসার অভাব আছে বলিয়াই কবরের অধর, ইহাই 
প্রতিপাদিত হইল । প্রশ্ন হইতে পারে, অধ্বরে (যজ্ঞে ) হিংসার অভাব কোথায়? যজ্ঞে ত 
oe বধ করা হয়, Se বৃক্ষাদি ছেদন করা হয়। ইহার উত্তরে বলা যাইতে পারে থে, ঘেষপূর্কাক 
প্রাণবিনাশই হিংসা, যেখানে can নাই সেখানে হিংসা নাই। বেদ স্থতি প্রভৃতি গ্রন্থে 
ঘোৰিত হইয়াছে যে; যন্ধে হিংসা নাই, যজ্ঞে যে পল্ত তৃণ বৃক্ষ প্রভৃতির প্রাণনাশ করা হয়, তাহ! 





ee ee ee en 
২॥ অধৰ অবীগানে তু কানন গে অফার RACH সংগ ভৰি সঞ্চকোশনৰৎ। এতস্মিশচ 
দৰদচনে “পু অয়চুপৰক্ধং নামকরণ; । ধবরমখীতে হঃ লোহান 








3.2.8.6 ] প্রথম অধ্যায় ae 
দারা তাহাদিগকে হিংসা কর! হয় না, তাহাদের উপকারই করা! হয়? কারণ, যজ্ঞার্থে বিনাশ - 
প্রাপ্ত হইয়া তাহারা শব্দ চলিয়া যায়, তাহাদের উন্নতগতি লাভ হয়, তাহাদের বসায় হয়|? - 
*.. অন্ুবাদ_'অধ্বর’ এই শব্দটা যজ্ঞের নাম, ey ধাতু হিংসার্থক, যজ্ঞ হিংসাভা বিশিষ্ট /- 


নিপাত ইত্যেকে ৪ ১৬৪ 


Car) ('@ এই শৰ্দটী ) নিপাতঃ (নিপাত) ইতি (ইহ!) একে (কেহ কেছ) 
[ মন্থত্তে ] ( মনে করেন )। নম 

কেহ কেহ মনে করেন ‘স্ব এই শব্দটা নাম নহে, নিপাত । (১/১৩২৯৮ জর্টব্য। ) 

অন্ভুবাদ__“ত' একটা নিপাত, ইহ! কেহ কেহ মনে করেন । 


তৎ কথমনুদাত্তপ্রকৃতি নাম Die ॥ ১৭ ॥ 


তৎ (ly এই seem) কখম্‌ ( কিন্পে ) mentale (অঙথদাত্তদ্থভাববিশিষ্ট ) 
নাম (নাম) স্তাৎ (হইতে পাবে )॥ 

হাহার। বলেন ‘a এই শঙ্ছটা সর্দনাম এবং ক্মহদাত্তত্বরবিশিষ্ট তাহাদের প্রতি প্র 
হইতেডে_তৎ কখম্‌ Barth) সাধারণ নিয়ম এই যে, সমস্ত প্রাতিপদিক বা লামই* 
অস্থোদাত (কিঃ সঃ ১/১ ) mois mew উদাত্ত স্থরবিশিষ্ট | “a? ইহার মধ্য স্বর মাত্র একটাই, 
দত’ নাম হইলে ইহার TAD উদাত হওয়াই স্বাভাবিক । few নিকুত্রকারই বলিয়াছেন 
(১১1২৮) যে, ‘স্ব’ অন্তুদাত্তব্বৱবিশিষ্ট । ‘ত লাম অথচ অন্ুদাত্তব্বরবিশিষ্ট__ইহ! কিরূপে 
সম্ভব হইতে পারে? প্রশ্ন অবশ্য সঙ্গত | ইহার উত্তর এই যে, সর্বত্রই সাধারণ নিয়ম হইতে 
বিশেষ নিয়ম বলীয়ান ; a শব্দ স্দ্ধেও বিশেষ নিয়ম আছে (ছিঃ স্থঃ ৪1৭৮) eee নাম 
হইয়াএ ইহা অহদাতন্ররবিশিষ্ট। 

অনুবাদত’ এই sera কিক্ূপে অশুদাততা্ভাব নাম হইতে পারে? 


youn তু ভবতি ॥ ১৮ ॥ ৰি 


তু (fam) [কঃ] (iat এই শন্দ সবক্প ) দৃষ্টব্যযং ভবতি (earn হইয়া খাকে অর্থাৎ 
বিভক্তি যোগে ইহার are বা বিরতি নৃষ্ট হইয়া থাকে )। 2 

ধ্তু" শব্দ পক্ষব্যাবৃততার্থ অথাৎ “হ শব্দ নিপাত-_-এই যে পক্ষ তাহার নিরাস হইতেছে 
maa ‘তু’ শের ঘার|। বায় শব্দের অথ” বিরতি, পরিবর্তন বা অন্তখাভাব। কোনও 
অবস্থায় নিপাতের কোন বায় (বিরতি বা পরিবন্ধুন ) হয় লা সমস্ত লিঙ্গে, সম বিভক্তিতে 








১1 AmB এজন. (বাঃ a ২১৯); oto: শবে বাতিক পদিনা ৷, ঘা নিধনং 
প্রাপ্তাঃ acre বন্ধাক্িতাৎ গতিস্‌ (ere বস্ধাৎস্থতী: পুনঃ) ॥ (FE *1$*) ৷ a 


[ >..8.2¢ 
= এবং সমস্ত বচনে নিপাত একরূপ থাকে, ইহা অবায়। যে হেতু ‘ত’ এই শব্দের বিভক্তি 
_ যোগে বিকুতি বা পরিবর্তন দৃষ্ হয়, সেইজন্কই ইহা নিপাত নহে । ‘wok শু পোষমান্ডে'_ 
এই, acy ‘তব’ শব্দের প্রথার একবচনে ‘স্ব? আকারে পরিবর্তন দেখিয়াছি। অন্তান্ত বিভক্তি- 
যোগে ও যথাযোগা পরিবর্তন হক; তাহ! পরবর্তী সন্দভত্রয়ে প্র্শিত হইবে। 
অন্মুবাদ_কিন্ত ‘ত্ব' শব্দ দৃষ্টবযয় হয় অর্থাৎ বিভক্তিযোগে ইহার ব্যয় (বিরুতি বা 
পরিবর্তন ) দৃষ্ট হইয়া থাকে । 


উত ত্বং সখ্যে স্থিরলীতমাহুরিতি দ্বিতীয়ায়াম্‌ ॥ ১৯ ॥ 


Be ( আর ) ত্বং (একজনকে__বেদাদি শাস্তকুশল ব্যক্তিকে ) সধ্যে ( বাকাজন্তি 
সখিভাবে suis বিদ্বৎসমাজের সৎকথায় বা সদালাপে ) স্থিরপীত ( দৃঢ় বা উত্তম ভাবগ্রাহী ) 
আহঃ (বলিয়া থাকেন )__ইতি (এই বাক্যে ) দ্বিতীয়ায়াম্‌ ( দ্বিতীয়া বিভক্তিতে ) [ বায়ো 
weed ভবতি ] (we শব্দের বিকৃতি ঝা পরিবর্তন পরিদৃষ্ট হয় )। 

Bw ত্বং সধ্যে স্মিরলীতমাহু:__ইহা এক টা মঙ্জের (seam ১1৭১1 ) প্রথম চরণ। সম্পূর্ণ 
aut লিকুক্তকার sie পরিচ্ছেদে ব্যাখ্যা করিবেন, সেই ব্যাখ্যার আলোচনা সঙ্গেই 

Limo “স্থৰপীতম’ প্রভৃতি পদের অথ” সম্যক রূপে আলোচিত হইবে ॥ এই স্থানে লগা 
করার বিষয় এই যে, দ্বিতীয়! বিভক্তির একবচনে “we শব্দের ব্যয় (বিরুতি বা পরিবর্তন ) 
দুধ হইতেছে ‘ay এই আকারে । 

অন্মুবাদ-_উত ত্বং সখ্যে স্থিরপীতমাহঃ ( আর একজনকে seis কাহাকেও সখিভাবে 
বা বিশ্বৎপমাঙ্জের সদালাপে উত্তম ভাবগ্রাহী বলিয়া বর্ণনা করিয়া থাকেন), এই বাক্যে 
ব্বিতীয়। বিভক্তিতে ‘তব’ শব্দের বায় ( feats বা পরিবর্ধন ) দৃষ্ট হয়। 

উতো স্বস্যৈ Sat fener ইতি চতুৰ্্যাম্‌ ॥ ২০ ॥ 

Beat ( few) [ বাক্‌ ] (বাগ্দেবী ) ব্বন্মৈ ( একজলের অর্থাৎ stm ব্যক্তির নিকট) 
em (শরীর) Foren ( বিবৃত করেন )--ইতি (এই aca) চতুর ( চতুী বিভক্তিতে ) 
[aye দৃষ্টোভবতি 1 ( ‘তু’ শব্দের বিকৃতি a1 পরিবর্তন পরিদৃষ্ট হয় )। 

Beer হু্মৈ qe বিসম্রে_ইহা একটা সঙ্গের (ক্বমেদ ১*1+১1৪) তৃতীয় পাদ 
নিকুক্তকার সম্পূর্ণ Nowa ব্যাখ্যা করিবেন rere পরিচ্ছেদে। সেই ব্যাখ্যার আলোচনা 
প্রসঙ্গেই ae “বিসম্পে' ইত্যাদি পদের অর্থ সনাক্‌ রূপে আলোচিত হইবে । হানে] 
লক্ষ্য করার বিষয় এই যে, চতুর একবচনে “হু শব্দের ব্যয় ( বিকৃতি বা পরিবর্তন) দু 
হইতেছে ‘ate এই sista) “তো” শব্দ ‘তু’ শব্দের*সমানার্থক ৷! উতোদন্ৈ- 
ita তু (বিন্ধ একজনে নিকট )। , hs 


ক 
মি ॥ ইতি ভুশব্ককার্যে_ (FT)! 





৯৪ 














>১.২.৪.২১ ] + প্রথম অধ্যায় ৫ 
Brat ta we farce ( কিন্তু বাগ্‌দেৰী একজনের অর্থাৎ কাহারও নিকট 

শরীর বিবৃত করেন )--এ বাক্যে চতুর্থী বিভক্তিতে ‘wo শব্দের ব্যয় ( বিক্কৃতি বা পরিবর্তন )* 
দৃষ্ট হয়। 1 
F< অথাপি প্রথমা বহুবচনে ॥ ২৯ ॥ রি 

অথ (আর) প্রথমা বহবচনে অপি ( প্রথমা বিভক্তির বহুবচনেও ) [ বায়ো দৃষ্টোভবতি ] 
(ta! শব্দের বিকৃতি বা পরিবর্তন পরিদৃষ্ট হয় )। 

প্রথমার একবডনে ‘তব’ শব্দের “ত্ব:' রূপে ব্য (বিরতি) ‘চাং স্ব: পোষমান্ডে' এই ACR - 
দৃষ্ট হইয়াছে। প্রথমার বহুবচনে ইহার বয় বক্ষামাণ মহ দৃষ্ট হইবে। 


অনুনাদ-- মার প্রথমার বহুবচনেও a! শব্দের ব্যয় (বিকৃতি বা পরিবর্তন ) দৃষ্ট হয়। 


॥ চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





Ades পন্রিচেছেদ 


RAE: কর্ণবন্তঃ AACA মনোজবেঘসম। ABZ: | . 
আদদ্মাস উপকক্ষ]স উ কে sai ইব ate উ ত্বে দদূশে ॥১॥ 


ন (১০৭১৭) 

আঅক্ষ্ন্তঃ ( নেত্রসম্পন্জ) কর্ণবন্তঃ ( কর্ণসম্পন্ন ) সায়: ( সঙ্ষিতুম্পক্জ অর্থাৎ তুল্য নামে 
আখ্যাত বাক্তিগণ ) মনোজবেধু ( মনোগম্য অর্থাৎ মনের দ্বার! বোস্ধব্য বিযয়সমূহে ) অসমাঃ 
(aga অর্থাৎ ন্ানাধিকতাবিশিলষ্ট ) vex (হন); উ ce (কেহ কেহ) আদয়াসঃ 
( আস্তদস্বাসঃ__মুখপ্রমাণ wets মূখ পথ/ন্ত পৌছে ঈদৃশ জলবিশিষ্ ) am ইব (হণের স্যায় ) 
দদূশে (দদৃশিরেদৃষ্ট হন) উ cw (কেহ কেহ) উপকক্ষাসঃ ( উপকক্ষপ্রমাণ অর্থ 
কক্ষের বা বাহুদুলের নিকট পর্যন্ত পৌছে ঈদৃশ জলবিশিশ্ট) হ্রদাঃ ইব (ত্রদের স্তায় ) দদৃশে 
(দদৃশিরে_দুষ্ট হল), উ ca (কেহ কেহ) aver ( স্বানযোগয অর্থাৎ গভীরঙ্জলবিশিষ্ট ) 
wats Ba (ত্রদের ate) দদুশে (দদূশিবে_দৃষ্ট হন) 1৯ 

মস্বে 'উ' এই নিপাতটী ছুই বারই পদপূরণার্থ প্রযুক্ত হইঞ্জাছে__ইহার কোনও অথ 
লাই ।* (oak পদটী লক্ষ্য করিবার বিধয়, প্রথমার বহুবচনে ‘তব শব্দ “হত এট 
আকারে Faas বা পরিবন্ঠিত হইয়াছে | 'ত্ব' শব্দের প্রথমার একবচনের রূপ “w’, ছ্িতীযার 
একবচনের AY ‘ত্বম' এবং চতুর্থীর একবচনের রূপ AER Bel পূর্ব পূর্ব উপাহরণে দেখ। 
গিশ্থাছে। এই acu ‘ত্ব’ শব্দের প্রথমার বহুবচনের are বিদ্যমান রহিয়াছে। যখন বিভিন্ন 
বিভক্তি যোগে ‘w শব্দের fon ভিন্ন রূপ দেখা যায়, তখন ইহা নিপাত নহে--নাম, ইহাই 
fire হইল । 

অনুবাদ__নেতরসমখিত কর্ণপনস্বিত সখি্ল্পর্ (তুলানামে আখ্যাত) বাক্তিগণ 
মনোগম্য বিষন্থসমূহে অতুলা (ন্যনাখিকতাবিশিষ্ট )5 কেহ কেহ মুখপ্রমাণ (মুখ পৰাস্ত 
পৌছে was জলবিশিষ্ট ) হদের aye, কেহ কেহ উপকক্ষপ্রমাণ ( বাহুমূলের নিকট পথ) 
পৌছে এইরূপ জলিশি্ঠ) হের ate, কেহ কেহ স্থানযোগ্য জলবিশিষ্ট" ( সুগভীর ) 
হের স্যায় । * 








>॥ বুবু ৰত্ধি (a) 


২) eget দৰশিরে yoce ইতি rat । দঃ) । 

5) উ ইতি পৰপূরণঃ, উ ইতি twat: (সব: ) 

5) তাৎপথা এই যেসকল নানু বাগৰ নামে কযা্যাত, সকলেরই হত পৰ চক্গু কর্ণ প্রভৃতি অধৰ ভাছে, 
সক্ষলেই গবাদি ক্ৰিয়া করে, সকলেরই খা তক আছে, সকলেই-স্খবাতৃকণ নিবারণের দত EAE ভাবে 





১২৫৩] ৩ * প্রথম অধ্যায় ৯৭ 
অক্ষিমন্তঃ কর্ণবন্তঃ সখায়ঃ ॥ ২ ॥ 


অঃ কত খায় - অক্ষিমস্ত: কর্বস্তঃ খায়: | অক্ষিমন্তঃ ( নেতসম্পর ) কণবস্তঃ 
( কৰ্ণসম্পর্প ) সখায়ঃ | রি 

অন্ন: - অক্ষিমন্ধঃ ; অক্ষিশক্ষের উত্তর মতুপ প্রত করিযা ্ষণন্‌ ( প্রথমার বহবচটনৈ 
eee) শব্দটী ts হইয়াছে (পা spine ও ৮/২/১৯)। সায় ( সখিশব্ধের প্রথমার 
বনধবচনে ) _লখিব্সম্প্র মান্য ব্যক্িগপণ। সকল মাচ্যই মানুষ ‘নামে আখ্যাত, সকল 
মানুষেরই হস্তপদাদ্ি অবয়ব ন্মাছে__এই ভাবে মাঙুষ পরস্পর সমান, মাচ্ছষের মধ্যে পরস্পর 
সিদ্ধ বিশ্যমান আছে বলা যায়। SAE ও কর্ণ সমস্ত ইন্দিয় ও অবয়বের Beene অর্থাৎ, 
‘অক্ষিমন্তঃ' ও 'কর্ণবন্ত£ এই দুইটা বিশেষণের দ্বারা “সমস্ত ‘fax ও অবয়ব বিশিষ্টের' 
বোধ হইবে। 


অনুবাদ_-অগ্ধ্বদ্ধ: atau: সারঃ=অক্ষিমন্ত: কর্ণবন্ত: সথায়: ( cam Raed 
afaafafae বাক্তিগণ )। 





অক্ষি চন্টেঃ॥ ৩৪ 
অক ( অক্ষি শব্দ ) চটে: ( চক্িত, ধাতু হইতে নিপন হইয়াছে )। 
adatde চক্ষিড. ধাতুর » উত্তর fa ( উ ৪৩৫ ) প্রত্যয় করিয়া! af শব্দ নিষ্পন্ন হইয়াছে। 
ইঠার অর্থ gare, মনন (হাহা দ্বারা দেখা যার )। উপাদিস্থত্রকারের মতে ‘অশ: ধাতুর 7 
উত্তর ‘fr প্রতায় করি! অক্ষি শব্দের শিল্পত্তি (উ see) i অশ, ধাতু হইতে fate 
অক্ষি শব্দের অর্থ BCA OS বিষয্ান্‌ ( যাহা! বিষহসমূহকে ব্যাপ্ত করে )। 


আন্মুবাদ-_দক্ষ শব্দ 'চক্ষি5$ খাতু হইতে fan হইছে । পর 











ees গেলে ate সখ পরস্পর কোনও পার্থকা নাই, তাহার! পরস্পর সমান, পরস্পর ferns | পার্ক 
আছে মনোগনা ৰ! পরজাগমা বিৰধসমূহ নিয়া। কেছও সধ্যমপরিমাণ জলবিশিষ্ট হদের স্যার অর্থাৎ সমগ্র 
কতক বিষ বুঝে, কতক বিধ বুকে ন! ; কেহও অগভীর ( বব্জজলবিশিষ ) তদের কায YMC অজজ- সহজে 
কোন Fee বুৰিতে পারে ন! এবং ব্মজিষতেই অভি্তাসস্পর কেহ বা হুগতীর ( TEMA) হের জার 
cafe বপ্র_সহলেই ববি বুৰিতে পারে এবং বরাবরে অভিক্ঞতাসম্পর। প্রমাণ জলবিশিঃ = 
cee জলবিশিষ্, উপকক্ষগ্রনাণ জলবিসিট জলি, CTIA জলবিশি্ট -বহজলবিশিউ। 
এই ব্যাখ্যা দুর্াচাধোর সন্মত । না মীর মতে-- আস্থা: উপকন্ষাসঃ, এই উত্তরের ates ceive বিশিষ্টবে' 
(Caner: উপকক্ষানঃ ger mates! Fer) | তাহার মতে RST ও eer এই ছুই শ্রেনীর লোকের 
কথাই বলা হইছে সে চক এই RH শব্দ সমস্ত Res এবং ees উপলব্ষণ-- সমানেলিগাঃ 
carbines (SE), এবং“ শব্দ পজাবাচক_ মনোজবাঃ পরগনা বং wt) | 

১॥ ক্ষত হারা বাচি। সরল (লিঃ কোঃ) * 

আজও, ‘ 


. J ১.২.৫.৬ 








অনক্তেঃ ( অপ্চ_ ধাতু হঃ ক্ষিশন্দ নিম্ন) ইতি (ইহা) সারা? জা নামক 
| সাচা্্য ) [ মন্ততে ] ( মনে করেন )। 

_* অঞ্জু, ধাতুর অর্থ বাক, হওয়া), আজ ধাতুর উত্তর “নি প্রত্যয় করিয়া! অভির 
হইয়াছে, Rei আগ্রায়গ'নামক' আচার্য্য মনে করেন। অঞ্চ_ ধাতু হইতে fin অক্ষি শব্দের 
অর্থ হইবে__বাক্তং ভবতি (যাহ। ব্যক্ত হয় )। বান্ডবিকই চক্ষু ওচ্ছলযবশতঃ অন্যান্ত অঙ্গ 
অপেক্ষা বাক্ততর বা অধিক প্রকাশমন়।৯ 

অনুবাদ — অক্ষি শব্দ অজ, ধাতু হইতে fms, ইহা আগ্রায়ণ মনে করেন। 
‘তন্মাদেতে ব্যক্ততরে ইব ভবতঠ ইতি হু বিজ্ঞায়তে ॥ ৫ ॥ 


DAIS ( সেই হেতু ) এতে ( অক্ষিতধয় ) বযক্তরে ইব ( অধিকতর বাক্ত বলিয়া প্রতীয়মান) 
ভৰতঃ ( হয়), ইতি হু (এই কথা) বিজ্ঞায়তে (aime গ্ৰন্থ হইতে জানা যায় )। 
অক্ষিপন্দ বাক্তার্থক অঞ্জ, ধাতু হইতে নিষ্পন্ন হইয়াছে এবং ইহার অর্থ ‘যাহা ব্যক্ত হয় 
এই মতের অনুকূলে 'তন্মাদেতে' ইত্যাদি ব্রাহ্মণ গ্রন্থ Bes করিডেছেন।* অক্ষি 
তেজ্দোব্ধবভূমিষ্ট অর্থ/ৎ তেজোময় উপাদানের প্রাচুর্য অক্ষিতে আছে, কাজেই অক্ষিত্বর 
" অন্যান্য অঙ্গ অপেক্ষা অধিকতর প্রকাশময় বলিয়া প্রতীয়মান হয়, ইহাই ব্রান্ষণোদ্ধ,ত 
‘তন্মাদ্দেতে বাক্ততবে ইব Sass, এই বাকোর তাৎপর্য্য । দেখা যায় বাস্তবিকই রাত্রিচর 
প্রাণীদিগের চক্ষু অন্ধকারে 9 প্রকাশ পায়, SETS Ne প্রকাশ পায় না।* ‘et এই নিপাতটা 
পদপূরপার্থ। 
অন্নুতাদ-_কাজেই { অৰ্থাৎ aie তেজোবৱবতৃত্ি্ঠ বলিয়াই ) অধিকতর ব্যক্ত বলিয়া 
প্রতীয়মান হয়, এই কথা ( ব্রাহ্মণ গ্রন্থ হইতে ) জানা যায়। 


কর্ণ? কম্ততেনি কৃত্তদ্বারে! ভবতি ॥ ৬ ॥ 


কর্ণ: ( ‘কর্ণ’ এই শব্দটা ) graces ( ‘কং’ ধাতু হইতে নিষ্পন্ন হইয়াছে কি] (কপ) 
faowera: ( ছিন্হাঁর ) ভবতি, (হয় )॥ 

ছেদনার্থক “কৃ ধাতুর উত্তর লন্‌ প্রত্যহ করিয়া পুষোদরাদিত্বাৎ কর্ণ শব্দের নিস্পত্তি 
হইযাছে। ‘কর্ণ’ “শব্দের অর্থ হইবে ‘ee (fea)! লেখা যায় কর্ণের দ্বারপ্রদেশ fl | 


৯ লি রা 

= । তথাহি ব্ৰাক্মশেহপি বিজ্ঞাচতে ( বাত) 1 

or হা ERE “HSE পলাশ কানের 
7 








১২:৫৮] 2 প্রথম অধ্যায় ৯৯ 
‘Pera ইহার অর্থ সি ) হইয়াছে দ্বার যাহার । উপাদিসত্রকার বিক্ষেপার্থক* 


কৃ” ধাতু হইতে ‘কু’ শব্দের নিষ্পত্তি করেন (উ ২৯*)। কু ধাতু fare কর্ণ শব্দের 

অর্থ হইবে ‘ঘাত বাযু্ারা শব বিক্ষিপ্ত হয়’ । ES 

অন্ুবাদ__কর্ণ শব্দ “ae ধাতু হইতে নিপ্প্ হইয়াছে ক ছিয়ার ee! % 
বচ্ছতেরিত্যগ্রাহণঃ॥ ৭8 ১ 


খচ্ছতেঃ (ক ধাতু হইতে কর্ণ শব্দ fain) ইতি ( ইহা ) আগ্ায়ণঃ ৮১০১৬ নামক 
আচাধ্য ) মন্যতে (মলে করেন)। 

‘a ধাতুর! অথ গতি, ইহার উত্তর নন্‌ প্রত্যথ করিয়া (উ ২৯) পৃষোদরাদিত্বাৎ কর্ণ 
শব্দের নি'পত্ধি হইয়াছে, states নামক ক্যাচার্থ। ইহা মনে করেন। ‘a’ ধাতু হইতে fain 
কর্ণ শব্দের অর্থ ‘বচ্ছস্তি গচ্ছন্তি শব্দ৷ এতৌ' (যাহাতে শব্দসমূহ গমন করে )। 

অন্মুবাদ--'খ' ধাতু হইতে কর্ণ শব্দ fara হইয়াছে, ইহা ন্াগ্রাযণ মনে করেন। 


ঝ্চছন্তীব খে উদগন্তাম্‌, ইতি = বিজ্ঞায়তে ॥ ৮॥ 


শব্দাঃ ( শব্দসমূহ ) খে ( কৰ্ণ বিবরন্ধয়ে ) ক্চ্ছস্থীব ( খেন গমন করে ), [খে ] ( কর্ণবিবরদধ় ) 
Bera (শব্দকে যেন প্রত্যুদ্গমন করে mh ইতি হ (এই কথা) বিজ্ঞায়তে ( ব্ৰাহ্মণ গ্ৰন্থ * 
হইতে জানা হায় )। 7 

কর্ণ শব্দ গমনার্থক 'ঝ’ ধাতু হইতে fava হইয়াছে জহির যাহাতে শব্দসমূহ 
গমন করে” এই মতের অহকূলে ‘কচ্ছস্বীব’ ইত্যাদি ares গ্রন্থ Sys করিতেছেন। 
ৰচ্ছপ্তি- ata অস্তি (পা ৭/৩/৩৮ ) ; ‘amet’ এই ক্রিয়ার কর্ঠুপদ ‘oat? উহ আছে, 
কর্ম্মপদ ‘খে’ (খ শব্দের দ্বিতীয়ার ছ্িবচন ); ‘উদগস্তাম' এই frets কর্তুপদ 'খে' (খ 
শব্দের প্রথমার দ্িবচল ) উহ আছে, কণ্পদ ‘শব্দান', তাহাও উহ্য আছে। সম্পূর্ণ বাকাটী 
এই-_শব্াঃ খে amma, খে শব্দান্‌ Sastry | “ঘ+ শব্দের অর্থ few, এখানে ‘cw? ইহার 
অর্থ করিতে হইবে “কর্ণছিজছয়' ।* ‘Bevery এই পদ্টী বৈদিক, উৎ পূর্বক গম্‌ ধাতুর 
উত্তর ms ‘ery বিভক্তিযোগে frig) ‘উদগচ্ছতাষ' হওয়| উচিত fog লট, বিভক্তির 
ged লঙ, বিভক্তির প্রয়োগ হইয়াছে, ইহাও zea! সম্পূর্ণ বাক)টার অর্থ শব কর্পবিবরধে 
যেন গমন করে, কর্ণবিবরহ্ধ শব্দকে প্রত্যুদ্গমন করে অর্থাৎ 'আগ্রহসহকারে গ্রহণ করে। 
সহঙ্গ কথায় বলিলে বলিতে হয় ‘শব্দ কর্ণে প্রবেশ করে এবং কর্ণ শব্দ গ্রহণ করে'। “৫? 
এই নিপাতটা পদপূরণাখ?। | ছর্গাচার্যের মতে সম্পূর্ণ বাকাটা এই_খে ( অভিব্যক্তাঃ ) শব্দাঃ 














১. ক ধাতু লেখ, বাশ হর (পে! ১৬৮ ) eT গা“ at দে 


a) খে কর্ণাবিতি ( ছু: )। 








১০০ নিরুক্ত ৫ 1 ১.২.৫.১০ 


*কর্ণে) খচ্ছস্তীব, কর্ণে] শব্দান্‌ উদগন্তাম্‌ । অখের দিক্‌ দিয়া বিবেচনা করিলে এই বাক্যের 
= সহিত পূৰ্ক্মোক্ত বাক্যের বিশেষ কোন পাথকা নাই; তবুও AAS গ্রহণ করিলে 
- দোষ এই হয় যে, ব্ৰাহ্মণ বাক্যে "খে উ:গস্তাম্‌’ এই স্থলে সন্ধির যে bs রহিয়াছে তাহার 

কোন কারণ থাকে না, কারণ হূ্াচার্খোর মতে ‘খে’ এই om সপ্তমী বিভক্তির একবচনের পদ"। 
feat? এই পদটা দ্বিবচনান্ত হইলেই প্রগৃহসংজ্ঞ হইবে এবং ইহার সহিত অন্য কোনও পদের 
সন্ধি নিষিদ্ধ হইয়া পড়িবে ।+ 
জন্মুবাদ--‘শব্দ কর্ণবিবরছয়ে যেন গমন করে, কর্ণ বিবরছয় শব্দের প্রত্যুদ্গমন করে'__ 
এই কথ! ব্ৰাহ্মণ গ্রন্থ হইতে জানা যায়। 


মনসাং প্রজবেদসম! FET ॥ ৯ ॥ 


মনোজবেঘসম TEL মনসাং প্রজবেহসমা বভূবুঃ । [ সথায়: ] (পরস্পর সখিত্বদম্পন্ন 
aay) মনসাং (মনের ) প্রজবেষু (গমা বা বোদ্ধব্য বিষয়সমূহে ) অসমাঃ ( অতুলা ) বড়বুঃ 
( ভৰন্তি--হন )। 
মান্য সকলেই হন্ডপদাদি অবস়বৰিশিষ্ট, সকলেই গমনাদি ক্রিয়া করে, সকলেরই প্রধাত্যা 
আছে, সকলেই মান্য নামে আখ্যাত--এইভাবে বিবেচনা করিলে মানুষের মধ্যে পরস্পর 
= কোনও পার্থক্য নাই, সকলেই পরস্পর সব্ত্ববিশিষ্ট, সকলেই পরস্পর সমান। মাহুযের 
_ মধ্যে পার্থক্য মনোগম্য বা প্রজ্ঞাগম্য বিহয়সমূহ লিযা__বেহ বা অদপ্রক্ত, অদ্পবিযিয়ে খারণা- 
wr; কেহ বা মধ্যমপ্রজ্ঞ, অপেক্ষাকৃত অধিক বিষয়ে ধারণা সম্পক্জ ; কেহ বা AEE, 
বহুবিযয়ে খারগালম্পঙ্জ। মনস্‌ শব্দের অর্থ প্রজ্ঞা * ( মন্তস্তে জ্ঞায়ন্তে বিষয়া অনেন_ যাহার 
দ্বারা বিষয়সমূহ পরিজ্ঞাত হওয়া যায় )। মনসাং--এখানে বহুবচন হইয়াছে মাঙ্জযের বহত্ধ 
নিবন্ধন । * 'প্রজব শব্দটী গত্যর্থক ‘নু’ ধাতুর উত্তর কর্মবাচোয ‘অপ? প্রত্যয়ে fain হইয়াছে ; 
ইহার অখ__প্রজ্যতে গমাতে এযঠ যাহা গম্য ব! বোদ্ধব্য হয় অর্থাৎ বোদ্ধব্য বিষয় 
মনোজবেষু - মনসাং প্রজ্জবেযু (মনের বা প্রজ্ঞার দারা বোদ্ধবা “বিষয়ে )। অসমা:= অতুল্যাঃ 
( ন্মানাৰিকতাবিশিষ্ট)। বন্ধবঃ= safe ( লটের অর্থ লিষ্ট )। * ১2 
বার পন্য অথাৎ প্রজ্ঞার থাকা বোস্ধব্য বিষহসমূহে ন্যনাধিকতাবিশিষ্ট হয়। 


টু arora অপর উপকক্ষদপ্থা অপরে ॥ ১০ ॥ 
আদস্থাস উপকক্ষাসঃ উ ত্বে=আস্তদসাঃ [ হদা ইব ] অপরে, উপকক্ষদ়াঃ [ হুদ ইব ] 





১) mise As i 
২) সনোজৰাঃ stent: (সঃ wt: ) 
। পুতে eters (fe বিঃ )1 
*। ছান্দসো লিট (নিচিনি) । * 





৯.২৫.১২ ] * প্রথম অধ্যায় bo hed 
অপরে। অপরে (কেহ কেহ) SISNET: ( মুহ্প্রমাণ অথাৎ মূৰ পর্যন্ত পৌছে ঈদৃল 
জলবিশিষট ) [gate ইক ] ( হদের atu), অপরে (কেহ কেহ ) উপকক্ষদস্া: ( উপবক্ষপ্রযাণ * 
অধ কক্ষের af বাহযুলের নিকট পথান্ত পৌছে Ret জলবিশিষ) [হাঃ ইব] - , 

* ( হুদের স্তায় )। 

মূলে আছে ‘আদত্বাস উপকক্ষাস উ হে হুদা ইব' । ‘আদঙ্গাস:' ও 'উপকক্ষাসঃ' এই ছুইটী 
one বৈদিক, প্রথমার বহুবচনের an (পা wiles) | আদস্বালঃ= আদসাঃ, উপকক্ষাস:= 
উপকক্ষাঃ। “আদস' এই শব্দটা আন্ত শব্দের উত্তর প্রমাণাখে USS প্রত্যয় করিয়া 
(পা */২/৩৭ ) Rota; আস্ত শব্দের শত লুগ্র হইয়াছে পৃযোদরাদিতনিবন্ধন। “ছে? ইহার 
অথ “পরে (কেহ কেহ)। উ ce steven an ইব= অপরে ( কেচন.) আঙ্তদসাঃ 

হৰা Ba ( কেহ কেহ মুখ প্রমাণ ৰ! ax পৰ্যন্ত পৌছে ঈদৃশ জলবিশিষ্ট sats মধ্যমপরিমাণ 
জলবিশিষ্ট yeaa aie) | ইহাত্বারা বলা হইল যে, কেহ কেহ মধামপ্রজ। '‘উপকক্ষাঃ 
ইহীর অথ” Breet? | Stowe এই sw উপকক্ষ শব্দের উত্তর প্রমাণাথে” দগ্চ, 
প্রত্যয় করিয়| Fein) কক্ষ শব্দের we ‘বাহমূল'। উ ত্বে উপকক্ষাসঃ হুদ! ইব = অপরে 
(কেচন ) উপকক্ষব্গাঃ aa ইব (কেহ কেহ উপকক্ষপ্রমাণ ৰ! বাহমূলের নিকট 10m 
পৌছে ঈদৃশ জলবিশিষ্ট eis স্বললোদক হদের at)! ইহাছার। বল৷ হইল যে, কেহ কেহ 
অল্পপ্রজ্জ। + 

অন্ুবাদ-_-সাদত্রাস উপকক্ষাস উ Ce আস্ত অপরে উপকক্ষদ্া অপরে (কেহ 
কেহ মুখপ্রমাণক্গলবিশিষ্টহ্বনের BIR, কেহ কেহ উপকরক্ষপ্রমাণক্জলবিশিষ্ট হুদের স্কায় )। 








আন্তমস্যাতেঃ ॥ ১১ ॥ 
আশ্রম (দাস এই শব্দটী ) অশ্ততেঃ ( অস্‌ ধাতু হইতে নিষ্পগ হইয়াছে ) | <i 
দান শব্দটী ক্ষেপণাখ ক দিবাদি অস্‌ ধাতুর উত্তর ys store করিয়া নিষ্প্ন হইযাছে। 
ইহার আখ ‘যাহাতে অর নিক্ষিপ্ত হয | * 
জন্ুবাদ_-‘আশ্য' শব্দটা ‘অস্‌' ধাতু হইতে নিপন । 
2 আস্তন্দত এনদক্গমিতিবা॥ ১২॥ 
ৰা ( অধৰ ) অন (ater) এনং (আন্তকে) জাতে (কান্তি ঝা 


সরল করে ), ইতি ( ইহাই আন্ত শব্দের নির্বাচন )। 
আনন্দ, ধাতুর উত্তর ভ করিয়াও "আন্ত" ews নিষ্পাদন করা যাইতে পারে। 





> সা একটা নাম ও ( পরব ১ আটা) কৰ 
২। ক্ষিপ্যতে হি warty (থা) ক্িগাতে ফেতবাতিতুরথোনারস্‌ (ছ:).। » ঠ 





Abs * [১২৫১৩ 


আআ? স্যন্দ ধাতু Sets, এই স্থানে ইহাকে অন্থর্গতপির্থ রূপে কল্পনা করিয়া ইহার 
সকৰ্শ্মকত্ব সাধন করিতে হইবে। আস্তন্দতে-আশ্তন্দয়তি। 'আস্তন্ববযতি' ইহার অথ” 
“আর্দ্র বাঁ সরস করে'। ইহার কৰ্ম্ম 'এনৎ' (আস্ত বা সুখ ), এবং egee Fa দেখা যায়, 
খান্প্রবা মুখে গেলেই মুখ রসযুক্ত হয়। কাজেই tse ধাতু হইতে fata “ats” 
শব্দের অথ ‘অল্প যাহাকে আর্জ বী রসযুক্ত করে’ । eae’ যদিও দ্বিতীঘার একবচনের পদ 
- (বা ২৷৪৷৩৪ ), তথাপি প্রথমার একবচনের te গণ] করিয়া! দর্গাচার্য্য ইহাকেই কর্তৃপদরূপে 
কল্পন| করেন । তাহার মতে এনং-এতৎ । “এনং? AGH হইলে ‘aay অবশ্যই etn 
হইবে । ofistetra মতে 'আস্মন্দতে এনদর্রম'__ইহার wea প্রাপা এনং ( আস্তম্‌ ) 
ন্তন্দতে অবতি (অন প্রাপ্ত হইয়া মুখ রসক্ষরণ করে )। দেখা যায়, মুখ শুদ্ধ থাকিলেও 
ধাস্তত্বব্য মূখে গেলে তাহ! রসযুক্ত হয়।* কাজেই দুর্গাচাধ্যের মতে Sas শব্দের অথ 
fateh শন বা খান্ডত্বা রসযুক্ত করে" । Le) ‘আশ্যন্দতে এতদন্রমিতি বা" এইরূপ পাঠ 
করিয়া “oes অগ্রং প্রাপা আশ্কন্দতে”__অক্স প্রাপ্ত হইয়া ইহা রসঘুক্ত হয়, অথবা AA এতদ্‌ 
আশ্বন্দতে’ (কান্তি )--ইহাকে অত্র রসযুক্ত করে, এইন্ধপ ব্যাখ্য! করেন। * ‘aes! 
পাঠ হইলে ইহাকে ক্তৃপদরূপেও গণ্য করা যাইতে পারে, তাহাতে কোন দোষের উদ্ভব 
হয়না। 
© আন্ুবাদ-_সখব। অন্ন ইহাকে আশ্বন্দিত ( আৰ্ড ) করে, ইহাই ‘আস্ত’ stews নির্বাচন। 


WHE দঘাতেঃ SASH AAS ॥ ১৩ ॥ 


were (few এই শব্দটা ) অবতিক্ণঃ ( শ্রবণ বা ক্ষরপার্থক ) দঘাতেঃ (wa! ধাতু হইতে 
নিষ্পন্ন )। ৬. 

প্রমাণার্থে wus? (ay) প্রতায় হয় এবং প্রমাণাবে me প্রতায় করিয়াই ated 
(arses ) পদ নিষ্পর, ইহা বলা হইয়াছে (শু ১০)1 eat একটা পরিমাণার্থক নামশন্দও 
বটে, সারূপানিবন্ধন এই ‘ex’ শব্দের ব্যুৎপত্তিপ্রর্শন করিতেছেন। অথবা এইরূপ হইতে 
পাবে থে লিকুক্তকান্রের সময়ে “HW লামরূপেই ব্যবহৃত হইত, প্রতায়কপে ace; আদ 
আনাস -াক্পরিরূ্পি (বহইুহিস্মাসে)। কাজেই “ছা শব্দের নির্কচন প্রদর্শনে কোনও 
অঙতি নাই । "দু শব্দ অবণার্শক ed যদিও দথ, 
ধাতু স্বাদি ধাতু মধ্যে পঠিত এবং ইহার অৰ্থ (১) ঘাতন এবং (২) পালন, তথাপি ইহার 
দিবাদিত্ধে এবং শ্রবণাখ'কত্ধে নিক্ুককারের বচনই প্রমাণ। oe শব্দের অথ” "পরিমাণ, 





০ কপি ছেতদতরে আগতে অৰতোৰ CHRIS রি 
২॥ Steere শরবত আবতিবতি শুক্ষমপ্যোষরং প্রাপ্তি THEA: walter বা of: stone 


aremcarerafreyG, Senet জাবি * er 





১২৫৯৫] * প্রথম অধ্যায় eS 
কেননা ইহা শ্রুত। দেখা বার সকল পরিমাপ উন্নততর পরিনাখের সমক্ষে বেন কাত (গলিত 
বা কষপ্সিত) হয় aga বলিয়া প্রতীয়মান হয় |? 

অন্মুবাদ--'দয শব্দ অবণার্থক We ধাতু হইতে নিষ্পন্ন । চিক 

দশ্যতে 4 প্যাদ্বিদস্ততরং ভবতি এ ১৪ ॥ 

বা (অথবা) wace (দস্‌ ধাতু হইতে) স্তাৎ (‘দত শব্দের নিষ্পত্তি হইতে পারে ), 
Com ] (পরিমাণ ) বিদ্ততরং ( অধিকতর উপক্ষীণ ) ভবতি ( হয় )। 

উপকষয়ার্থক দস্‌ ধাতুর উত্তর aq প্রত্যয় করিয়| ও পৃষোদরাদিত্বাৎ ex’ শব্দের নিষ্পত্তি 
হইতে পারে। বিদস্ত ( বি+দস্‌+ ক্র) শব্দের অথ” ‘ক্ষীণ । দয় শব্দ পরিমাণবোধক, 
কেনন সমস্ত পরিমাণই উন্নততর পরিমাপ হইতে বিদস্ততর বা ক্ষীণতর।* 

অন্মুবাদ_-অখব! দস্‌ ধাতু হইতে দগ্ম শব্দ fats, দয ( পরিমাণ ) Peewee ( ক্ষীণতর ) 
a 






প্রন্সেয়। হ্রদ! ইবৈকে প্রস্নেয় দদৃশিরে ন্সানার্হাঃ ॥ ১৫ ॥ 


Ral ইব দাত্বা উ cw দুদূশে -" প্রশ্গেঘা হুদ! ইবৈকে প্রশ্গেষা দদৃশিরে স্বানাহাঃ। 
একে “(কেহ কেহ) পরন্ে্া স্বানারহাঃ* (আন যোগ্য অত অগাধ) দাঃ ইব" 
(gen স্তায় ) প্রন্দেতাঃ ( অগাৰ অর্থাৎ অগাধ প্রজ্ঞ ) দদৃশিরে (দুষ্ট হন )। 
মন্ত্রের চতুর্থ চরণের ব্যাখ্যা করিতেছেন। উ ত্বে=একে ( কেছ কেহ ); INT হুদা 
ইব = প্ৰস্ৰেয়াঃ সানাৰ্হাঃ হৰ! ইব প্রস্থেযাঃ। Carats’ এইটা একটা বৈদিক পদ, Sate শব্দের 
প্রথমার বহুবচনের রূপ । a) ধাতুর উত্তর অর্হার্থে “বন ( পা ৩/৩।১৬৯। 181১৪ ) করিয়া 
দানা শব্দ FROM দ্াত্বাঃ=প্রস্নের্া:- stale অগাধা:। একে প্রহগেযা am ইব 
প্রন্ে্াঃং_-( কেহ কেহ স্বানযোগ্য অর্থাৎ, অগাধ বা গভীর হদের স্কায় অগাধ ব! গভীর )-- ইহার 
তাৎপর্য ‘কেহ কেহ গতীরপ্রজ্ঞাবিশিষ্'।* মনস্থ ‘দদূশে' _ দদৃশিরে = দৃশ্তান্তে (দুষ্ট হন )। 
অন্ুবাদ-_হদ। ইব সত্বা Bow দদূশে - প্রপ্নেয়া ভুদা ইবৈকে acres হদৃশিরে আ্ানারহাঃ 
+ (কেহ কেহ প্র্গের অর্থাৎ ্্ানাহ্‌ গভীর হদের স্তায় গভীরগ্রজ্ঞাবিশিষ্ট ) 3 
১ শ্রুততরমিৰ তদ্তবত্যুন্তরাৎ ( উত্তরাৎ= উল্নভতরাৎ ) পরিমাণাৎ ( ছঃ)। ht 
সৰ্বং ছি পরিমাণস্‌ Barats পরিমা্যুৎ তং নুামিতারথ (aE wt) | 
২। বিৰপ্ততরসুপাক্ষীশতরং তদ্‌ etgranats পরিনাশাৎ ( হং) । 
তে ধা signerede: তর তি ক্ষীণভরহিভা্: (4: 








০. প্রকছেনাতুং বোগ্যমগাধদ্াতে ছে, WATERS CE)! =e 
1 পা পরে গাধা: (setter: )-( নিঃ বিঃ) | é i 








eA 
Ld হৃদে। SMEs HA ॥ ১৬ ॥ 

BR (হৃদ? শব্দ ) শব্দকশ্দণঃ ( শব্দকরণার্থক ) হাদতেঃ ( হাদ্‌ ধাতু নিপন )। 

EMU ধাতুর অর্থ ( অব্যক্ত ) শব্দকরণ, ইহার উত্তর পচাত্মচ. করিয়া পাদ’ শব্দের নিষ্পত্তি ;, 
পরে বাহুলকাৎ আকারের SMS হুদ । ত্রদ শব্দের অর্থ “যাহা শব্দ করে”; দেখা যায় 
বায়ুর দ্বারা আহত বা তাড়িত হইলে জলের আখিক্যবশতঃ হ্রদে শব্দ উৎপন্ন হয়।? 

অন্ুবাদ-_‘হদ’ শব্দ শব্দকরণার্থক “ary ধাতু হইতে নিশপর। পা 

হলাদতে বাস্তাচ্ছীতীভাবকপ্্মণঃ ॥ ১৭ ॥ 

বা। (aaa) শীতীভাবকস্থণঃ (“শীতল Vea’ এই অৰ্থের প্রকাশক ) হলাদতেঃ ( হলাদ্‌ 
ধাতু হইতে ) [ হদে। Favre: ] (ge শব্দ fata হইয়াছে )। = 

হুলাদ্‌ ধাতুর অর্থ ‘শীতল হওয়া'।* ইহার উত্তর পচাত্তচ্‌ করিয়া ety, হলাদ শব্দই 
পৃষোদরাদিত্বাৎ হন’ হইযাছে। হুদ শব্দের অর্থ ‘যাহ! শীতল ew; বাস্তবিকই দেখ! যায়, 
অনেক জল থাকে বলিয়া গ্রীগ্বকালেও স্বর্ধ্যরস্মিদ্ধারা হদ উত্তপ্ত হয় না, সর্বদা! শীতলই খাকে ।* 

অন্মুবাদ-_অখবা ‘শীতল হওয়া” এই অর্থের প্রকাশক হুলাদ্‌ ধাতু হইতে ত্রদ শব্দ Ata | 


অথাপি সমুচ্চয়ার্থে ভবতি ॥ ১৮ 11 

অথাপি (আর ) ranted ( সমূচ্চয়্ূপ অর্থ প্রকাশ করিতে ) [as ইতি নিপাতঃ] 
Cag এই নিপাতটী ) ভবতি ( প্রযুক্ত হয় )। "ai 

‘চ’ এই নিপাতের স্তায় “ey এই নিপাতও সমৃচ্চয়ার্থ প্রকাশ করে। 

অন্ুুবুদ-_আর, সমুজ্তহার্থ প্রকাশ করিতে ‘ae’ এই নিপাতটী প্রযুক্ত হয়। 

পর্যায় ইব ত্বদাশ্থিনম্‌,* আস্বিনঞ্চ পর্্যায়াস্চেতি ॥ ১৯ ৷ 

aor ইৰ ত্বং আসশ্বিনম্‌- আসৰ্বিন্চ পথ্যায়াস্চেতি । sie (আশ্বিন শব্দ hf 
agtars (ote বা পরিক্রমণসমূহও ) ইতি ( ইহাই) [intr ইব স্বদাস্বিনম'_এট 
অংশের অর্থ ] । 1 5 

সমূচচমার্থক “a? এই নিপাতের প্রয়োগ awa করিতেছেন ॥ "পর্যায় ইব অ্দাশ্বিনম' 
_ এই বাক্যে (BY শব্দ বাকাপুরণের নিমিত্ত প্রযুক্ত হইয়াছে, ইহার কোনও অর্থ নাই; 


* [>১.২.৫.১৯ 





3) সহি বহ্ৰকত্বাৰতিংস্কমানং tae করোতি (FE) 

হু) হ্যা হুখে চ (লি, কৌ) L 

৩ wae হি সব লীতোহসৌ বহুৰ কত্বাৰাৰিতরন্মিকি: স্পর্শ, (সাঃ) | 
ey কৌ ওত se 

2) আত্‌ শ্দোধাকাপুরপোহনর কচ ( সৰা বাঃ ) 


~~ 





>১.২.৫:২০ ], ২. প্রথম অধ্যায় ১০৫. 


“বণ শখ মুন অৰ্থ অৰ্থাৎ চ কাবের অর্থ প্রকাশ করিতেছে। কাঞ্জেই ইহার অর্থ _ 
আইিনঞ পথধায়াশচ (আশ্বিন ও পর্যায়মূহ )॥ SIA শব্দের নর্থ আস্িন শত, অতিরাজি_ 
nem “পথ্যায়'অযেরণী অগ্রষ্ঠানের পর রাত্রিশেষে পাঠা। “অঅতিরাত্র বে তিন পরার অনুষ্ঠিত 

+ হয়। প্রতোক পর্যায়ে চারিবার সোমপূর্ণ চমল ক্ন্থিক্গণকে খুরিয়া আসে। এক একবার 
খুরিয়া আসিবার সহ এক এক শন ও এক এক stan পঠিত হৃত । যাক্গযান্তে সোমাহুতি হয় 
প্রধন পর্যায়ে প্রথমে হোতার, পরে মৈত্রাবকণের, পরে ত্রাহ্ধণাচ্ছংসীর ও তৎপরে অচ্ছাবাকের 
pwr ঘুরিয়া আসে aka আর দুইটা tite অ্ঠিত হয়। চমস পুরি! আসে al পরিক্রমণ 
করে afd উহার নাম 'পধ্যায'। রাত্রিকে ত্রিশ দণ্ড ধরিয়া তিন ভাগ করিয়া প্রতোক 
ভাগ দশদণ্ড ব্যাপী হয়। তিন ভাগে তিন পর্যাহ aries হয়" । * 


অনুবাদ পৰ্যায় ইব হদাশ্থিনন্‌-ন্দাশ্থিলঞ পৰ্য্যায়াল্চ ( আশ্বিন শস্ত্ৰ ও পরিক্রমণসমূহ)। 


অথ যে প্ররৃত্তেহেহমিতাক্ষরেষু গ্রন্থেযু বাক্যপূরণ। আগচ্ছন্তি 
পদপুরণান্তে মিতাক্ষরেনর্থকাঃ SPAMS ॥ ২৮ ॥ 


যে ( যাহার ) অসিতাক্ষরেধ্‌ ace (ste গ্রন্থে ) অর্থে প্রবৃত্রে (অর্থ পরিসমাপ্ত হইলে) 
বাকাপূরণাঃ ( বাকাপুরকরূপে ) আগচ্ছপ্তি (বাক/মধ্যে প্রবেশলাভ করে) [ অতএব ] 
অনর্থকাহ (অর্থহীন) তে (Cetera) মিতাক্ষরেষ [গ্রন্থে] (পদ্য গ্রন্থে ) পদধুরগঠ 
(পদপুরগার্থ নিপাত ) (safe) (হুইয়া! থাকে), [যেমন] কমু দম, ইত উ-ইতি 

> (Berar) । 

[নরুক্তকার উপমার্থক এবং কশ্মোপসংগ্রহার্ক সিপাতের কথা বলিয়াছেন; প্রসঙ্গত: 
mars অর্থে প্রযুক নিপাতের কথাও বলিয়াছেন; এক্ষণে পদপুরণার্থক নিপাতের কথা 
বলিতেছেন। এন অনেক নিপাত আছে থাহারা যন্ু্কেদ এ ্রাপষপাদদ অক্িতাক্ষর অর্থাৎ 
গদ্ধগরন্বে * প্রবেশলাভ করে-_মাত্র বাক/পৃদ্ির জগ্তই । বাক্যের we পরিসমাপ্র হয় বাকান্থ 
অন্যান্য পদের খারা, বাক্যের অর্থবোধের প্রতি তাহাদের কোন প্রয়োজন নাই-_ ভাষার 
নিরর্থক | Laas নিপাত যদি খখেবাদি মিততক্ষর অর্থাৎ পত্গ্রন্থে * প্রবেশ লাভ করে, তাহা 
হইলে তারাই পদপূরণ বলিঘ। পরিগণিত হয়। গগন বাক্যবন্ধ, কাজেই তাহাতে নিরর্থক 
নিপাত বাক্যাপূরণ ; (আর পক্চগর্ক পদ বা চরণবন্ধ, কাজেই জাহাতে a নিপাত পদপুরণ। 

* কমু ঈম্‌ ইৎ উ-ইহার। চারিটী পদপুরণ নিপাত। উ খলু aay উত সীম্‌_ এই সকল 
নিপাত aide প্রযুক্ত হয়, ইহা পূর্ব পরব ea উক্ত হইয়াছে প্রশ্ন হইতে পারে_ 





রামেল্রহবন্দর face) মহাশগের অহুবাদ ET | 





৮ france, পাছে CE ডাঃ) | x * ০ 


11848. 2 - 


a 
2 





এ ১.২.৫,২০ 
লক্ষণ করিয়! চারিটা নিপাতের আবার পদপূরণত্ব নির্দেশ করিবার প্রয়োজন কি? উত্তরে 
" বলী যাইতে পারে, ইহাছারা এই বুঝা যাইতেছে যে, পূর্ব পূর্ব সুত্রে পদপূরণার্থক বলিয়া 
যে সকল লিপাতের উল্লেখ হইয়াছে তাহার! অধিকাংশ স্থলেই অর্থবান্‌, স্ন বিশেষে পদপূরণ ; 
আর ' এখানে ‘aay প্রভৃতি যে চারিটী নিপাতের উল্লেখ হইয়াছে তাহারা প্রীয়শ:ই পদপূরণ। » * 
অবশ্য" পদ্পূরণ নিপাতের লক্ষণ Sorat খাটিবে। ‘উঃ এই নিপাতের পদপূরণত্ব পূর্বেও 
(১২১৪২ ) উল্লিিত হইয়াছে, এখানেও হইয়াছে। পূর্বে যে উল্লিখিত হইয়াছে তাহা 
প্রসঙ্ক্রমে, আর এখানে উল্লিখিত হইয়াছে স্বপ্রকরণে। পূর্বের যদি মাত্র ইহার 
বিনিগ্রহাৰ্থীয়ন্বই (১,২/১/৪* ) উল্লিখিত হইত, seepage উল্লিখিত at হইত, তাহা হইলে 
বর্ত্তমান স্থজটাকে বিনিগ্রহাযায়ত্বের অপবাদ aay গ্রহণ করার সম্ভাবনা খাকিত, অর্থাৎ, 
বর্তমান স্তরের দ্বারা ইহার বিনিগ্রহাথীয়ত্ব বাধিত হইতে পারিত।২ আর বর্তমান সুত্রে 
ইহার উল্লেখ না থাকিলে মুখাভাবে ইহার পদপূরগত্ধ গুতিপাদিত হইত at, নূনম্‌, Be প্রভৃতি 
নিপাতের স্যায় ইহার পদপূরণত্ব মুখ্য হইয়া! পড়িত। একস্থানে মুখ্যভাবে এবং অন্তান্থানে 
অমুখ্য ভাবে ইহার পদপূরণত্ব উল্লিখিত হওয়ায় ইহাই প্রতিপাদিত হইল যে, ইহার অন্য অর্থ__ 
_ অৰ্থাৎ বিলিগ্রহারবীঘ্ছ অমূখযও বটে, মুখাও বটে_ইহার বিনিগ্রহাখীয়ত্ব এবং পদপূরণত্ব 
সমকক্ষ । নিপাত স্বন্ধে স্থূল কথা এই যে, যেখানেই নিপাতের কোন অর্থ কল্পনা কর! 
যাইতে পারিবে সেইস্থানে অর্থ কল্পনা না করিয়া পদপূরণত্ নির্দেশ eal অসঙ্গত হইবে। 
Stas, মনে রাখিতে হইবে, শব্দ সম্তই অর্থপ্রধান, অনর্থক শব্দ অতি বিরল--নাই বলিলেও 
চলে; সার লোকে কেনই ব1 অনর্থক শব্দ ব্যবহার করিবে? নিপাতের পদপূরণত্ব কনা 
যেখানে আর গতি নাই সেই স্থানে--যখন কোন অর্থ ই ome হয় না, নিরখঁকত্ব কল্পনা 
ব্যতিরেকে, আর উপায় কি? * স্তরে ‘অথ’ শব্দটা অধিকারার্থ_এক্ষণে পদপৃরণ নিপাত 
অধিক wis পদপুরণ নিপাতের কথ! এক্ষণে প্রারদ্ধ হইতেছে, ইহাই ‘অথ’ শব্দের ছারা 
সুচিত হইতেছে। * 
অন্কুবাদ-- যাহার! অর্থ পরিসমাপ্র হইলেও wate বাক্যপূরণের ন্তই প্রবেশ লাভ করে 
[ অতএব ] অনর্থক, তাহার! vase পদপূরণ নিপাত হয়; যেমন_কমু ঈম্‌ Be উ, ইহারা | 
॥ পঞ্চম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 








3) তে আরশ গা বন এতে পুনঃ ercenratets কানন ( দঃ) | ) 
২ ঘৰি হুক পৰপুরণঞ্ছেন নোচোতেহৈবোচোত তত Tete বিনিএহাযাযনচমপৰাদ ইতি 
শঙ্োত (সঃ) । 

০0 ত একে সঙ এখানে marae! এব), irae wea ইতি। কিং কাঙান্‌। সহি 
কান্মংশ্চির্ঘলৰে সক্তবত্যনরকজন! স্যাৰ” শত জ্লনানো হি এঃ, স াক্মাৰজিত্যেনা্থেন fen ৰাকে। 
সংহক্কেত। তন্মাদ্‌ বদন তাবধৰ্ণ: কমরিতৰা: ৷ তদেতৎ সৰ্বখাপার্থাসন্তৰৈ ers) সভ্যাং ভখতি ( ছং) | 
তে তজ্ঞাৰিকণরাৰ্কোহরম-শ্দঃ (দঃ) । - 





ষ্ঠ পন্রিচেছদ 
নিন্টক্রসশ্চিদিন়্রো ভূরিতোকা বৃক্ধাদিব । 
fasracal ববাশিরে শিশিরং জীবনায় কম্‌ ॥ ১॥ 
fageta: (বস্তরহীন) ভূরিতোকাঃ (as অপত্যবিশিষ্ট ) aes (মঙন্াগণ ) বৃকাদিব 
[feats ] ( বাঘের atu শীত হইতে ) বিজ্ঞ: ( পুনঃ পুনঃ বা অত্যন্ত ভয় পাই) 
ববাশিরে (চীৎকার করে) শিশিরং (meme বসন্তকাল ) বীবনাঘ ( বাচাইবার নিমিত্ত ) 
[ আগচ্ছতি ] (আসে) । 
কম! এই নিপাতের পদ্পূরণত্ব প্রদর্শন করিতেছেন। aah কোথাকার তাহা নির্ধারণ করা 
যায নাই। aa এই নিপাতের পদপূরণত্ব সম্পর্কে খখেন ১* ১৬১৷১ও ma) ‘চিৎ’ ও 
ger এই দুইটা নিপাতের এই মন্ত্রে কোনও অর্থ নাই, ইহারা পদপূরণার্থক ৷! যাহাদের বহু 


° 


সন্ধান আছে, খাহাদের পরিবার কাপড়পানাও নাই, এইকপ দরিজ্রগণ শীতকে বাঘের মতই. 





ভয় করে। তাহারা শীতার্ত হুইয়া চীৎকার করিয়া বলে-ন্সাঃ কি কষ্ট, শীতে, আর পারি না, 
শিশির ( বসন্ত ছাল ) আসিলে হাচিতাম, শিশিরে আমরা সুখে বাস করিতে পারি। Faget 
( প্রণমার বহবচনের পদ )— নিষ্ট: (পা sien ); স্বকৃবা shee আগ করে ঘে তাহা 




















we, (তব , আজ, শব্দের wed ‘সা, খাহাদের wa, বা ea নাই তাহারা নিট । 
core শব্দের অর্থ “aay, ভুরিতোকা:-ঘাহাদের বহু অপত্য আছে , নর? TTF 
“নু দলের বহবচন। বিভা; (gow ভী খাতুর উত্তর শতৃ প্রত/যের প্রথার বহুবচনের 







বৈদিক কূপ )= পুন: পুনঃ বা অতান্ত ভগ 
fete—qeger_ হিম বা! নত 


11৭ কি হইতে ভয় পা? বৃকাদিব 
[হিমাৎ এই পদ উহ আছে। ববাশিরে 
( লটের অর্থে লিট) * = বাঁশ্বস্তে ( শব্দ বা চীৎকার করে)। কি বলিয়া! চীৎকার করে? 
শিশিরং জীবনায় কম-শিশির আমাদিগকে বাচাইবার নিমিত্ত । শিশিরং- যাহাতে 
লীত জগ জপ কাল woe বসন্তকাল |) ‘কম এই নিপাতের gine সর্ব নাই । fee 
ও হিত এই দুষ্ট নিপাতের ate ‘কম’ এই fates উদ্ধত মে a 7 























21 force) পরপুরণৌ | স্ব ॥ | 

২) পুনঃ পুনন্ধ শং বা বিজ: ( ছঃ )। 

et বাদি হিমাৎ (| 

= ছানাসো লিউ ge (Pi নি) । 

20 তাং লিং হি লিলির (শত). 14 ৩০ the period Trove 0০518291459 to 


the middle of March 0০৯ 285 








. 
. 
eae: নিরুক্ত [১২:৬৪ 


০... আন্ুুবাদ__ বন্থহীন বহুসন্ধানবিশিষ্ট মহস্গণ বাঘের স্কায় (ভীষণ) শীত হইতে অত্যন্ত 
ভয় পাইয়া চীঘকার করিয়া বলে--শিশির ( অল্পশীত বসন্তকাল ) || বাচাইবার নিমিত্ত 
“আগমন করে। 


বশিশিরং জীবনায় ॥ ২ ॥ 

শিশিরং জীবনায় কম্‌ _ শিশিরং জীবনায় । 

শিশিরং (শিশির বা seas বসন্তকাল ) জীবনায় ( বাচাইবার নিমিত্ত ) [ আগচ্ছতি ] 
(আসে) । 

‘কম্‌' এই নিপাতটা যে পদপূরণার্থ প্রযুক্ত হইয়াছে তাহা! প্রদর্শন করিডেছেন। শিশিরং 
জীবনায় কম্‌_ ইহার অর্থ ‘শিশিরং জীবনায়' ; কম্‌ নিপাতের কোনও অর্থ নাই । 

আন্ুবাদ-__শিশিরং Meare কম্‌=শিশিরং জীবনায় ( অন্পলীত শিশির বা বসম্থকাল 
বাচাইবার নিমিত্ত আগমন করে )। 


শিশিরং শৃণাতেঃ শন্গাতের্বা ॥ ৩॥ 

'শিশিরং ( ‘শিশির' এই শব্দটী ) sarees (শু ধাতু হইতে) বা (অথবা) শঙ্গাতেঃ 
Coma ধাতু হইতে ) [ Fart] ( নিশ্পন্ত হইয়াছে )। 

সু ধাতুর অর্থ হিংসা, শম্‌ ( ক্র্যাদি ) ধাতুর wee হিংসা । 'শিশির' শব্দ শ ধাতুর উত্তর 
অথবা শম্‌ ধাতুর উত্তর কিরচ, প্রতায় (উ ৫০) করিয়া fits শিশির শব্দের অর্থ 
'্যাহাতে (যে সময়ে) হিংসা see হয়'। বাস্তবিকই দেখ| ঘায- দাবায়ি শিশিরে (বসন্ত 
কালে) তৃণ, লতা, বৃক্ষ, প্রভৃতি we করে, এবং এই কালেই শীত ECE জাত যবাদি শস্য 
যেন রৌদ্র “পুড়িয়া যায়। * 

অন্মুবাদ--শিশির শব্দটী শূ ধাতু অথবা শম্‌ ধাতু হইতে Faria হইয়াছে। 

এমেনং স্জতা স্থতে * ॥ ৪ ॥ " 


সুতে ( সোম বভিষুত হইলে অৰ্থাৎ সোমলতা হুইতে সোমরস নিষ্ষাশিত হইলে ) এনং 
(লোম) Ra ec জে) rene ( Bent ক )। 





১। শিশিরং qaices হিংসাংস্ক শদ্াত্া হিংলাৎ tae) হিলি হি তন্মিন atomes তিবধাসানোহতিশয়েল 
wrath: পক্ষানোষধ্বিনপ্পতীন ( ছঃ) | হিংস্ততে fe তত্ৰ দিবোকেন comes বৰাদিশনতং দাবা তিন! তৃণীধখাদি 
(ats 1) eats ধাতুর Beet পাণিনীয খাছুপাঠে নাই। নিন্ট,তে (২১৯) শৃণাতি ও শঙ্গাতি 
‘gene verte বলিয়া উল্লিখিত হইছে । শন উপল ares at gute ধাডু দাদি ইহার ary 
গন ইহা দেবর সত: লষ্াকৌনহীর মতে পার্ক পাশ, ধাতুর উতর কি, প্রভার কি 
শিশির শব্দ free ( শশেকপধায়া ইস্‌) । * চং 

eh সম্পূৰ্ণ ঘটা এই_ ই zat হতে সন্দিিতরা্ মদনে | চিং বিবার চকে (WOW ১১/২)। 





ৰ . 
3.2.9.9 ] প্রথম অধ্যায় yea, 





fae এই নিপাতের পদপূরণত্ব প্রদর্শন করিতেছেন | এমেনং=আ+ ঈন্‌+ এনং। f 
say উপসংগের সহি তা! এই ক্রিয়ার wee: বেছে উপসর্গ ও কি অনেক সমর 
ব্যবহিতও থাকে ( পাঁচ ১৪৮২ )। আস্থজতা- areas (পা */৩৷১৬০ )=দত (দেও 
বা উৎসৰ্গ কর )। ঝন্বিকৃগশকে উদ্দেশ করিয়া বলিতেছেন--সোম অভিমূত হইলে অর্থাৎ 
লোমলত! হইতে সোমরস বাহির করিলে” ইন্দের অংশ ইন্দকে প্রদান বরুন।* Wy 
নিপাতের কোনও অর্থ নাই। 

অন্ুবাদ--এমেনং ( অ+ ঈম্‌+ এনং ) esi US (সোম অভিযুত হইলে সোমরস 
ইন্দের উদ্দেশ্বে উৎসর্গ কর )_-[ এইস্থলে BH প্পূরণার্থ ]। 


তমিদ্‌ aoa নো গিরঃ * ॥ ৫ ॥ 


নঃ ( আমাদিগের ) গিরঃ 
( বৰ্ধিত seis বীধ্যযুক্ত করুক )। 

fee এই নিপাতের পদপূরণত্ব প্রদর্শন করিতেছেন। বদন = বর্ছযন্ত (afore 
করুক) গিরঃ- স্তবতয়ঃ ( স্ততিবাকাসমূহ )| Be নিপাতের কোনও অর্থ নাই । 

অন্ুবাদ-__তম্‌ ইং বর্ধস্ত cal গিরঃ ( আমাদের স্ততিবাক্যসমূহ তাহাকে অর্থাৎ সোমকে 
বন্ধিত অর্থাৎ বীখামুক্ত করুক) [ এই্থলে ‘ইৎ' পদপূরণার্থ ]। 


তং HIE নে! গিরঃ স্ততয়ঃ ॥ ৬ ॥ 


[তিবাক্যসমূহ ) তং (তাহাকে অর্থাৎ সোমকে ) 268 





ওমিদছন্ধ লো গিরঃ- তং বর্ছযন্ধ cal fires, গির:-- স্বতয়ঃ । 
মিল্ক cai গির:'--ইহার aia! “তং বন্ধ পূর্কস্ত্রের ব্যাধা। ৪ অস্ুবাদ 
wea! 





* গিরঃ গুণাতেঃ ॥ ৭ ॥ 


গিরঃ (‘Pray এই শব্দটা ) গৃণাতেঃ ( গু ধাতু হইতে fava হইয়াছে )। 
গিরঃ-শীগর* শব্দের প্রথমা বহুবচনের পদ । গ ধাতুর ESS) ইহার 








5) লোমাতি সন্ধে উবে (২৮) PET 

২) এলমাতিগুখেলি দজত। PARAS পদপুরণঃ। THE হত লোম হে Sete) কিন্ত 
coventry হতে অভিৰুতে সোছে সাংশ এনমান্দজত (হু) WRT বলেন fee 
হজ (লোন), হার মতে "হতে এই হলে সী দিতে (থা উঠো "বীতোভ হালে, eve 
canis এনং হতে সোনে, বাতা সপমোহা দবিতীগাণে)) নট 

+। সম্পূৰ্ণ সস এই তুনি নোপপিরে। ৰৎসং সশিম্ৰীক্ৰি । ses Secates ॥ (acne ২/০১১৪ 

+ গুলাতীততিক। (পক স্বাচ)। বাহপাঠে erga অর্থ শব্দ করাত * z 2 





[১০২:৬১১ 
* উত্তর fer প্রত্যয় করিয়! ‘গির্‌’ শব্দ faim হইয়াছে ॥ “গিরু” শব্দের অর্থ_ ঘাহা etal অচ্চনা 
কর! যায অর্থাৎ ম্বতিবাক।। ] 

অন্কুবাদ-_'গির্* শব্দ গ ধাতু হইতে farm হইয়াছে | 5 

*অয়মূ তে সমতসি ne 

[ হে ইজ] অয়ং (এই সোম ) তে ( তোমার ), [ যং প্রতি ] ( যাহার দিকে ) সমতসি 
(তুমি সতত সমাক্‌ কূপে গমন কর অর্থাৎ ধাবমান হও )। 

“উ এই নিপাতের পদ্পূরণত্ব প্রদর্শন করিতেছেন। সমতসি সসমাক্‌ সততং গচ্ছসি 
(সম্+ অত্+লট্‌ সি); আত, ধাতুর অথ ‘সতত গমন কর৷'। “উ* নিগাতের কোনও 
অথ নাই। 

অন্ুবাদ-_[ হে ইন্দ ] এই সোম তোমার, যাহার দিকে তুমি res ধাবমান হও | 

Ba তে সমতসি ॥ ৯॥ 
আয়ু তে সমতসি- অয়ং তে সমতসি। 'উ’ নিপাত নিধি । 
Atay ও অশ্তবাদ সঙ্্ধে পূর্বাবন্তী ZH RAT | 

ইবোহপি PITS ॥ ১০ ॥ 

ইবঃ অপি ( ‘ইব’ এই নিপাতটীও ) ace ( বদাচিৎ নিরথ'ক বাক্যপুরণ ব! পদপূরণ রূপে 
দৃষ্ট হয় )। 

sew ও পদ্মে অনেক সময CHA যায়_'ইব' নিপাতের কোনও অথ নাই। ACT 
নিরথক হইলে Bey বাক্যপূবণ এবং tes নিরখক হইলে ইহা! পদপূরণ | * 





৮১১০ 


অন্ুবাদ__'ইব' এই নিপাতটাও কদাচিৎ অনথক বাকযপূরণ বা পদপূরণরূপে দৃষ্ট হয়। 

স্বিদুরিব স্ৃবিজ্ঞায়েতে ইব ॥ ৯১ ॥ 

হ্ুবিদুঃ ইৰ (ভাল করিয়া জানিয়াছিল ), স্ববিজ্ঞাছেতে ইব ( ভাল করি! বিজ্ঞাত বা 
পরিজ্ঞাত হইয়াছিল ) | . 

ন বৈ স্ববিহু(্িৰ মস বক্র * (aaa ভাল করিয়া হজ্জ জানিতে পারে নাই), ন বৈ 
্থবিদুরিব মস্তক মীমাংসম্ড ইব * (ক্রা্মণগণ বিচার করিচা নক্ষত্র ভাল করিয়া জানিতে 
পারেন নাই ), তন্মাৎ পুরুতশ্চাশ্বশ্চ aw প্রতাকৌ ন স্থবিজাযেতে ইব * (কাজেই রাজিতে 
পশ্চাংস্থিত বা পশ্চিমদিগ্বর্তী পুরুষ এবং অশ্ব স্ববিজ্ঞাত হয় লাই )-- ইত্যাদি গচ্ধ ate ‘ইৰ’ 





১ আটা এই-_ বু তে সমতালি কপোত ইন ভি কচি গস (খেদ ২৩০) । 
২। ইবোহপি ৰুহ্ধত-পস্্থকে| বাকা পৰপূৰণো বা (থা) 1 
eo) ক্যাংসং ৩ < < =! কাং সং ৮৮০ ey anaes 





১২৬১২] ০ “প্রথম অধ্যায় f ১১৯ 
নিপাতের কোনও অথ নাই, মাত্র বাক্যপূরণাথ- প্রযুক্ত হইয়াছে। “ম্বিজ্ঞায়েতে? একারাস্ত 
ছ্বিবচনের পদ ( প্রগৃহৃসংজ্ ), কাজেই ‘Ba’ শব্দের সহিত ইহার সন্ধি হয় নাই । 


অনুবাদ-_হুিদুরিহ (ভাল fia জানিয়াছিল ) afte ইৰ (বিজ্ঞ 
হইয্বাছিল ) [ এই স্থলে ‘ইব’ নিপাত বাক্যপুরপাখক ]| 


অথাপি নেত্যেষ ইদিত্যনেন সংপ্রযুজ্যতে পরিয়ে ॥ ১২ ॥ YOO 
অথাপি (আর) ন ইত্যেষ ( ‘ন’ এই নিপাতটা ) ইৎ ইতানেন (ইং! এই নিপাতের 


বাইত )। 
fa নিপাত Be নিপাতের সহিত যুক্ত হয় এবং নে নিপাত গঠিত করে। ‘নেত 
নিপাতের অথ _পরিভয় ব! সর্ধপ্রকারের en | * Seat 
arate আর 'ন এই নিপাতটী Be এই নিপাতের সহিত যুক্ত ভা হয, 
‘fron বা সর্বগ্রকারের Svat অর্থ” বাধতে | 
(a 


॥ যষ্ঠ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





১) সং পযুজাতে (52) 1 aa 
২. সে er পঠিত :) Ee 





+ সপ্তম পন্রিচেছদ 


এ হবিভিরেকে স্বরিতঃ সচন্তে STE একে সবনেষু সোঁমান্‌ । 
শচীর্মদস্ত উত দক্ষিণাভির্নেড্ভিঙ্ষায়ন্ত্যো নরকং পতাম ॥ ১ ॥ 
Catan খৈলিক সুক্ত ২৪) 

একে (কেহ কেহ) হুবিভি ( হবিদ্বারা অথাৎ চকু, পুঝোডাশ প্রভৃতি প্রদান করিয়া) 
ইতঃ (ইহ লোক হইতে ) a: ( স্বগলোকে ) সচন্তে (গমন করে), একে (কেহ কেহ) 
সবনেষু, ( প্রাত:সবন, মাধ্যন্দিন সবন ও তৃতীয় সবন-__এই সবনত্রয়ের অহষঠানকালে ) 
(সোমান্‌ (সোমলতার খডসদুহ) হস্ত: ( সঅভিযুত করিয়া seis নিন্ধাশিতরস করিয়া [ a 
লচন্ধে ] (at গমন করে), [একে ] (কেহ কেহ ) শচী: (স্বতিবাক)সমূহের খারা) 
awe: ( দেবতাগণের তৃপ্তি সাধন করিয়া ) উত ( আর ) দক্ষিণাভিঃ (দন্দিণাদানের বলে) 
[a সচন্তে ] ( স্বৰ্গে গমন করে), [ বয়ং ] ( আমর!) fastens: ( স্ব স্ব পতির প্রতি 

_ কপট আচরণ করিয়া ) নরকং (নরকে ) cas পতাম ( যেন না পড়ি) । 

. নারদ অন্থরপত্থীদিগকে বঞ্চিত করিবার চেষ্টা করিলে তাহারা নারদকে বলিডেছে।২ 
“কেহ কেহ স্বর্গে যায় হবি প্রদান করিয়া, কেহ কেহ স্বর্গে যায় সবনসমূহে সোমরস নিদ্ধাশিত 
করিয়া, কেহ কেহ বা স্বর্গে যায় দেবতাগণের স্ততি করিয়া এবং প্রভূত দক্ষিণ দান করিয়া 
আমাদের এই সমস্ত করিবার সামর্থ্য নাই, উত্তম গতি লাভ করিবার একমাত্র উপায় আমাদের 
পতিশুশ্রম। ; তাহাদের প্রতি কপট আচরণ করিয়া, তাহাদের প্রতি অবিশ্বাসিনী হইয়া 
আমরা (যেন নরকে পতিত না হই'।* নরকপতনের মহাভয় সুচিত হইতেছে ‘AN এই 
নিপাতের ছার! ।* স্রনবন্ত একে সবলে, সোমান্_ ইহার সবনত্রয়ের অচুষ্ঠানকালে 
সোমলতার খণ্ডসমূহ হইতে সোমরল নিন্ধাশিত সামঘাগের শেষদিনে সোমলত। 
হইতে সোমরস নিষ্তান্ত করিয়া ই রস আহুতি দেওয়া হয় ও উহা ঝািকেরা ও THAR পান 
করেন। ইহাই সোমযাগের প্রধান অনুষ্টান) ইহার নাম সবন। দিবসের মধ্যে তিনবার 
সবন হয্_প্রাত্াবন, মাধ্যন্িন লবন ও Tele সবন' | “লোমের afew, সোমাহতি এবং 
োমপান এই ঝি Wet ও তাহার Sree পশ্তঘাগ ও পুরোডাশযাগ প্রতোক RT 








১: লতি | সঃ সথা: ।। 

২ পরছেন বিপরলামান! অহ পরত: (HE) | 

= ন চৈত উপায়৷ Wate সত্তবন্ধি কি ন: পক্চিও-চদৈৰ কেবলনুপ 
কেৰ) ৩ x 3 
5 এমন সরকীতনবিধযং পরি ফন্ডরেদিতানেন পরতিপাতৈ CFE )। 





সা  শাচরানঃ 





১২,৭০৩] 2 প্রথম অধ্যায় ১১৩ 


Feira > read পদটা শতৃপ্রত্যচান্ত ‘সু’ ( অভিহবে ) ধাতুর প্রণমা বড্বচনের কূপ এ 
শচীঃ__শচী শব্দের দ্বিতীার বভবচংলর জপ, তৃতীয়া বিভক্তির ক্র্থে। শচী:--শচীভিহ ২ 
‘শচী’ শব্দ শচ. (ব্যক্ায়াৎ বাচি গত a1) ধাতুর উত্তর ইন্‌ ও তদুত্তর Ax প্রত্যয়ে নিপন্ন। 
ইহার অর্থ “বাক্য” ( শচতে গচ্ছতি xe, শচাতে গমাতে জ্ঞায়তেইনগ়াংথ?, শচতে Tarte 
বাচং করোভীতি ব!)।* aR: ( অন্থভৃতিপাখ)7 ইহার অথ” তপন 
(eet করিয়া )।% জিদান: fare: কপটম্‌ আচরন: (femme লামপাতু-ত ছাত্র 
বাতা শতৃ, স্্রীলিঙ্গে প্রথমা বহুবচনের পদ )-_কপট আচরণ করিয়া অর্থাৎ স্ব ন্দ পতির প্রতি 
অবিশ্বাপিনী হইয়া। 

অঙুবাদ--কেহ কেহ হবিস্বর! ইহলোক হইতে স্বর্গে গমন করে, কেহ কেহ সবলে 
সোমরস নিক্ষাস্ত করিয়া স্বর্গে গমন করে, কেহ কেহ স্ততিবাকোর দ্বারা গেবতাগণের 
তৃপ্তি সাধন করিয়া এবং দক্ষি/ দানের eral স্বর্গে গমন করে ॥ কপট আচরণ করিয়া আমর! 
যেন নরকে পতিত না হই es 

নরকং শ্যারকং নীচৈর্গমনম্‌ ॥ ২ ॥ 


নরকম্‌- স্বারকম্‌ = নীচৈগ্মিনম্‌ ( যথাত নিগতি হয় )। 

নি পূর্বক গতাথক ঝ ধাতুর উত্তর অধিকরণবাচো বুন্‌ প্রতায় করিয়া হয় aay, 
(নি+ সৱক) শব্দ । এই "নরক" শব্দই পৃষোদরাদিতাৎ ‘নরক হইরাছে। ইহার 'অথ 
নীগৈৈমিনম্‌ - নিয়গমনন্থান (নীচৈৱথাতে গমাতে অন্ধ ) অর্থাৎ যেখানে লোকের নিয্গতি বা 
অধোগতি হয়। ‘নীচৈঃ” একটী এব্যয় শব্দ, ইহার ae faa, গমনম্_ন্মখিকরণবাচ্যে AG 
প্রত্যয়ে fata | 


অনুবাদ--নরক -ন্যরক = নিন্নগমনস্থান | 
নাম্মিন্‌ রমণকং স্বানমল্পমপান্ড্রীতি বা ॥ ৩ ॥ 


বা (অথবা) অস্মিন্‌ (এইস্থানে__নএকলোকে ) রমণকং ( আনন্দজনক ) স্থানম্‌ ( স্থান ) 
অল্পম্‌ অপি (re ) ন অস্তি (নাই ), ইতি ( ইহাই নরক শব্দের নির্বচন্)। সু 

প্রকারান্তরে নরক শব্দের নির্বাচন করিতেছেন। ‘arate’ শুই পুষোদরাদিত্বাৎ 
বর্ণলোপে ‘নরক’ হইরাছে। “নরমণক" শব্দের aware রমণকম্ঠরতিকরং স্থানং যত্র 





১1 সৰন ও সোমার aes Becraten ও এরামেন্রন্দহর তিবেনী মহাশয়ের তাৰ জবা 
(২৮৩/১৪) । দুৰ্গাচাৰ্য ও sent aacay ইহার 'র্শ করিচাছেন wT Ss 
২॥ শ্ীরিতি ate নাম, বাতা চৈষা দ্বিতীয়া! তৃতীয্াস্থানে । সব: স্বা: )। 

21 নিট ১১১ hy 
+ সাথ cara সাৰ: mater: { হুঃ ) ; তীর eee দঃ) 
16—1845B, ঃ 





১১৪. রি [১.২.৭.৫ 
*( যেখানে রতিকর বা আনন্দ্নক স্থান নাই )।* নরক সর্ব্মত্র যাতনাময়, অত্যল্পপরিমিত 


₹. স্থান তথায় নাই যেখানে SIA পাওয়| বাইতে পারে, ইহ। প্রসিদ্ধ । ₹ 


© ' জন্ুবাদ_অথবা এইস্থানে (নরকলোকে ) আনন্দকর স্থান অন্রমাত্রও নাই, ইহার 
নরক শব্দের নির্কচন। 


অথাপি ন চেত্যেষ ইদিত্যেতেন সংপ্রযুজ্যতেহনুপৃষ্টে ॥ ৪॥ 


uth (আর ) ন চ ইত্যেষ ( ‘নচ’ এই নিপাত aga) Bs ইতোতেন (Be এই 
নিপাতের সহিত ) সংপ্রযুজ্াতে ( সংযুক্ত হইয়া ব্যবহৃত হয় ), অঙ্ুপৃষ্টে পুনঃপ্রশ্ন বা প্রশ্নানস্তর 
প্রশ্ন বুঝাইতে ) | 

“নচেৎ’ (ন চ+ ইং ) এই নিপাতের প্রয়োগ হয় Eye ( পুনঃপ্রশ্ন ) অর্থাৎ, প্রশ্নানস্তর 
প্রশ্ন বুঝাইতে ।* ্বন্দস্থামীর মতে ‘eye শব্দের অথ” গ্রশ্নমাত্র, কাজেই তাহার মতে 
“নচেৎ এই নিপাত প্রশ্নমাত্রের বোধক | * 


জন্মুবাদ_ আর, ‘as’ এই নিপাতসমুদর ‘ইৎ” এই নিপাতের সহিত সংযুক্ত হইয়া 
ব্যবন্ৃত হয়, পুনঃপ্রশ্ন বা প্রশ্নানন্তর প্রশ্ন বুঝাইতে । 


ন চেৎ স্থরাং পিবন্তীতি ॥ ৫ ॥ 


আরাং (হুর!) নচেৎ পিবন্ছি (পান করে না ত?) ইতি (এই বাক্য “নচেৎ এই 
নিপাতের অসুপৃষ্টাথে'র উদাহরণ )। 

কনচেং wate পিবস্তি' ( স্বরাপান করে না ত?) ইহা একটা avers বা প্রান্তর 
প্রশ্ন । প্রথম প্রশ্ন হইয়াছিল ‘কিং তে গৃহে তিনি" ( তাহারা কি গৃছে আছে ? ); ইহার 
উত্তর হইয়াছিল ‘তিঠস্তি’ (হা গৃহেই আছে); ইহার পর" আবার প্রশ্ন হইয়াছে ‘নচেৎ 
mat: পিবস্তি যদ্গাগচ্ছন্জি (তবে যে আসেন! কারণ কি? স্বরপান করে না ত LLP GE 
যে দ্বিতীঘ্বার প্রশ্ন ইযাছে তাহার বোধক ‘নচেৎ’ এই নিপাতটী অথাৎ ‘নচেৎ’ এই নিপাতটী 
বাকামখো নিউ সারা যে পুনঃপ্র্থ বা প্রশ্বানন্তর প্রশ্ন করা হইয়াছে তাহার caty 





১) জম অন ইতি র্ণন্‌ । দে স্থানে আনন্দ লাভ কর! খাত ); হণ শব্দের উত্তর গে ক" করিয়া 
ete) “রক শব্দের নর্থ আনন্কর স্থান। নরক *ন' শব্দের সহিত পক শব্দের বহীহি সমানে 
“নরমণক'। নি 

২) পুরে শান্তর দে পুনঃপ্রস্মে সভীতি te (নিঃনি:)। 


ক আস ART ০ 





EXE প্রথম অধ্যায় ১১৫ 


হইতেছে।? ্বন্দন্থামীর মতে বাক্যটা একটা প্রশ্রেই বোধক, dares Cates নহে অর্থাত 


ৰাক্যটীর ছারা! ‘তাহারা হর পান করে ন। ত7 এই প্রশ্ন মাত্র করা হইয়াছে। 


 অন্গুবাদ_-ন চেং রং পিবন্তি ( তাহার স্রাপান করে না ত?) এই ৰাকে৷ “নচেৎ 
এই নিপাতটী অন্থপৃষ্ট বা পুনঃপ্রশ্নের বোধক I a . 


্থরা ANCE ॥ ৬॥ 


সুর! (রা শব্দ ) সুনোতেঃ (“হু ধাতু হইতে নিপ )। 

a ধাতুর অর্থ অভিষব অর্থাৎ নিক্কাশন (distillation) | ‘a’ ধাতুর উত্তর wy প্রতায় 
করিয়া (উ ১৮২) “gal শব্দের নিস্পত্তি হইয়াছে। xa শব্দের অখ” যাহ! বহুবিধ অব্য 
যেমন পিন (মক) গুড় ও মধু হইতে নিষ্কাশিত (distilled) হয়। * পিষ্ট (ময়দা) হইতে 
প্রস্তুত সুরার নাম OM, গুড় হইতে প্রস্তুত wats নাম গৌড়ী, মধু হইতে eres সূরার নাম 
মাধনী ( গৌড়ী পৈষা চ মাধবী চ বিজয় ত্ৰিবিধ স্থরা )। 


+ তু হইতে a 
নিপতন্তি ত উপেক্ষিতব্যাঃ ॥ ৭ ॥ 


নিপাতাঃ ( নিপাতসমূহ ) এবম্‌ ( এই প্রকারে ) উচ্চাবচেধু (বহুবিধ ) অধেযু (অর্থে) 
নিপতন্তি (নিপতিত অর্থাৎ পরমুক্ত হয় ), তে ( তাহারা ) উপেক্ষিতব্যাঃ ( বুদ্দিসহকারে 
[বিচারণীয় )। 

নিপাতসমূহের ব্যাখা প্রসঙ্গে কোন কোন নিপাতের একটী অথ” এবং কোন কোন 
নিপাতের একাদিক অথ প্রদনিত হইয়াছে। প্রত্যেক নিপাতেরই প্রদশিত অথ: snfefaw 
আরও অনেক অথ" আছে। নিপাত ce ভাবে একটা কি ছুইটী করিয়া অর্থ ব্যক্ত বরে, 
সেই ভাবেই অন্যান অর্থও ব্যক্ত করিষ্কা থাকে । কোন্‌ নিপাত কোন্‌ কোন্‌ থে বর্তমান, 
কোন্‌ নিপাত কোন্‌ বাকো কোন্‌ বিশেষ sca বাবহৃত হইয়াছে তাহা বাকাটী দেখিয়া 












= 

3) witercte মতে “কিং তে হইনি? Eaten oe, ইহার ভর্তার 'তিঠা তৎপরে আবার প্রশ্ন 
sje তিনি few নাগা") ইহার সত্তর ন cox হুরাং পি । ব্মাগমিযন্তি রি হযাপাৰ fal 
বাকে, আলিবে। এই ব্যাখ্যার Reet করিলে নডেৎ* এই নিপাভটা পৃ । পনর) উত্তরবোধক 
বলিতে হয়। বলিতে পার! বার "অশ্ুপৃষ্ঠ বা! পুনঃপ্র্ন যে হইয়াছিল তাহার বোধ হইতেছে, নচেৎ এই 
নিপাতের ছারা A রি 

২) সা জতিৰুৱতেংনেকজৰোঃ প্াদিজিং ( হ ). সা fe হতে লি্া্িভিং cus es), তৃতীয়া বিভক্তি 
স্থানে eat বিভক্তি হইলে নর্থ হুগম হইত ৷ টিকাকারগণ, বোধ হয় হণ ধাতুর আথ সাধারণভাবে Beta’ 
খরা! লইযাছেন। নিরুক্ববৃতিকার বলেন “অভিফবোচত ("ee আঁভিববে ) সরাসস্ধানং থরোৎপাবুনপ্রকার" 











১১৬ 





[ ১.২.৭.৭ 
শবুদ্ধিপুর্বক বিচার fer লইতে হইবে ।* 'উপেক্ষণীয়' ( উপ + Fete) শব্দের অথ 
* বুদ্ধিপূৰ্্বক পরীক্ষণীয় বা বিচারশীয়' €১/১1৪)২৩ ear) | বিশেষ অষ্টবচছএই যে, লিকুক্তকার 
"যে সমস্ত নিপাতের পরিগণনা হ'রিচাছেন তদ্যতিরিক্ত নিপাতও বেদাদি ace পরিদৃষ্ট হয়। 
শকৃপ্রাতিশাখে ( ১২।৯ ) স্পষ্ট বলা হইয়াছে নিপাত অসংখ্য । পাপিনি 'চাদয়োহসখো 
(১19৫৭) এবং ‘প্রাদয়ঃ' ৯1৪৫৮) এই ছুইটী স্থতের দ্বারা সাধারণভাবে নিপাতের 
Fem করিয়াছেন। ‘প্রাদি_প্র, পরা প্রভৃতি কুড়িটী; ‘চাদ্ি_আক্ুতিগণ, এই গণে 
শডাধিক নিপাতের উল্লেখ আছে। 
অন্মুবাদ__এইরূপে নিপাতসমূহ বহুবিধ ace নিপতিত অর্থাৎ প্রযুক্ত হয়, সেই সবল 
অর্থ” বৃদ্ধিপূ্বক বিচার করিয়া লইতে হইবে । 


॥ সপ্তম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 
॥ প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাদ সমাপ্ত ॥ 


Ke 
aS 5 
YY 7 
৮৮ রা je 
৫ 
Sy 





| 255 করিত কাম ত্য (বা) ক কির বৰ্ততে Beare অয পক 
ইৰ OR). 





তৃতীয় পাদ. 
ens পন্রিচেছদ 
ইতীমানি চত্বারি পদজাতান্তনুক্রান্তানি নামাধ্যাতে চোপসগনিপাতাম্চ ॥ ১ ॥ 


ইতি (এই ভাবে ) ইমানি (এই ) চত্বারি ( চারি প্রকারের ) পদঙাতানি ( পদশেণী বা 
পদসমূহ )__লামাধ্যাতে ( নাম ও আখ্যাত ) চ (এবং ) উপপর্গনিপাতাশ্চ ( উপসর্গ ও নিপাত ) 
অহক্রাস্তানি ( যথাক্রমে বর্ণিত হইয়াছে )। 

নাম আখ্যাত উপসর্গ ও নিপাত পদসমূহ এই চারি শ্রেণীতে বিভক্ত ইহ! বলিয়া 
(oboe) নিকুক্তকার প্রথমে আখ্যাতের বিষ, ভৎপরে নামের বিষয়, তৎপরে উপসর্গের 
বিষয় এবং সর্বশেষে নিপাতের বিষয় বলিছাছেন। ‘অহুক্রান্ত' শব্দের অর্থ--ব্যাখ্যামুখে 
যথাক্রমে বর্ণিত। 

অনুবাদ এই ভাবে এই চারিপ্রকারের পদজেনী__নাম ও আখ্যাত এবং উদপ্গ ও. 
নিপাত যথাক্রমে বর্ণিত হইগ্াছে | 


Vea নামাস্যাখ্যাতজানীতি শাকটায়নো নৈকরুক্তসময়শ্চ ॥ ২ ॥ 


তত্র ( সেই পদচতুৱয়ের মধ্যে ) নামানি ( নামসমূহ ) আখ্যাতজ্ানি ( আখ্যাত অথাৎ ধাতু 
হইতে সমুৎপপ্র ) ইতি (ইহা) শাকটায়নঃ ( শাকটান ) [মন্থাতে ] (মলে করেন) নৈরুক্ত- 
সমংস্চ ( এবং ইহাই নিরুক্রশাস্তরবিদ্‌ ধাহারা তাহাদের সিন্ধান্ত )। 

watts শব্দের অর্থ এখানে ‘ধাতু'।* প্রসিদ্ধ বৈহাকরণ শাকটায়ন * মনে করেন, 
ae নামই ধাতু হইতে নিষ্প্র হইয়াছে । মাত্র শাকটায়নেরই এই সিদ্ধান্ত নহে, খাহারা 
fewaicagafos তাহারা সকলেই (Hts ব্যতীত ) এই সিদ্ধান্ত স্বোষণ করেন। “সময় 
শঝের অপ Frere’ ( সময়াঃ শপব্ধাচারকালসিদ্ধাস্থসঃবিদ:--ইঁতানকঃ ) 7 





১। Samreterarcent! পূৰদমাদ্যাতং ততে! নাষানি তত উপসগীপ্ততে নিপাতা ইতোবসাপুরে)প 
জানানিখর্ণিতানিসযাখ্যাকেতি শেষ: (ছু) । এই সবলে আট এই ৰে, বে ক্ৰমে পদশেণীর Bet নিক 
করিয়াছেন ॥ নাম খাখযাত Great ও নিপাত ) ব্যাগ্যাকালে সেই করন ঠিক রক্ষিত হয় নাই, আব্যাত ব্যাখ্যাত 
হইয়াছে নামের পর্ব PPT কত কারণ MACS ১১১১১ হুতের ব্যা্যা তা! 

২। আশ্গাতঃ তিওন্তপৰন্‌, তেনাজৈকুদেশে! ধাতুর্ণন্্যতে, ধাডুল্ানীতযৰ্ণ (ক agi! 

০ শাকটারনো tenrweteere: (a )। 





* করেন এবং ইহাই নিরুক্তশাস্ত্রবিদ্গণের সিদ্ধান্ত ৷ 





১১৮ নিরুক্ত © Lo... 
* আন্ুবাদ__লেই পদচতুষ্ছের মধ্যে নামসমূহ ধাতু হইতে fame, ইহ। শাকটায়ন মনে 


4 ন সর্ববাণীতি গার্ঘযঃ ॥ ৩ ॥ . 


aif (সমস্ত লাম) ন*( ধাতু হইতে উৎপন্ন নহে) ইতি (ইহা) গার্গাঃ (গার) 
[ মন্যতে ] (মনে করেন) । 

সমস্ত নামই যে ধাতু হইতে Faria, তাহা নহে-_গার্গ্য নামক আচাধ্য ইহা মনে করেন। 
Beta মতে কতকগুলি নাম wast খাতুনিম্পন্ন, fey ane নাম নহে। কোন্‌ শ্রেণীর 


নাম খাতুনিষ্পন্স এবং কোন্‌ শ্রেণীর লাম খাতুনিষ্পন্র নহে, তাহা তিনি ex vaca নিদ্দেশ 


করিবেন। 
অন্মুবাদ--সমন্ত নাম ধাতুনিস্পন্ণ নহে, ইহা my মনে করেন। 


বৈয়াকরণানাং চৈকে ॥ ৪ ॥ 


বৈয়াকরণানাং চ ( বৈয়াকরণদিগের মধোও ) একে (কেহ কেহ) [wes মন্তপ্তে ] 
(ইহা মনে করেন )। 
= সমস্ত নাম ধাতুনিশ্পন্ন নহে, উহ! যে কেবল আচাধা গার্গ্যেরই মত তাহা নহে, এক সম্প্রদায় 
বৈয়াকরণ আছেন ( পাণিনি এই সম্প্রদায়ের «wad ), তাহারাও ইহাই মনে করেন। 
কতকগুলি প্রাতিপদিক বা নাম আছে যাহার! eqns অর্থাৎ যাহাদের বাংপত্তি ( প্রকৃতি 
প্রতায় এবং তদগত GHA) ব্যাকরণের ছার! নিশ্চয় করা যায় at, ইহার! উপাদি ( উপ্‌ ভূতি ) 
প্রত্যয়নিশ্প্ বলিয়া কথিত হইয়া খাকে।? 


অন্মুবাদ-_বৈয়াকরণদিগের মধ্যেও কেহ কেহ ইহা মনে করেন। 


es স্বরসংস্কীরৌ সমর্থে' প্রাদেশিকেন গুণ্রোদ্বিতৌ স্যাতাং 
সংবিজ্ঞাতানি তানি, যথ! গৌরশ্বঃ পুরুষে! হস্ডীতি ॥ ৫ ॥ 


যত্ৰ ( যে সকল সামে ) TERA ( উদাত্াদি স্বর এবং প্রতি প্রতায়াদির স্থারা সংস্করণ 
বা সাধন) সমখো সেঙ্গতার্থ বা উপপল্ন অর্থাৎ ব্যাব্রণশাস্থবিহিত নিমের aya) 
প্রাঙ্গেশিকেন গুণেন { প্রাদেশিক বা ক্রিষ্থাবাচী গুণ অর্থাৎ ধাতুর সহিত ) অন্থিতৌ (যুক্ত ) 
শ্রাভাং (হয়) তানি (তাহারা সংবিজ্ঞাতানি ( আখ্যাতজ বলিয়া স্বপরিজ্ঞাত > [ ন পুনঃ 
সর্ক্বাণ্যন্তানি" নামানি ] etic: অঙ্ঃ পুরুষ হন্তী ইতি ( কিন্ত অন্তাদৃশ নামসমূহ, যণা_গো 
অশ্ব পুরুষ হত্তিন্‌ প্রভৃতি আখ্যাতদ্ছ নহে) । . 





> কমার আতিিকানাতি cafe সস 





১.৩.১.৫ 4 s প্রথম অধ্যায় ১১৯ 


fon wh বাক্যারশ্ডে বাবহৃত হইসে, ইহার কোনও অর্থ নাই - গার্গ্যের মতে টি 


আখধ্যাতঙ্গ নামের apa বলিতেছেন | গার্গ্য মনে করেন, নামসমৃহ তিন শ্রেণীতে বিভক্ত 
হইতে পারে__ প্রত্যক্ষক্রিয়, প্রকল্াক্রি় এবং অবিঞমানক্রিত। প্রত্যকষক্িয় নামসমূহে ক্রিয়া! * 
থাড সাক্ষাৎ ভাবে উপলব্ধি করা যান, “খা-_-হারক, পাচক, কর্তা ইত্যাদি ; প্রকল্াক্রিয় 
নামসমূহে ক্রিয়া বা ধাতু সাক্ষাৎ ভাবে উপলঙ্তি কর খায় না বটে, কিন্ত কল্পন৷ বা 
অনুমান করা যাহ, Reon অশ্ব পুরুষ ইত্যাদি; অবিস্ধমানক্রিয় লামসমূহে কোন ক্রিয়া 
বা ধাতুর সাক্ষাৎ উপলব্ধি করা দূরে থাকুক, NENTS করা যায় না, বগা ডিখ 
ভবিখ অরবিন্দ ইত্যাদি। প্রত্াক্ষক্রিয নামসমূহই আখ্যাতজ বা খাতুজ বলিয়া প্রসিদ্ধ 
এবং তাহাদেরই বর্ণনা করিতেছেন, ‘তদ যত্র স্বরসংস্কারৌ-ইত্যাদির দ্বার! ॥ যে সকল 
নামের উদ্াত্তাদি স্বর ও সংস্কার (প্রকৃতি প্রতায়াদির ছারা সংস্করণ বা সাধন) 
ব্যকরণশাস্ন্মত * এবং সেই স্বর ও সংস্কার যে সকল নামে প্রাদেশিক গুণ বা ধাতুর * 
সহিত সমন্বিত অর্থাৎ যে সকল নামের স্বর ও সংস্কার হইতেই পরিষ্কার ভাবে ধাতুর 
উপলব্ধি হয়, সেই সকল নামই SSN নাম, তাহাদের আখ্যাতজত্ব সম্বন্ধে কাহারও 
বিরোধ নাই ;* কিন্ত wate নাম যাহাতে ধাতুর উপলক্ধি সাক্ষাৎ ভাবে হয়না, MEAT 
করিয়া নিতে হয়, তাহার। MITES নাম নহে, যেমন_গো অশ্ব পুক্ষ হত্তিন্‌ প্রভৃতি; * 
ইহাই হইল wade দুর্গাগাধ্কুত এক প্রকার ব্যাখ্যা। এইস্থলে ear এই যে, নি * 
পুনঃ'_এই কথাটীর অধ্যাহার করিয়া এই ' vot করা হইয়াছে, কাজেই এই ব্যাখ্যা! 
নিদ্দোষ নহে! ইহা লক্ষ্য কৰিয়াই cate হয দুর্গাচাধ্য সার প্রকার ব্যাখ্যার অবতারণ। 
করিয়াছেন। তিনি বলেন 'তদ্‌ যত্র-*"-"হস্তীতি' এই স্ুত্রটীকে ছইটা বিভিন্ন বাকোও 
বিভক্ত করা যাইতে পারে__'তদ্‌ TE Ie এই te একটী বাক্য এবং ইহাই 
আখ্যাতঙ্গ নামের লক্ষণ, 'সংবিজ্ঞাতানি......পুষে হন্তীতি' আর একটী বাকা,” যে সমস্ত 
নাম স্মাথ্যাতজ নহে তাহাদের কথ! এই বাক্যে বলা হইয়াছে। প্রথম বাকাটীর অর্থ হইবে 

















৯ om wee দিতি বাক্যোপস্সালে। ক্ষ দাঃ) | 

২। ৰরক্চোধাক্াদিঃ সংস্কারশ্ড রকব্িপ্রতারাদিতিঃ- দঃ ( পরতিগ্রতাগ্াফিত eat পাঠও আছে।। 
Accent and ferenation—Maxmdller. 1 আম বর্পের অশুবাৰ ETT | 
= =| সম সমর্থতা নামোপপত্তিকচাতে। সঙ্গতার্দো। আকষণশান্বিহিতঙ্োপপত্ reife 
লক্গপাবিপ্রতিগন্তা স্বরোহৰস্থিত এবং সংস্বাৱোহপি (ছয় )। x 

৪ প্রনিশ্যতে অনয়েতি প্রদেশ: ক্রিয়া অনেশাখ্যাগ| fests পাকে! ধাতুঃ ন গুণ ই 








ধাতুকপেগাৰিতাৰহ্গত খরসংগারে ster sere CCE] ০ 
«। তেৰু তানদবিপ্রতিপস্িরেবাুকমাপ্যাতঙ্ানি ভানীতি ( হঃ ্মাখযাভগেনৈযাং atte Rafonfatrart 
(সং সাঃ) । ছু 


*। এতে rere কি নসাঙ্পলতান্ে( ছঃ)। 





© 

১২০ fee টং [১০১৬ 
4am যেদু নামন্ধ স্বরসংস্কারৌ সমখৌ” প্রাদেশিকেন গুণেনাস্থিতৌ ster তানি আখ্যাতজ্জানি 
নাষানি' » ( যে সকল নামে স্বর ও সংস্কার ব্যাকরণশাস্্রাহছগত এবং giga সহিত সমহিত 
তাহারা! আখ্যা নাম); 'আখ্যাতজ’ শব্দ ‘যৌগিক’ শব্দের সমানার্থক। দ্বিতীয় 
বাঙাটাতে ‘সংবিজ্ঞাত’ শব্দ চি শব্দের সমানার্থক; যে শব্দে ক্রিয়ার বোধ হয় না, যাহার 
ৰ্বাৎপত্তি নাই, যাহাতে বন্তৰ্মীত্রের বোধ হয় তাহা কটি শব্দ ।* এই বাকাটীর অর্থ হইবে 
“তানি সংবিজ্ঞাতানি নামানি যানি এতদ্‌ বিলক্ষণানি যথা cates: পূরুষো হপ্ডীতি' ( আর, 
সেই সমস্ত নাম কড়ি নাম যাহারা পূর্বোক্ত লক্ষণের EES নহে, Yom অশ্ব পুরুষ 
হস্তিন্‌ ইত্যাদি )। স্বন্দস্থানী সম্পূর্ণ স্থত্টীকে একটা বাক্য মনে করিলেও তাহার ব্যাখা। 
প্রথমোক্ত বাখ্যা হইতে ভিন্নরকমের | তাহার মতে Cremeans ( স্বর ও সংস্কার ) ইহার 
Wiel স্বরসংস্কারযুক্ত শব্দ বা নামের বোধ হইতেছে, “প্রাদেশিক গুণ’ ইহার অথ ‘ক্রিয়া' এবং 
“সম” ইহার অথ” ক্রিয়ার অভিধানে বা প্রকাশে সামথ্যযুক্ত ।* তিনি সম্পূর্ণ বাক)টার 
তাৎপৰ্য্য এইরূপে বর্ণনা করেন__যখন শব্দ ( সাম ) ক্রিয়ার অভিধানে বা প্রকাশে সমথ। আর 
সেই ক্রিয়া যখন সেই শব্দের ( নামের ) অর্থে বিদ্ধমান থাকে, তখনই শব্দ বা নামকে আখ্যাতজ্জ 
ঝলিয়| নিৰ্দেশ কর। বায__যেমন, পাচক পাঠক প্রভৃতি শব্দ; আর যে সকল শব্দ এই 
লক্ষণের বহিতূতি তাহারা আখ্যা নহে--যেমন, গো অশ্ব ইত্যাদি। * 


এই সকল ব্যখ্যা হইতে গার্গ্যের মতের স্থূল তাৎপধ্য এই ভাবে বর্ণনা কর! যায়_থে নাম 
উচ্চারিত হওয়া মাত্রই যে ধাতু হইতে তাহ! নিষ্পন্ন হইয়াছে তাহার সাক্ষাৎ উপলব্ধি হয়, 
থে নামে স্বীঘ অথ € ধাতুর অর্থ ওডপ্রোত ভাবে সাল্লিষ্ট থাকে তাহাই আহ্যাতজ বা 
যৌগিক নাম; আর থে নামে সাক্ষাৎ ভাবে ধাতুর উপলব্ধি হয় না, অঙ্থসন্ধান করিয়া নিশ্চয় 
করিতে ey, খে নামের অর্থ ধাতুর ede সহিত সম্পূর্ণ সমঞ্চস নহে, সেই নাম আধ্যাতজ নাম 
নহে, af নাম। 


অন্মুবাদ__যে সকল নামে স্বর এবং সংস্কার (প্রক্লৃতি পৃত্যয়াদির দ্বারা সাধন) Brow 
অর্থাৎ বাকরণশাঙ্্া্ধাসী এবং প্রাদেশিক গুণ বা ধাতুর সহিত সমন্বিত তাহারা আপ্যাতজ 
বলি সথপরিজঞাত, fea matey নাম, যখা_-গো। অশ্ব পুরুষ হণ্ডিন প্রভৃতি আখ্যাতক্গ 
নাম নহে। B . 
Be . 
১। পয গুণকৃতনিততি প্রতীন ইতি বাকাশেষ:। জঃ । 
২ সৰ্যুজ্জাতগ্‌দসিতীহ শানে জিতে সংজ্ঞা---".নিবতাচাং কিবা 
= ন জাত গবানীন্াংবুৎপ্জল্ষপ্তি। হু) । 
fe রস ota তুপেতঃ শে কে রা্গারোচত: “শক করিল ইজ 
শাদেশিকো er: fares | * 
" eyes Feige “oes ft আভল foe atten 





সাত ্তিনিদদেশক' 








i 5 
১.৩.১.৬ ] প্রথম অধ্যায় ১২৯ 


অথ চেৎ সব্দাগ্যাখ্যাতজানি নামানি স্থ্য রঃ কশ্চ তৎ SH কুর্ঘ্যাৎ রর 


AAS তৎ AM তথাচক্ষীরন্‌; যঃ SOA AS স 
fe বচনীয়ঃ স্যাদ্‌, যৎ কিঞ্িতুন্দ্যান্রণং তৎ ॥ ৬॥ 


অথ (আর ) চেৎ ( যদি ) math ( সমস্ত ) নামানি ( নম ) আখ্যাতজানি ( আখ্যাত 
অর্থাৎ ধাতু হইতে mag) হ্থাঃ (হয়) যঃ কস্ট (যেকোন প্রাণী বা জবা ) তৎ কৰ্ম্ম 
(কোনও বিশেষ ক্রিয়া বা একই ate) কুর্ঘ্যাৎ ( করে ) সৰ্বং তৎ AT (সেই সমস্ত প্রাণী বা 
অব্যকে ) তথ! (সেই ভাবেই অর্থাৎ একই নামে ) আচক্ষীরন্‌ ( লোকের অভিহিত করা 
উচিত) যঃ কশ্চন ( যে কেহ) AAMAS (পথ ব্যাপ্ত করে অর্থাৎ পথে গতায়াত 
করে বা পথে ধাবমান হয) সঃ ( সেই ) wat (অশ্ব বলিব! ) বচনীয়: TIS ( কথিত হইতে 
পাবে), যং কিঞ্চিৎ ( যাহ! কিছু) waits ( হিংসা করে ) তৎ (তাহাই ) eae (তৃণ বলিয়া) 
[ বচনীয়ং ats ] (কথিত হইতে পারে )। 

‘সমন্ত নামই আখ্যাতজ+ ইহা স্বীকার করিলে কি কি দোষের সন্তাবন! হয় তাহা প্রদর্শন 
করিতেছেন। প্রথম দো এই হয় যে, একই ক্রিয়ার সম্পাদক সকলকেই সেই ক্রিয়াবাচী 
ধাতু হইতে নিপন শব্দ নির্কিপেষে বুঝাইতে পারে। যে কোন প্রাণী পথ ব্যাণ্ড করুক 
(পথে notes করুক বা ধাবমান হউক ) Sates করা’ অর্থের বাচক অশ্‌ ধাতু হইতে » 
কর্তৃবাচো fava Car শব্দ (LE উ ১৭৯) সেই সকল প্রানীরই বাচক হইবে না 
কেন তাহার কোন কারণ খাকে না। মস্ত গো অশ্ব উন্ট প্রভৃতি সকল প্রাণীই পথ 
বাগ করে (পথে গতাঘাত করে, পথে ধাবমান হয়)। সকল নামই 'াখ্যাত (ক্রিয়া বা 
ধাতু ) হইতে fata অর্থাৎ সকল নামই কোন না কোন ক্রিয়ার সহিত সদ্বন্ধবিশিল্, 
সকল নামের পশ্চাতেই কোন ন! কোন ক্রিয়া আছে, ক্রিয়ার সহিত ew আছে বলিয়াই 
নামের নাম, ইহ! স্বীকার করিলে একই ক্রিয়ার সহিত awe AA vee গে! অশ্ব BE 
প্রভৃতি সকলকেই অশ্ব শব্দের ছার! অভিহিত করা সম্ভব হইয়। পড়ে কারণ, অশ্‌ ধাতুর অর্থ 
যে “ব্যাপ্ত করা? তাহাত বিশেষে গে। অশ্ব প্রভৃতি সকলের মধ্যেই সমভাবে বর্তমান। এইরূপ 
otha বা হিঃসার্থক তৃদ্‌ ধাতু হইতে নিপন তৃণ শব্দ ( তৃদ্‌+রু ) ” হিংলাকুুরী বিষ শত প্রভৃতি 
সকল way বুঝাইতেই প্রযুক্ত হইতে পারে, কারণ হিংসার ক্রিয়া বিষ পত্র প্রভৃতি সকল 
বোর মধোই সমভাবে বর্তঘান। স্থত্রে যঃ ae = যৎ কিঞ্চিৎ ( যাহা কিছু) “তৎ সব 
ইহার সহিত areas আছে বলিয়া। AE শব্দের অর্থ “প্রাণী বা ‘অব্য । তৎ কৰ্ম্ম= সেই 
ক্রি অর্থাৎ তুলা ক্রি বা একই কাঙ্ছ। তথ৷=সেই ভাবে অর্থাৎ একই নামে I? 








১) ভণানিস্বত্রকাৱের সতে ‘তৃহহ্‌ ধাতু হইতে “ET শব্দ নিশা (উ ৬৮৬ )। 
২1 ৰঃ কশ্চ বাত্যযেনাত্র পুংলিঙগ্বদ-যংকিকিৎ (FED 1, - 
or তথা তেনৈবৈকেন নামা CR) 
16-1815 B. 





১২২ [ ১.৩.১.৭ 

রি” অনুবাদ--নার বদি সমস্ত নাম TSS হয় তাহ! হইলে যে কোন প্রাণী বা জবা 

কোনও বিশেষ ক্রিয়া সম্পাদন করে সেই সমস্ত প্রাণী বা ভ্রব্যকেঞএকই নামে অভিহিত 

রঃ 2 উচিত-__যে কেহ পথ ব্যাপ্ত বরে, সেই অশ্ব বলিয়া কথিত হইতে পারে, যাহ! কিছু হিংস্! 
a, তাহাই তৃণ aia কথিত হইতে পারে । 


অথাপি চে Serine নামানি স্থ্যধাবন্তিাবৈঃ 
সংশ্রযুজ্যেত তাবস্ত্যো নামধেয়প্রতিলস্তঃ wre তত্রৈবং 
স্্ণা দরশয়! বা সপ্রনী চ স্তাৎ ॥ ৭৪. 


অথাপি ( আর ) cos ( যদি) সর্ধাণি (সকল) নামানি (নাম) আখ্যাতজানি 
(stares) হাঃ Cen), [ নামানি ] (নাম) যাবন্ধিঃ (হতগুলি ) ভাবৈঃ (ক্রিয়ার 
সহিত) সংগ্রযুজোত ( সংযুক্ত a) সমস্ধবিশিষ্ট হয়) crag: ( ততগুলি ক্রিয়া হইতে) 
নামধেয়প্রতিলন্ত: ( সংজাপ্রাপ্ি ) ais (হইতে পারে ); তত্র এবং [ সতি ] (যদি tate 
হয় তাহা হইলে) ati ( গৃহস্তন্ত ব! খুঁটি) wane বা স্বনী চ ats ( দরশয় ও হইতে পারে 
এবং সঞ্জনীও হইতে পারে )। 


+ 'সমন্ত নাম আশ্যাতজ্জ, ইহ! স্বীকার করিলে দ্বিতী্গ দোষ এই হয় যে, বিভিন্ন ক্রিয়ার 
সহিত mort যে কোনও নামকে wae ক্রি! হইতে mare বিভিন্ন শব্দের বার! অভিহিত 
করা সম্ভব হইয়া পড়ে । ET ( স্থা+ ন, উ ২৯৫ ) শব্দের অর্থ যাহা স্থির ভাবে অবস্থান 
করে অর্থাৎ গৃহস্তম্ভ বা খুটি ; 'দরশয়' ( দর + Atm, স্বীলিঙ্গে সা ) শব্দের অর্থ 'থাহা দরে 

(m6) শঙ্ছন করে অর্থাৎ অবস্থান করে’; AY (ett, আবীলিজে ঈ ) শব্দের 
অর্থ ‘যাহাংত কোনও বস্ত সংলগ্ন খাকে'। ET পদাৰ্থ স্থা ক্রিয়ার সহিত যেরূপ সংসষ্ট, 
দর পূর্বক লী ক্রিঘার এবং সঞ্জ, ক্রিয়ার সহিত ও সেইকপ সং্্_প্ুণ (খুটি) দরে গর্ভে 
অবস্থান করে (গর্ভ করিয়া খুঁটি পোতা হয় ) এবং খুঁটির উপর. বংশ বা ঘরের পাড় সংলগ্ন 
থাকে; নামমাত্রেরই স্াখ্যাতজত্ধ স্বীকার করিলে অখাৎ ক্রিয়ার সহিত সম্বন্ধবশতঃই নামের 
উৎপত্তি, ইহা মানিগ,লইলে WA? শব্দের ছারা যে অথ” প্রকাশ কর বায় eet এবং 
সজনী" > শব্দের ছারা ও ঠিক লেই ক প্রকাশ কর। যায়, ইহা স্বীকার করিতে হয়। ব্যবহারে 
কিন্তু তাহা দেখা teat | ewe) “বা সঞ্জনী' এইস্থলে “বা সচনী' (বা appa) ate 
পাঠ করেন। "ক্াসচনী? sews অর্থ হইতে পারে “যাহাতে কোনও বন্ধ য। বংশ (ঘরের পাড়) 
প্রভৃতি সমাগুত ET ।* দা err) 'আসঙ্নী’ পাঠ 








> wer লে বাৰিত মাতি বলা (ক বাং) সঙ্গে wen হুল ই সাদ (| 
a সা tenes event দি নানী! 





১.৩.১.৭) 5 * প্রথম অধ্যায় ১২৩ 
অপপাঠ বলিয়। মনে করেন। “প্রতিলন্থা শব্দের anf বা লাভ । “দরশয়। বা সঞ্নী, _ 
এইস্থলে বা ew | - 

অনুবাদ আর হদি সকল নাম আব্যাতঙ্গ হর তাহ! হইলে যতগুলি ক্রিয়ার সহিত - 
কোনও : নাম mee থাকে ততগুলি ক্রিযী হইতে সেই নামের সংজ্ঞাপ্রাপি হইতে পারে; 
যদি এইন্ধপই হয় তাহ! হইলে Bt wane হইতে পারে, সহনীপ হইতে পারে। 


॥ প্রথম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





fess পক্রিচেছদ 


© অথাপি য এযাং স্তায়বৎকাশ্দনামিকঃ সংস্কারে! বধ চাপি প্রতীতার্ানি 
স্থ্যস্তথৈনান্যাচক্ষীরন্‌ , প্ররুষং পুরিশয় ইত্যাচক্ষীরন্‌ , ASSIA, 
তর্দদনমিতি তৃণম্‌ ॥ > ॥ 


অথাপি (আর ) এবাং ( নামসমূহের ) (ate!) স্যায়বংকান্মনামিকঃ ( ন্তায়বান্‌ অর্থাৎ 
ব্যাকরণসন্মত এবং কাণ্মনামিক atts ক্রিগাঙ্গনিত নামত্ব বা সংজ্ঞাত্বের বোধক ) সংস্কার: 
(সাধন ) [ তেন] (তাহার দ্বার) চ (এবং) যথা ( যেরূপে ) প্রতীতার্থানি (ম্পষ্টাথ 
সমগ্নিত ) স্থাঃ ( হইতে পারে ) তথা ( সেইন্ধপে ) এনানি ( নাষসমূহকে ) আচক্ষীরন্‌ ( অভিহিত 
কর! উচিত ); hen ( পুরুষকে ) পুরিশয়ঃ ইতি ( ‘afew এই নামে ) আতঙ্ষীরন্‌ ( অভিহিত 
কর! উচিত), অশ্বম্‌ ( অশ্বকে ) অষ্ট ইতি ( ‘অষ্ট এই নামে), তৃণং ( তৃণকে ) তদ্দনমূ 
(ema এই নামে ) [ আচক্ষীরন্‌ ] (অভিহিত করা উচিত )। 
সমস্ত নাম আখ্যাতন্দ, ইহা স্বীকার করিলে তৃতীয় আপত্তি এই হয় যে, নামসমূহের থাহা 
ব্যাকরপলঙ্গত এবং ক্রিয়াজনিত সংজ্ঞাত্থবোধক সংস্কার ( সাধন ) অর্থাৎ নামসমূহ যে ক্রিয়া 
+ হইতে জন্মিয়াছে এবং ত্িবন্ধনই যে তাহদের সংজ্ঞাত্ব বা নামত, তদ্স্সারে এবং যাগাতে 
নামপমুহের অর্থ স্পষ্ট প্রতীত হয় Senta তাহাদিগকে অভিহিত কর! কর্তব্য হইঘ। পড়ে। 
পাচক পাঠক প্রভৃতি, শব্দের গঠন ব্যাকরণসঙ্গত এবং ক্রিয়াজনিত সংজ্ঞার বোধক অথাৎ 
এই সমস্ত শব্দের সাধন হ্বারাই বুঝা ate যে ইহারা ক্রিঘাজনিত সংজ্ঞা বা নাম--পাকক্রিয়া 
করে বলিয়া পাচক, পাঠক্রিয। বরে afte পাঠক, ইত্যাদি; * ইহাদের ave স্থস্পষ্ট, 
ইহারা যে পাকক্রিয়। পাঠক্রিয়া প্রভৃতির কর্তা তাহ! বুঝিতে বিলঙগ হয় না। আখাাতজ 
নামসমূহ পাচক পাঠক প্রভৃতি শব্দের se হইবে অথাৎ আখ্যাতজ নামসমূহের গঠন 
এইরূপ হওয়াই উচিত যাহা ব্যাকরণের ছার! সাধন কর! খায় ('ঘাহার সাধনে উণাদি স্তরের 
সাহাযা নিতে হয় al), যাহাতে নামসমূহের ক্রিনাজনিতত্ব অথাৎ নামসমূহ যে ক্রিয়। হইতে 
জন্মিয়াছে Stel প্রকট হয় এবং যাহাতে নামসমূহের মধ্যে যে ক্রিয়া্প অর্থ বিষ্রমান আছে 
তাহ! স্পষ্ট প্রহীত হয়। পুরুষ শব্দের অথ “যে দেহরূপ পুরে শয়ন বা অবস্থান FI 
পুরি হৃসৌ শেতে (qt লী+ড, পৃষোদরাদিত্বাৎ ); * পুরুষ শব্দের এই অথ” অর্থাৎ পুরে 
seam ক্রিয়ার কর্তৃত্ব স্পষ্ট প্রতীত হইতে পাবে af শব্দটা ‘afer (পুরি পুরে 





21 ৰ ইতি শ্রতেপ্ডেনেত্যখ্যাহাধযন (কঃ) ॥ 
২। কৰ্ণক লাম করলাম তংপুনঃ পাচকলাবকানি (হু) 
॥ পুন অগ্রগমনে +পুৰন্‌ ( উ ১৪) । * 





১.৩.২.২] . * প্রথম অধ্যায় ১২৫ 


শেতে ইতি পুরিশন়্:_অলুক্ সমাস ) হয় “পুরিশথা" শব্দে ক্রিয্াজজনিত নামত্বের যেরূপ বোধ 

হয় অর্থাৎ 'পুরিশহ' শব্দটী পুরে tama ক্রিয়া হইতেই সমুতপন্জ ইহ! যেরূপ প্রতীতির বিষয় 

হত, পুরুষ শব্দে RE হয় না। Rat ‘অষ্ট Cmte.) বলিলে অশন বা! ব্যাপন . 
oC ব্যাপ্তি) ক্রিয়ার কর্তৃত্ব যেরূপ বোধ হয়*অশ্ব বলিলে সেইকপ হয় ন! ; “তদ্দিন' ( ABE 
কর্তরি ) ঝলিলে হিংস/-ক্রিয়ার কর্তৃত্ব came বোধ হয়, তৃণ বস্তিলে সেইক্ূপ হয় না। কাজেই 
সমস্ত শব্দ বা নামই আখ্যাতঙ্গ ইহা স্বীকার করিলে তাহাদের আখ্যাতজত্ব যাহাতে হপরিশ্দট 
হয় অর্থাৎ তাহার। যে আখ্যাত বা ক্রিয়া হইতেই সগুৎপ্জ ইহা যাহাতে নিঃসংশরিতভাবে 
ব্যক্ত হব এইরূপ ভাবেই তাহাদিগকে গঠিত কর! উচিত-_পুকুষ শব্দের গঠন হওয়া উচিত 
ছিল পুরিশয়, অশ্ব শব্দের অষ্ট| এবং তৃণ শব্দর তদ্দন। লৌকিক এবং বৈদিক ব্যবহারে কিন্তু 
পুরুষ অশ্ব প্রভৃতি শব্দ ( যাহাদের আখ্যাতজত হুপ্রতীত নহে ) প্রসিদ্ধ, কাজেই সমস্ত শব্দই 

আখ্যাতজ্জ ইহা স্বীকার করিতে আপত্তি আছে। 
অনুবাদ-- আর নামসমুগ্ের যাহা ক্ষাযসঙ্গত ( ব্যাক্রণাহ্রমোদিত ) কার্মনামিক (ক্রিয়া 
জনিত সংজ্ঞাত্ববোধক ) ete (সাধন) তাহার দ্বারা এবং যাহাতে তাহারা স্পষ্টাথপমগ্থিত 
হইতে পারে সেইককূপেই তাহাদিগকে অভিহিত কর! উচিত; পক্ষকে “পুরিশয়' বলিয়া 
অভিহিত করা উচিত, অগ্বকে “অষ্ট' বলিয়া এবং তৃণকে “SHR” বলিয়া। 


অথাপি নিষ্পন্লেহভিবা।হারেহভিবিচারয়ন্থি প্রথাশুপৃথিবীত্যাহুঃ 
ক এনামপ্রথয়িয্যৎ কিমাধারশ্চেতি ॥ ২ ॥ 


[ শাকটাযনাদয়: ] ( শাকটাম্বন প্রভৃতি ) অখাপি ( আর ) নিছে (নিশা) অভিৰ্যাহারে 
( নামৰিষয়ে ) অভিবিচারয়ন্তি (বিশেষ ভাবে বিচার করিয়া থাকেন); atwats ( প্রথন 
বা বিস্তার-ক্রিয়ার সহিত স্বন্ধবশতঃ ) পৃথিবী ইতি ( ‘পৃথিবী’ এই নাম ) [ ভে] (তাহারা) 
আহঃ ( বলিয়া থাকেন ); কঃ (কে) এনাম্‌ (এই পৃথিবীকে ) অপ্রথরিশ্নাৎ ( প্রথিত a 
বিস্তৃত করিয়াছেন ? ) * কিমাধারশ্চ (এবং তাহা siete বা অবলম্বন কি ছিল?) ইতি 
(এই আপত্তি উত্থাপিত হইতে পাকে )। 

খাহারা লামের আখ্যাতঞ্জ্ববাদী তাহারা feria বা সিদ্ধ নামের eres বিচার করিয়া 
কেন অথাৎ যে সপ্ত বন্ধ দ্ৰচাবতঃই Feet, যাহাদের অর্থ অবিসংবানী, যাহাদের অপ 
ANCE কাহারও কোন সংশয় নাই, তাহারা কোন্‌ কোন্‌ ক্রিয়ার সহিত সম্বন্ধবিশিষ্ট হইয়া 
qa নাম লাভ করিয়াছে তাহা স্থির করিবার জন্ধও তাহারা wee প্রদর্শন করেন। 





3 জোহা; প্রথনমকরিকৎ ( ছং ); wet বর্ণ এই- যি fe ইিতাবত:ই বিভমান ছিল না 
কে শ্রথিত করিয়াছেন? wine ets এব পৃথিবী নাভবিকষৎ, ততঃ ক এনাম ৷ পূৰণ ৰাকাটার 
অধ্যাহারের ছার! বৃ বিধির ভপপত্তি কীরিতে et . 











১২৬ 





. Lt = 
ইহা কিন্তু নিরর্থক; কারণ বিচারের প্রবর্তন হা উচিত প্রয়োগের fats লইয়। *_-যাহা 
fas নহে তাহ! কি নামে অভিহিত হইতে পারে, পাকক্রিছ্থার সহিত যাহার eens 
. তাহাকে পাচক নামে অভিহিত করা যাইবে কিনা, তাহ! নির্ণয় করিবার “তিছ্দেশ্যে। যে সমস্ত 
বস্তু, পিদ্ধ বা স্বভাবতঃ বিদ্ধমান, যাহাদের প্রশ্থোগ প্রচলিত, তাহার! কোন ক্রিয়ার সহিত 
সন্বন্ধবিশিষ্ট কিন। তাহার বিদ্ভারে ফল কি? পৃথিবী একটী সিদ্ধ az অর্থাৎ পুখিবী 
স্বভাবত:ই বিদ্যমান, পৃথিবী শব্দের অর্থ” প্রচলিত, পৃথিবী শব্দের প্রস্থোগে কাহারও কোন 
সন্দেহ উপস্থিত হয় না; তখাপি নামের আখ্যাতঞ্ত্ববাৰিগণ ‘পৃথিবী’ এই নামের aca 
ক্রিয়ার অঙ্গনদ্ধান করেন অর্থাৎ কোন্‌ ক্রিয়ার সহিহ সদ্বন্ধনিবন্ধন পৃথিবীর পৃথিবীত্ব তাহ। 
নির্ণয় করিবার চেষ্ট। করেন। তাহার! বলেন__ 
*প্রথন’-ক্রিয়া হইতে ‘পৃথিবী’ শব্দের উৎপত্তি ( প্রথ + খিবন্‌ উ ১৪৮); পৃথিবী শব্দের 
অর্থ ‘যাহা প্রথিত হয়’ ( প্রথতে ইতি পূথিবী )। জিজ্ঞাস্য এই হইতে পারে যে, পৃথিবী 
স্থাবরজঞ্গমাত্মক লিজ্জীব পদার্থ, ইহ! নিজেকে face প্রথিত বা fage করিতে পারে না; 
যদি ইহ! স্বভাবতঃই বিদ্যমান ছিল al, যদি ইহা প্ৰথিতই হইয়া থাকে, তাহা হইলে প্রথন- 
ক্রিয়ার কর্তা কেহ sage থাকিবেন, তিনি কে? তিনি যদি পৃথিবীকে প্রথিত করিয়। 
থাকেন তাহা হইলে তিনি mask যে কালে পৃথিবী হয় নাই সেই কালেও বিদ্যমান ছিলেন) 
সমস্ত প্রাণীরই ত আধার বা আশ্রয় পৃথিবী, প্রথিত হইবার পূর্বের যদি পৃথিবীই ছিল না, তাহা 
হইলে তাহার আধার (আশ্রয় বা অবলম্বন) কি ছিল, অর্থাৎ তিনি কোথায় অবস্থিত 
ছিলেন * এই কারণে পৃথিবী প্রথনক্রিহার সহিত সঙ্বন্ধবিশিষ্ট এবং প্রথনক্রিযাবাচী ‘প্রথা 
ধাতু হইতেই পৃথিবী নামের উৎপত্তি ইহা স্বীকার করিবার Sate নাই।* সিদ্ধ বা 
স্বভাব বিদ্যমান পদার্থের নামের সহিত ক্রিয়ার কোন avy লাই, কাজেই ‘সংল নামই 
আখ্যাতক্* এই যে শাকটায়নের মত, Bel ares অভিব্যাহার শব্দের অথ” "নাম? 
(অভিব্যান্রিযতে ইতি__যাহা কথিত বা উচ্চারিত হয় ), fara শব্দের নর্থ সিদ্ধ বা স্বভাবতই 
বিস্তমান; নিষ্পন্সে অভিব্যাহারে -পিদ্ধ নাম বিষয়ে অথাৎ থে ane পদাখ স্বভাবতঃ বিদ্যমান 
তাহাদের নাম সম্বন্ধে । কিমাধারঃ- কঃ আধারো! যশ্য ( বহুব্রীহি )। 
অন্মুবাদ — arabe এবং তন্মতাবলস্থিগণ fara ব। fis নাম বিষয়ে বিশেষ ভাবে 
fasta করিয়া থাকেন; প্রথনবশতঃ পৃথিবী এই নাম হইরাছে, ইহা তাহারা বলেন |, 





১), বিচার শুযোগীন াত্াখতাৎ (a2 সবাহ )। 

২॥ ক বস পৃদ্ছামস্তান্‌ AN প্ৰভাবত এব পৃথিবী নাভবক্ৎ ততঃ ক এলামপৃথিবীং সতীদ্‌ অগ্রথযি্ং? 
const: অথনৰমকরিকদিত্যতিপ্ারঃ। suit কন্চিৰক। অপুৱিব্যাঃ wait প্রথনক্ঠা হাপগজোত ততোছপি চ 
ব্মিদমপরং roma কিনাৰারশ্চেতি ; সরবত হি প্রাণিজাততেছমেবাধার: পতি অথ পুন ধদেছমপ্রখিতানীতবা 
যোহস্তাঃ প্রথন্নিতা স Ferrera আনীৎ (ছঃ)। 

a sects eferer: sears চ সতি Gettces নামানীত্যেদবুকতন (52) | 





1 7, 

soa] 7 প্রথম UTE ১২৭ 

এইস্থলে আপত্তি এই যে, কে এই পৃথিবীকে প্রথিত করিয়াছেন 1 ভাহার আধার ( আশ্রয় বাঁ 

অবলম্বন ) কি ছিল te 

* _ অধানান্বিতেহখেহপ্রাদেশিকে শিকারে পদেভাঃ পদেতরাদ্ধান্‌ 
সংচক্কার শাকটায়নঃ, এতেঃ কারিতঞ্চ যকা রানিং চান্তকরণম্‌, 
অস্তেঃ SAY সকারাদিবঃ ॥ ৩ ॥ 


অথ (আর) অর্থে অনিতে ( শব্দ যখন অথের আঙ্থগামী হয় না) বিকারে অপ্রাদেশিকে 
(যখন খাতু at ক্রিছ। অর্থ প্রকাশক হয় না) শা কটায়নঃ ( শাকটায়ন ) towers (একাধিক 
miata পদ হইতে ) পদেতরান্ধান্‌ (আর এক পদের বা শব্দের ভাগসমূহ ) সণ্চন্কার (সাধন 
করিয়াছেন ) এতেঃ (‘2 খাছুর উত্তর ) কারিতঞ্চ যকারাদিঞ্চ অন্তকরণম্‌ ( শিচ প্রত্যয় যোগ 
করিয। যকারাদি শব্দ NTS যু ঘাহার আদিতে MICE এইক্স অন্থ্যান্ধ 'য’ শব্দ, অপ্তেঃ 
(‘spy ধাতুর উতর ) শুদ্ধৰু সকারাদিখ ( পিচপ্রতায় যোগ না করিয়া সকারাদি শব্দ RTS 
‘স্‌’ যাহার আদিতে আছে এইরূপ ‘সং’ শব্দ ) [ সংচন্ধার ] ( লাধন করিয়াছেন ) | 
যখন কোনও শব্দ অথের অস্থগামী নহে '-_ ধাতু ব। ক্রিয়ার দিক্‌ দিয়া যখন শব্দ ও অথের 
মধো armas নাই এবং ক্রি যখন শব্দের অথ প্রকাশ করে না কিংবা যখন শব্দটী কোনও 
flew (ধাতু ) হইতে নিপ নহে, * তখনই শাকটায়ন অন্তাক্স খাত পদ * হইতে সেই 
শব্দের বিভিন্ন ভাগপমুহের সাধন করিয়া তখ্োধা অখের কল্পনা করেন। CRATES এই 
sath ‘nay এই le যাহা ae শঙ্গটী দেখিযই তাহার সহিত কোনও ক্রিয়ার We 
অন্ছমান কর! যাহ Aly ‘সতঃ” এই শব্দটী কোন একটা ধাতু হইতেও নিষ্পন্ন নহে। সমস্ত 
শব্দই আখ্যাতঙ্গ ইহা শাকটাদনের মত, কাঙ্জেই এই শব্দটীরও স্াখ্যাতজত Steps সাধন 
করিছেই হইবে । তিনি শব্দটাকে প্রথমতঃ দুই ভাবে বিভক্ত করেন_-একভাগ ‘সৎ’ আর 
এক ভাগ “য। দিনত * ‘ই’ ধাতুর লটের ‘তি’ বিভক্তিতে “আহমতি' পদ হয়, এই ‘আয়রতি' 
পদ হইতে অস্থকরণ যকারাদি অথাৎ সত্যপব্দের শেষার্ধ 'য’ এই শব্দটীর উৎপত্তি সাধন 
করা হইছে; স্মার, শুদ্ধ BUTS See * অস্‌ ধাতুর উত্তর লট্রে ‘তি’ বিভক্ষিতে “অন্ডি' 


2) অবহিতেধর্থে wages শব্দেনাখে (a); অনন্ত ইতি wate করি অনহুগডৰভাখে, 
Prasat নামা দস, শঞ্েনাকতিখাতুমশকো হে Ear (| 

২। অপাৰেশিকে বিকারে - এগানে বিকার শব্দের অর্শ ত্রিয়|। ব হি fareel oe aK আহিগরাতে তদভিধায়কে। 
cl ধাতুঃ স তদভিধানং Faget: feds ন শক্ষোতি (হঃ)। বিকার ইতি ক্রিণাহ- ন্রাদেশিক্ণাঃ 
ক্িয়ার্াস্খেহসস্ধবন্ত।বমত্যরশঃ । বাঃ) | . 

৩। erat: আ্যাতপৰোঃ ( দক) | 

॥। কারিতান্তং পান্ত: জপ: কৃত্বা ( ছ:। এ ore 

*।- শদ্ধমেব কূপ: কৃত্বা ন কারিতান্তসিতা ( ছু) । ত ত 




















EX 
রি 


১২৮ নিরুক্ত ° [১.৩.২.৪ 


“পদ হয়, এই অস্তি পদ হইতে সত্যশবের SA ‘সৎ’ এই শব্দটার উৎপত্তি সাধন করা 
হইয়াছে। ‘সং’ ও 'য’ মিলিয়া “সত7” শব্দ হইয়াছে; ইহার *অ্থ_সম্ভমথমায়য়তি 
প্রত্যাহঘতি গমঘতীতি যাবৎ (যাহা fasta পদ্গুখকে প্রাপ্ত করায় অথাৎ যাহা হিজ্ঞমানু 
পদাথের বোধক )। 

বিভিন্ন পদসমূহ হইতে বা! বিভিন্ন ধাতুর হারা কোনও শব্দের বিভিন্ন অবযবসমূহের 
নিৰ্বাণ অন্য কোনও আচা করেন নাই এবং ইহা যে দোষাবহ তাহাতে সন্দেহ নাই। 
সমস্ত শব্দই SH ইহ! স্বীকার করাতেই শাকটাছনকে ঈদৃশ প্রণালী অবলম্বন করিতে 
হইয়াছে। ANG শব্দের আখ্যাতজ্জত্ব স্বীকার না করিলে কোনও দোষের উদ্ভব হয় লা__ 
ইহাই আচাথ্য গার্গ্য বলিতে চাহেন। ‘aces পদ্গেতরাগ্ধান্__বিভিন্ন আথ্যাতজ পদ 
হইতে আর এক পদের ( শব্দের ) ভাগ বৰ! অবদ্ধবসমূহ ; এখানে NEI পুংলিঙ্গে ব্যবহৃত 
হইয়াছে; কাজেই ইহা ভাগবাচী, সমাংশবাচী ace) কারিতঞ্চ যকারাদিঞ্চ অন্ধকরণম_ 
fro এবং যকারাদি RUNS; শুদ্ধঞ্চ সকারাদিঞ্চ ( আদিকরণম্‌ )-- শুদ্ধ অর্থাৎ ifaw এবং 
সকারাদি াদিকরণ বা প্রথমাদ্ধ। 


আনুব!দ-ন্দার শব্দ যখন অপের ETD নহে, শব্দ যখন কোনও নিদ্দিষ্ট ধাতু হইতে 
নিষ্পন্ন ace, শাকটায়ন একাধিক পদ হইতে আর এক পদের ( শব্দের ) ভাগসমূহ সাধন 
করেন [ যেমন সহা শব্দের ]; ‘ই' ধাতুর উত্তর শিচ প্রত্যয় যোগ করিয়া meres খকারাদি 
mem অথাৎ ‘য’ যাহার আদিতে আছে টঈদৃশ RTE 'ঘ' শব্দ এবং শুদ্ধ সব রাদি শব্দ অথাৎ 
পিচ প্রত্যয় যোগ না ক্রিয়া ‘স্‌’ যাহার আছিতে আছে ঈদৃশ ‘সৎ!’ শব্দ fats করিযাছেন। 


অথাপি aye ভাব ইত্যাহুরপরস্মাদ্‌ Slats পূর্ববন্ত প্রদেশে 
নোপপস্ধত ইতি তদেতগ্নোপপন্ধতে ॥ ৪ ॥ 


অধাপি (আর ) ভাবঃ (ক্রিয়া) সবপূর্কঃ (marys) ইতি ( ইহ!) আহঃ (কোন 
কোন আচাধ্য বলেন), অপরস্থাৎ ( অপরকালীন ক? যাহা পরে তইবে ঈদৃশ ) ভাবা, 
( ক্ৰিয়া হইতে ) opts ( পূৰ্ক্দের অথাৎ পূর্বেনাৎপন্জ সত্ব বা রবের ) প্রদেশঃ ( সংজ্ঞাপ্রাপ্থি ) > 
ন উপপদ্তে (যুক্তিযুক্ত হয় না), ইতি (ইহা শাকটাহনমতের আর এক দোষ); তৎ 
( কাজেই ) এতৎ ( শ্রাকটাছনের মত ) ন উপপস্ততে ( যুক্তিযুক্ত নহে )। . 

কোন কোন স্চাধ্য মনে করেন, ক্রিয়া জব্যপূর্বক অর্থাৎ পূর্বের অব্য পরে ক্রিয়া; 
কারণ, ক্রিযু! সাধিত ex meas ছারা! এবং wast ক্রিহার আশ্রয় ।* অপরকালীন বা 
পশ্চাদ্ভব অথাৎ fans ক্রিয়া হইতে setter জবোর সংজ্ঞাপ্রাপ্থি সম্ভব হয় না_অশ্ব 





> প্রবেশ: প্রেশন সংস্ঠা তিল: । দঃ) আ্ছেশোহভিহানং (খা) 
২৪ অব্যসচন্যস্বাৎ জ্যাকি সব দা) | 





I ও 
sexed + “প্রথম অধ্যায় ১২৯ 
জন্মলাভ করিবার পরেই অশ্বনামে আখ্যাত হয়, fee’ এই নাম ব্যাপন ক্রিয়ার উপর». 
নির্ভর করে ati? গ্দোর সিদ্ধান্ত এই যে, ক্রিয়ার সহিত নামের কোনও aww নাই, - 
ক্রিয়ানিরপেক্ষ সংজ্ঞা নিয়াই zg Bem are এবং অধের (নাম ও লামীর) সমব্ধ . 
নিত্য।* কাজেই সমস্ত নামই stares, গাকটানের এই মত যুক্তিযুক্ত নহে। tole 
পু্বপক্ষ এইস্থানেই পরিসমাপ্ত হইল । * . 

অনুবাদ-_-আর fan aise, ইহা কেহ কেহ বলেন। পশ্চাৎকালীন ক্রিয়া হইতে 
sieht ভ্রবোর সংজ্ঞাপ্রাপ্ধি যুক্তিযুক্ত নহে, ইহ! শাকটায্নমতের আর এক দোষ; কাজেই 
শাকটায়নের মত যুক্তিযুক্ত নহে। 


॥ fasta পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





Sy Serra ভাৰা পূর্ত arya পধেশোহতিবাৰং নোপপস্ধতে। এছ তি জাতদাজোৎৰোহন 
ets ন চ ote তক্তান্যাশনম্ি? অতো ন সৰবাশ্যাখ্যাতজানি নামানীতি (সঃ XE)! 

2.) শ্ৰেনাতিধানেৰ ক্রিক্নানিরপেক্েশান্তিলনবদ্ধেৰ অৰামূৎপ্তে frermece) ফিশক্ণ্খাৰিতি ( ছং) 1 

০। পারিলমাংো া্সপক্ষ ( হুঃ )। ‘ x 

3৪ : 


sor পৰ্রিচেছল 

: খথো হি নু বা'এতৎ ৷ ১ ॥ রর 

খা উ হি স্ন বৈ এতৎ ( যে ভাবে বুক্কিবহিন্ত হোতুসমৃহ উপস্ত্ত হইয়াছে সেই ভাবেই, 
তাহাদের খণ্ডন হইবে ) | 2 

fang নামই আখ্যাতঙ্গ' এই মতের বিরুদ্ধে গার্গ্যপক্ষীয়গণ তাহাদের যুক্তিসমূহ প্রদর্শন, 
করিয়াছেন। যাহার! শাকটায়নের মতাবলম্কী তাহার! এক্ষণে পূর্কদোক্ত যুক্তিসমূহের খণ্ডন 
করিতে Bare হইয়াছেন। 

যখে| = যথা+ উ ; ‘যথা’ শব্দের অর্থ ‘যে প্রকারে, 'উ+ শব্দ অবধারণার্থক ( ১/২।১।৪* )। 
হি" অস্থয়াৰ্থক (১1২)১।৪৭)। ‘সু’ হেতুনিৰ্দেশাৰ্থক ( ১৷২৷১৷১৯)। ‘বৈ’ যখাকথিত, 
পূৰ্বপক্ষের নির্দেশক ॥ সমস্ত স্টার অর্থ হইবে ‘যেন প্রকারেণ অস্থযিতং ( যুক্তিবিরুদধং ) 
হেতুজাতম্‌ Bex তেনৈব প্রকারেগ এতন্ধেতুজাতং সমীকরিগ্লামঃ' ( যে ভাবে অস্থয্িত বা 
যুক্তিবিরুদ্ধ cope Se হইয়াছে, সেই ভাবেই তাহাদের খণ্ডন করিব) মরথাতি 
এতম্্‌'-__দ্বদ্ধন্বামিধবৃত পাঠ এইরূপ । তাহার মতে, WK, উল্ইতি$ অন্য নিপাতগুলি 
(হি ছু আ) বাকাপুরণার্থক ; সম্পূর্ণ স্থটার অর্থ ‘যতাবদেতম্‌' এবং ইহার ae পরবর্তী 
স্থজের সহিত। 


ন্গুত্যাদ-_ক্ষে ভাবে rete ( অস্থয়াপ্রণোদ্িত অর্থাৎ যুক্তিবিকদ্ধ ) হেতুসমূহ উক্ত 
হইয়াছে, সেই ভাবেই তাহাদের খণ্ডন করিব । 

স্তদ্‌ যত্ৰ স্বরসংস্কারৌ সম প্রাদেশিকেন গুণেনাস্বিতে স্যাতাং 

wae প্রাদেশিক মিতেবং সত্যনুপালস্ত এফ ভবতি ॥ ২ ॥ 

SU যত্ৰ স্বর সংস্কারৌ .:...স্ডাতাং * ( যে সকল নামে স্বর “এবং সাধন ব্যাকরণশাস্ত্রবিহিত 
নিয়মের অস্থগানী এবং প্রাদেশিক গুণ বা ধাতুর সহিত সমন্বিত ) সর্কং [ তৎ ] প্রাদেশিকম্‌ 
(সেই সকল নাম প্রাদেশিক বা আধ্যাতজ ), ইতোবং সতি ( এইরূপ হইলে )* এমঃ ( ইহা) 
অঙ্জুপালস্তঃ ভবতি ( আমাদের তিরক্কারের অর্থাৎ আমাদের প্রতি দোষারোপ করিবার বিষয় 
হয় না) । রি টি 








১। আজে রক্ষানেণাসনরথা হেতৰ Bat cate প্ৰকাৱেণ প্রতারক তিব্র সমীকরিযানঃ ( ছু)? 
বলা stem whore ‘ase শব্দের” কোনও অর্থ করেন নাই। লিরুুবিনৃতিকার বলেন “sm (এছ) 
শুক লী করণানিন্ As পক্ষের বে খন করিবেন etek তিন “এতৎ শান 
করিতেছেন। a . 


2) ০০৫ sto, ০ 





Svoee ] * প্রথম অধ্যায় ১৩১ 

যে সকল নামে স্বর ও সাধন SE এবং প্রাদ্দেশিকগুণ বা ধাতুর afer 
সমন্বিত অর্থাৎ যে gan নাম হইতে পরিন্ধারভাবে কোনও ধাতুর উপলব্ধি হয় সেই সকল 
নামই আখ্যাতঙ্গ, ইহাই গার্গ্যের মত | শাকটাহনের মতাবলস্বিগণ বলেন, এই মত সত্য * 
বলি গ্রহণ করিলেও তাহারা তিরস্কারার্ট a দোষভাজন নহেন। কারণ, সকল শব্দই 
আখ্যাতজ হইলেও কোন কোন শব্দের মধ্যে যে ধাতুর সন্ধান পিষ্ট পাওয়! বায় না ভাহার 
জন্ত শব্দ দায়ী নহে, দামী মহুস্থোর বুদ্ধি এবং Pe) অন্ধ ব্যক্তি যে স্থাণু (স্তম্ভ ) দেখিতে 
পায় না তাহার জন্য স্থাণু নিশ্চয়ই দোষী নহে। একটা শব্দ দেখিয়া তাহার গঠন অর্থাৎ 
তাহা! কোন্‌ ধাতুর উত্তর কি প্রত্যয় করিয়া! fata হইয়াছে এবং তাহার স্বর কি ইহা যদি 
fate করিতে না পার তাহা হইলে দোষ কাহার-_-তোমার ন! শব্দের! সকল শব্দই 
আগ্যাতজ, কোন কোন শব্দের ধাতু স্পষ্ট প্রতীত হয়, কোন শব্দের স্পষ্ট প্রতীত হয় না। 
যে সকল শব্দের মধ্যে ধাতু স্পষ্ট প্রতীত হয় না, তাহারা আখ্যাতজ নহে এইরূপ মনে করিবার 
কোন কারণ নাই, তাহাদের নিম্পাদক ধাতু সন্ধান করিয়া fate করিতে হইবে, কোন কোন 
স্থলে বা! অঙ্গমান করিয়া নিতে হইবে, ইহাই শাকটায়নের মতাবস্বিগণ বলেন। 

আন্যুবাদ-_ঘে সকল নামে স্বর এবং সাধন ব্যাকরণশাস্ত্রসন্মত এবং প্রাদেশিক গুণ বা 
ধাতুর সহিত সমন্বিত, সেই সকল নাম প্রাদেশিক বা আখ্যাতজ ; aff এইরূপ হয়, তাহা 
হইলে ( আমাদের ) অস্ুপালন্ভ হয় অর্থাৎ তাহা হইলে আমাদিগকে তিরগ্কার করিবার বা দোষ 
দেওয়ার কিছু থাকে না। 


ACY এতদ্‌ যঃ কশ্চ তৎকৰ্শ্ম কুর্য্যাৎ সর্ববং Se Ag তথাচক্ষীরগ্লিতি | 
পশ্যামঃ সমানকৰ্শ্মনাং নামধেয়প্রতিলস্তমেকেষাং নৈকেযাম্‌, যথা তক্ষা 
পরিত্রাজজকো| জীবনো। ভূমিজ ইতি ॥ ৩॥ a 


যখ! B এতৎ ( যং পুনবেতহক্ষৎ_স্মার যে বলা হইয়াছে ) হ+-"***----*-“তখাটক্ষীরন্‌ 
ইতি, (af সমস্ত নাম সআধ্যাতঞ্জ হয় তাহা হইলে যে কোন প্রাণী বা জব্য কোনও বিশেষ 
ক্রিয়া সম্পাদন করে সেই সমস্ত প্রাণী বা বাকে একই নামে অভিহিত কর! উচিত) 
[ তত্র আঃ] (সেই rece বক্তব্য এই যে) সমানকৰ্ম্বণাং ( তুলাকৰ্শ্বকাযীদিগের ) একেবাং 
(কাহারও কাহারএ ) নামধ্য্েপ্রতিলন্তং ( কারয্যজনিতসংজ্ঞাপ্রান্ধি ) tere (দেখিতে পাই) 
ন একেষাৎ (কাহারও কাহারও দেখিতে পাই না); যদা ( যেমন )*-তক্ষা (সার ) 
পরিব্রাজক: ( সন্যাসী ) জীবনঃ ( ইক্ষুরস বা শাকবিশেষ ) তূমিজ: ( মঙ্গলগ্রহ বা বৃক্ষ) ইতি 
(ইত্যাদি শব্দ )। ও : 

সমস্ত শব্দ আখ্যাতজ ইহা Rata করিলে হে সমস্ত প্রাণী বাঁ অব্য একই ক্রিয়া সম্পাদন 





31 ৯৩১ zie) + 


ke 1 
চি , নিরুক্ত রর t ১.৩.৩.৪ 
শকরে তাহাদিগের সকলকেই এক arc অভিহিত করা কর্তবা, গার্গ্যপক্ষীয়গণ এই আপত্তি 
তুলিয়াছিলেন। ইহার উত্তরে শাকটামনপক্ষীযগণ বলিতেছেন_-এই*নিযম কোন কোনও 
স্থলে প্রযোজ্য হইলেও সর্বত্র প্রযোজ্য নহে। তক্ষা, পরিব্রাজক, জীবন, ছুমিজ প্রভৃতি শব্দ 
Ce আখ্যাতজ তাহাতে কাহারও সন্দেহ নাই; কারণ, এই সমস্ত শব্দ প্রতাক্ষক্রিয় অর্থাৎ 
ইহাদের মধ্যে যে তক্ষ, ব্রক্ষ, ভাব এবং জন্‌ ক্রিয়া বা ধাতু বিছ্যঘান রহিয়াছে তাহার স্পষ্ট 
উপলব্ধি হয় এবং তোমাদের মতে আখ্যাতজ শব্দের যাহা লক্ষণ (১২1৮৫) তাহা এই সমস্ত 
শব্দে আছে। কিন্তু তাহ! বলিয়া! থে কেহ9 তক্ষণ ক্রিয়া করে, যে কেহও eae: ভ্রমণ করে, 
যাহা কিছু বারা জীবন ধারণ করা যায় অথবা যে কেহও ভূমিতে জাত হয় তাহাদিগের 
সকলকেই কি যথাক্রমে তক্ষা পরিব্রাজক ভীবল (পুংলিঙ্গ ) ও ভূমিজ নামে অভিহিত করা 
যায়? কেন ঈদৃশ ব্সভিধান সম্ভব নহে এবং কেন 'তক্ষা' বলিলে তক্ষণকারী কতকগুলি 
বিশেষ লোককেই বুঝাইবে, 'প্িত্রা্জক' বলিলে কতকগুলি পক্িত্রজনকারী অর্থাৎ সঙ্গাসীকে 
বুঝাইবে, ‘জীবন’ (পুংলিঙ্গে ) বলিলে কোনও বিশেষ জীবনধারণের জব্য অর্থাৎ ইক্ুরল 
বা শাকবিশেষকে বুঝাইবে এবং ‘তূমিজ' বলিলে পৃৰিবীজাত গ্রহবিশেষ ( মঙ্গলগ্রহ ) বা 
gears অব্য বিশেষকে (gece) বুঝাইবে, ইহার কারণ আমরা বলিতে পারি না» 
তোমরাও বলিতে পারিবে ari আমরা বলি ইহা পোষাবহ নহে। সমস্ত শব্দ আখ্যাতজ 
হইলেও একই ক্রিয়ার সম্পাদক সমস্ত প্রাণী বা অব্য যে একই নামে অভিহিত হয় না, ইহার 
জন্য দায়ী ব। তিরস্ধারার্হ কোন মাঙ্যবিশেষ নহে, ইহার জন্য দায়ী বা তির্ধারার্ করিতে 
হইলে শব্দগতি বা, শব্দনিয়মকে অখব| লোকনিয়মকেই করিতে হয়। ব্যাপার এই যে 
নামের উৎপত্তি হয় ক্রিয়ার আতিশয্য অবলস্থনে। যে কেহ তক্ষণ ক্রিয়া ঝরুক তাহার 
নামই খে তক্ষা হইবে তাহা নহে, কিন্ত যাহাতে owe ক্রিয়ার আতিশয্য আছে তাহার নামই 
হইবে ক্ষ; যে কেহ পরিব্রজন করুক তাহার নামই ঘে পরিব্রাজক হইবে তাহ! নহে, কিন্ত 
যাহাতে পরিত্রজজন ক্রিয়ার স্াতিশয্য আছে তাহার নামই হইবে পরিব্রাজক | 
জনুবাদ-আর যে বলা হইয়াছে, বগি সমস্ত নাম খ্যাত হয় তাহা হইলে থে কোন 
প্রাণী বা অব্য কোনও বিশেষ ক্রিয়া সম্পাদন করে সেই সমস্ত প্রাণী ব! Te একই নামে 
অভিহিত কর! উচ্লিত, সেই সম্বন্ধে বক্তব্য এই ঘে, তুলাকৰ্ম্বকারীদিগের stare কাহারও 
ক্রিয়াজনিত সংজ্ঞাপ্রাপ্তি দেখিতে পাই, কাহারও কাহার দেখিতে পাই না, যথা__তক্ষা 
পরিব্রাজক জীবন Site ইত্যাদির | 
এতেনৈবোত্তরঃ প্রত্যুক্তঃ ॥ ৪ ॥ 
এতেন এৰ (ইহার দ্বারাই) উত্তরঃ ( পরে যাহা বলা হইয়াছে তাহা অর্থাৎ বিভিন্ন ক্রিয়ার 

সহিত সংস্ষ্ট যে কোনও নামকে ততৎ ক্রিয়া হইতে sagt বিভিন্ন শব্দের দ্বার! অভিহিত 
করা সম্ভব হইয়া পড়ে এই যে আপত্তি) ” agree ( খণ্ডিত হইল )। 





. >। see 


or . *. প্ৰথম অধ্যায় ২৩৩ 


সত শব আখ্যা ইহা স্বীকার করিলে (তির fare সহিত সহ যে কোন 
নামকে was fer হইতে vase বিভিন্ন শব্দের দ্বারা অভিহিত করা! সম্ভব হইয়া পড়ে 
গার্গ্যপক্ষীয়গণের এই আর এক আপত্তি। পূর্ববর্তী স্তরে যাহা বলা হইয়াছে তাহার ঘারোই . 
*এই আপত্তির খণ্ডন হইল । সমস্ত শর্দের আখ্যাতজ্জত্ব স্বীকার করিলেও কেন যে কণা” 
শব্দের অর্থ দরশয় বা সঞ্জনী শব্দের দ্বারা অভিহিত হইতে পারে না, কেন যে তক্ষা এবং 
পরিব্রাজক তক্ষণ এবং পরিত্রজন ক্রিঘার, sre sate ক্রিয়ার সহিত সংসর্গবিশিষ্ট হইলেও 
তাহাদের নাম তক্ষা এবং পরিত্রাজকই হয়, তাহার কারণ অনবগত ; ইহার we দায়ী বা 
feastaré লোকবিশেষ নহে, ইহার জন্য দায়ী বা তিরক্কারার্হ করিতে হইলে শব্দগতি বা 
শব্মনিয়মকে অথব। লোকনিয়মকেই করিতে হয়। পূর্বস্থত্রে বলা হইয়াছে ক্রিয়ার আতিশয্য 
অবলম্বনে নামের উৎপত্তি হয়। অনেক ক্রিয়ার সহিত awe থাকিলেও নামের উৎপত্তি হয় 
যেকোনও ক্রিয়া অবলস্বনে--ইহাও কজন! করা যাইতে পারে। * 

অন্মুবাদ_-ইহার দ্বারাই পরে যাহা বল! হইয়াছে তাহা খণ্ডিত হইল । 


যথো| এতদ্‌ যথা চাপি প্রতীতার্থানি স্থ্যস্তথৈনান্যাচক্ষীরল্লিতি। সন্তযল্পপ্রয়োগাঃ 
কৃতোহপ্যৈকপদিক! যখ। ব্রততিরর্মুন! জাট্য আট্‌ণারো জাগরূকে! দধিহোমীতি ren 


যথা উ এতৎ (আর যে বলা হইয়াছে ) যথা চালি প্রতীতার্থানি.........' আচন্দীরন্‌ ইতি * 
( নামসমূহ যাহাতে স্পষ্টা্থসম্বিত হইতে পারে সেইভাবেই তাহাদিগকে গঠন করা উচিত) 
[ তত্র ক্রমঃ ] (সেই mew বক্তবা এই যে )--অল্পপ্রয়োগাঃ ( বিরলপ্রয়োগ ) একপগিকা: 
( একপদপ্রকরণে * পঠিত ) [ প্রতীতার্খকাঃ ] কৃত: অপি (mie কং প্রত্যন্ত শব্দ ও) 
afte ( আছে ), যথা (যেরূপ) ব্রততিঃ (লতা) waar ( অগ্নি বা অতিথি) জাট্যঃ 
( জটা যুক্ত ) আট্ণার; (amg) জাগরূকঃ ( জাগরণলীল ) দর্বাহোমী (দর্বা অর্থাৎ কাঠের 
হাতার দ্বারা যে হোম করে ) ইতি (ইত্যাদি )। 

শব্দসমূহ আখ্যাতজ হইলে তাহাদের গঠন এইভাবেই করা উচিত যাহাতে তাহাদের 
meer যে ক্রিয়া বিশ্যমান আছে তাহার স্পষ্ট উপলক্ধি হয় এবং যাহাতে তাহারা স্পষ্টার্থ সমন্বিত 
Rete গাৰ্গযপক্ষীয়গণের অন্ততম জ্াপত্তি | ইহার উত্তরে বক্তব্য এই যে, শব্দ কাহারও 





১ আ্ৰভাৰতো হি শব্দানাং ক্ৰিযাজয্বেহলি সতি কাকিষে কিক্যাস্গীবত্যাবহিতিরৰতীতি। অথবা 
কিগাতিশযকৃতো। fren ats) যো হি বৰতিশত্েন করোতি তন্তানেকক্রিয্বাবত্ধেইপি সতি তন্কেতুক এব 
২1 ১২৯ ‘A 

bd) দিকের বিতর বা লৈ কাণ্ডের নান Beier প্রকরণ। আঅনবগতসংক্কারাশ্চ নিগৰা water: 
nye চিন্তান্মে অন্বঙতোহন্তদ বিকেল উকপরিক: তাম Jere অহাদি cafe 
শ্াৎ (ছঃ)। ২. ৰ্‌ 2 


ry 


at 





* [১.৩.৩.৫ 


হারা গঠিত নহে, নি কতকগুলি শব্দ প্রতীতাথক্রিয় 
“এবং কতকশুলি শব্দ ofits অর্থাৎ কতকগুলি শব্দের রথ স্পষ্ট প্রীতীত হয়, তাহাদের 
" মধো ঘে ক্রিয়া বিদ্যমান আছে তাহার স্পষ্ট উপলব্ধি, হয়, কতকগুলি শব্দের তাহা হয় না। 
যে সকল শব্দের সর্থ স্পষ্ট প্রীত হয় না, যাহাদের মধ্য বিদ্ামান ক্রিয়ার স্পষ্ট উপলব্ধি হয় না,” 
সেই সকল শব্দের অর্থ স্পষ্ট ফিরিয়া বুঝাইয়! দেওয়া, সেই সকল শব্দের মধ্যে বিদ্যমান ক্রিয়া 
স্পষ্ট করিয়| প্রদর্শন করা-_ইহাই হইল শাস্ত্রের কাজ, ইহাতেই শাস্ত্রের tw) অবশ্বা 
নিরুক্ত শানে কপন্দিক প্রকরণে অর্থাৎ নৈগম কাণ্ডে wae বছ শব্দের উল্লেখ পাকিলেও 
Rass প্রতীতার্থক্রিচ শব্দের উল্লেখ আছে, যথা-_ত্রততি, দমূনস্‌, জাটা, আটণার, 
wines, দর্বীহোষিন্‌ ইত্যাদি; ইহাদের প্রয়োগ বেদাদি শাস্তে বিরল। 

ব্রততি শব্দ বু বা ‘তন্‌’ ধাতু হইতে," wy শব্দ ‘দম্‌’ ধাতু হইতে,* ‘জাট্য’ শব্দ ‘ap 
ধাতু হুইতে,* “আটণার' শব্দ “অষ্ট” ধাতু হইতে,' “জাগন্ধক* শব্দ “ছাগু” ধাতু হইতে * এবং 
“দৰীহোমিন্‌’ শব্দ দৰবীপূৰ্ক ‘হু’ ধাতু হইতে Fein | * 

‘ব্রততি' শব্দে ‘লতা’, “দমুনস্‌* শব্দে ‘অগ্নি’ বা ‘অতিথি’," attr শব্দে ‘obra’, 
“আটপণার' শব্দে ‘ভরমণশীল', ‘জাগরূক’ শব্দে 'জাগরণলীল” এবং ‘ছবীহোমিন্‌” শব্দে "রবী বা 
কাঠের হাতার দ্বারা হোম বুঝায় । এই সকল শব্দ নিরুক্কারের মতে প্রতীতার্থক 
(হ্থগম ) এবং প্রতীতক্রিয় হইলেও বাস্তবিকপক্ষে ইহার! প্রতীতার্থক এবং প্রতীতক্রিয় কিনা 
তাহা প্তিতগণ বিচার করিবেন। বিশেষ ate এই যে, নিকক্রকার এই সমস্ত শব্দই 
Rane প্রকরণে ( নৈগ্মকাণ্ডে ) উদ্িবিত আছে বলিয়া বলিলেও ব্রততি শব্দ এবং দমুলস্‌ 
শব্দ ব্যতিরেকে অন্য কোনও শব্দের উল্লেখ আমরা নৈগমকাণ্ডে দেখিতে পাই না। বোধ হয় 
teat ছুরগাচাধা ‘একপদিক' শব্দের ব্যাখ্যা করিষ্বাছেন 'একপদ প্রকরণান্তবরথিনন্ধপ্রাণঃঠ 
অর্থাৎ যাহার। একপদ প্রকরণের মধ্যে আছে এবং যাহারা তৎসদৃশ | 


আন্ুবাদ-_আর যে বলা হইয়াছে যাহাতে নামসমূহ স্পষ্টার্থসমন্বিত হইতে পারে সেই 








১৭ ৰা প্র-পূর্দাক তন্‌ ধাতু কিচ, ( ব্ৰততিৰবতপাক্চ তভনাচ্চ_নৈঃ কাচ ৯৫৯) ১ পর + তন্‌ ধাতু হইতে 
forma করিতে হইলে “ote স্থানে “ব' হইয়াছে বুক্ধিতে হইবে । ছুর্গাচাখা মতে ব্রী ধাতুর উত্তর তক্তিপরতাযগ করিয়া 
অতি শব্দ নিষ্পন্ । = 

2) CRB ( উ ৬২৪ ara: ey eee পৃৰোদরাকিতাৎ। fret দম ও মনস্‌ শব্দের 
এন দান্ত সনস্‌ শব্দের সনাসে “দনুনস্‌ শন্দের সাধন করিাছেন। নি: ৯1১0৮ 

oh mime (mes) +4081 

ey আটুপার = অট্‌ ( অমণে ) + শঠ ( কাজনিক উপানি )। 

*। জাগন্ক-জাগ্র + উক ৷ . 

at eters মিন । 

al দু Repirafofet (কং বাচ); fete 9005 এয়া তি ছার টাক অ । 





ক « 


3.004] * প্রথম ১৩৫. 


ভাবেই তাহাদিগকে বলা! (গঠন করা ) উচিত, সেই সম্বন্ধে বক্তব্য এই যে, একপদ ্রকরাণে 


পঠিত Panera, স্টার্ক ক্ংপ্রতযাস্ত শব্দও আছে; যখা_অতত্ি (লতা) দম্নস্‌ 


(অস্থি বা তিথি ), জাট্য ( জটাসমৰ্বিত ), 'আট্পার (sata), জাগরূক Coveney 
"দর্বীহোমিন্‌ ( যে দৰী ৰা কাঠের হাতার দ্বারা হোম করে ), ইত্যাদি । 


যখে। এতন্লিপ্পনেইভির্যাহারেহভিবিচারয়স্তীতি । 
ভবতি হি নিষ্পন্নেহভিব্যাহারে যোগপরীন্রিঃ ॥ ৬ ॥ 


যথা উ এতৎ ( আর যে বলা হইয়াছে ) নিষ্পন্ে 'অভিবিচারয়ন্তি ইতি” (নিষ্প্ বা 
প্রয্োগসিদ্ধ পদার্থের নামবিষয়ে শাকটায়ন এবং তন্মতাবলস্বিগণ বিচার করিয়া থাকেন ) 
[তন ক্রমঃ ] (সেই সম্বন্ধে বক্তব্য এই যে)__নিম্পন্জে ( নিষ্পন্ন ৰ! সিদ্ধ) ক্সভিব্যাহারে ছি 
( নামবিষয়েই ) যোগপরীষিঃ ( যোগের নর্থাৎ ক্রিয়ার সহিত সনবদ্ধের পরীষ্টি পরীক্ষা ব| বিচার )* 
ভবতি ( হইয়া থাকে )। 

নিশপন্ন বা সিদ্ধ নামের আখ্যাতজত্ব নিয়া শকটায়ন এবং তন্মতাবলস্বিগণ বিচার করিয়া 
থাকেন--এই যে আপত্তি ইহারও কোন অর্থ নাই। কারণ, নাম সিদ্ধ বা উৎপঞ্জ হইলেই 
তাহার সহিত Faure সম্বন্ধ বিষয়ে পরীরি ( পরীক্ষা ব! বিচার) অর্থাৎ কোন্‌ fawn হইতে 
নামের উৎপত্তি হইয়াছে তাহার আলোচন! হওয়া উচিত, wine বা MESH অবস্থায় তাহার 
সহিত ক্রিয়ার সম্বন্ধ বিষে পরীর ( বিচার ) কিরূপে সম্ভব হইতে পারে? * সিদ্ধ বন্ধ 
নিয়াই বিচার হওয়া স্বাভাবিক, অগিন্ধ বস্তুর mew বিচার কুরাঁপি দেখা যায় at! 
খোগপরীক্টিং_যোগের অর্থাৎ নামের সহিত ক্রিয়ার স্বদ্ধের TA, পরীর - পরীক্ষা 
বৰ! বিচার । . 

অন্মুবাদ-_আর যে বলা হইয়াছে, শাকটায়ন এবং তন্সতাবলছ্বিগণ সিদ্ধনামবিষয়ে বিচার 
করিয়া থাকেল, সেই macy বক্তব্য এই যে, সিদ্ধ নাম বিষয়েই যোগের অর্থাৎ ক্রিয়ার সহিত 
সম্বন্ধের পরীক্ষা বা বিচার হইয়া থাকে। 


* প্রথনাৎ পৃথিবীত্যাহঃ ক এনাম প্রথয়িস্থাং কিমাধারশ্চেতি। 
অথ বৈ দর্শনেন পুথুরপ্রথিত| চেদপাযন্যৈঃ ॥ ৭ ॥ 


প্রথনাৎ....-.কিমাধারশ্চেতি (ata যে বলা হইযাছে-_প্রথন বা বিস্তার ক্রিয়ার সহিত 
সববস্কলিবন্ধন পৃথিবী এই নাম হইয়াছে, ইহা শাকটাঘ়ন এবং তন্মতাবলস্বিগণ বল্ঠেন; যিনি এই 








১ সত iS . 


২ যোগপরীরিলীম cates tC) । 5 টা 
5) কথং চানুৎপ্র: সন্‌ বভিখানযোগঃ পরীক্ষোত (ছঃ )। - . 


fo 


308 x i + [১.৩.৩.৮ 
_পৃথিৰীকে প্রথিত করিয়াছেন, তাহার আর কি ছিল?) [ভঙ্গ am) (সেই ae 
“বক্তব্য এই যে) ater ( অস্তের দ্বারা ). অপ্রথিতা চেৎ অপি (কপি হইলেও ) দর্শনেন 
- (দৃষ্টিতে ) apse ( পৃথুত্থ বা বিপুলতুবিশিষ্ট)-__এই জন্তই পৃথিবীর পৃথিবীত্ব ।* 
পৃথিবী” নামের উৎপত্তি প্রথন farm হইতে, ইহা শাকটায়ন এবং তন্মতাবলস্বিগণের মত।” 
ইহার উপর গার্গ্য এবং তন্মতাবলস্বিগণের আপত্তি এই যে, প্রথন ক্রিয়া হইতে যদি ‘পৃথিবী’ 
নামের উৎপত্তি স্বীকার কর! যায়, অর্থাৎ যদি. বল! যার যেহেতু প্রথন বা বিস্তার করা 
হইয়াছে cease পৃথিবীর পৃথিবীত্ব, তাহা হইলে প্রথন ক্রিয়ার কর্তাও কেহ ছিলেন স্বীকার 
করিতে হয় এবং কোথা থাকিয়া তিনি প্রথন ক্রিয়া সম্পাদন করিয়া ছিলেন তাহাও 
fata করিতে হয়; Bei কিন্তু অসম্ভব। এই আপত্তির উত্তরে বল! যাইতে পারে যে, 
‘aie’ ক্রিয়া হইতে পৃথিবীর উৎপত্তি, এই উক্তির মধ্যে 'প্রথন* শব্দের অর্থ প্রথিত বা 
বিস্তৃত কর! নহে, ইহার অর্থ পৃখুত্বের ( বিপুলত্বের ) অবলোকন । যেহেতু পৃথিবীকে care 
প্রথিত করিয়াছে সেইজন্যই পৃথিবীর fetta, ইহ! 'প্রথনাৎ পৃথিবী’ এই বাক্যের অর্থ 
নহে; এই বাক্যের অর্থ যেহেতু পৃথিবীকে পৃথু বা বিপুল দেখ! যায় সেইজন্য পৃথিবীর 
fee পৃথুত্বের অবলোকনন্ূপ ক্রিয়ার সহিত পৃথিবীর যোগ বা সম্বন্ধ আছে। * 
পৃথিবী একটা সিদ্ধ as, 'পৃথিবী' এই নাম সিদ্ধ নাম, কাজেই ‘পৃথিবী’ এই নাম কোনও 
ক্রিয়ার সহিত সম্দ্ধনিবদ্ধল হইতে পারে না--ঈদ্বশ উক্তি বিচারসহ নহে। 
ন্যুবাদ-_ন্দার যে বলা হইয়াছে, প্রথন ক্রিয়ার সহিত সদ্বদ্ধ নিবন্ধন “পৃথিবী” এই নাম 
হইয়াছে, ইহ! শাকট্যুয়ন এবং তন্মতাবলস্থিগণ বলেন ॥ কে এই পৃথিবীকে প্রথিত করিয়াছেন, 
তাহার আধার কি ছিল ? ইহার উত্তরে বক্তব্য এই যে, ae কাহারও দ্বারা অপ্রথিত 
হইলেও yey পৃথিবী দেখিতে পৃখু ( বিপুল ), Ree পৃথিবীর পৃথিবীন্ধ । 
অথাপ্যেবং সৰ্বে দৃষপ্রবাদা উপালভ্যস্তে ॥ ৮॥ 
অথাপি ( আর ) এবং ( এইরূপ হইলে অর্থাৎ ques অবলোকন হেতু পৃথিবীর পথিবীত্ব 
ইহ! বলায় যদি আমর! তিরন্কারার্হ হই তাহা হইলে ) সর্ষের ( সমন্ত ) দৃষ্টপ্রাবাদাঃ (দৃষটগ্রবাদ 
ব্যক্তি ais হারা পপ্রতাক্ষ দেখিয়া! sexe বর্ণন! করেন তাহারা) উপালভ্যন্তে (তিরস্কত 
হইতেছেন )। 
পৃথিবী পখু বা বিপুল ৷ আমর! পৃথিবীতে ore (at) প্রত্যক্ষ করি। পৃথুত্বের 
প্রত্যক্ষকরপরূপ ক্রিয়ার সম্বন্ধ পৃথিবীতে আছে বলিয়াই পৃথিবীর পৃথিবীত্ব_এই কথা বলায় 
En 





21 মাং - 

২। “অথ শব্দ ও Re arta বাদক হইয়াছে ইহারা পুপক্চনরাস zea করিতেছে। 

51 অ বদেষং ARSE কেনচিঙত: পৃন্ৰীযমিতি ৷ '-----ঘ্ত বিকা কৈ শ্চিমচৈনতখাপীযা পৃশ্ব্পনিফৰিা- 
হোগা পৃথিব্যেৰ € সঃ) | পাকে OM TAT তে (GME)! 








১.৩.৩.৯ ]* = "প্রথম অধ্যায় 


যদি আমাদের অপরাধ হয়, তাহা হইলে, হারা ক্রিয়া প্রত্যক্ষ করিয়া. বস্ত্বরূণ 5 
ব্ণন| করেন, তাহারাও- আমাদেরই স্যার অপরাধী ৷) ee fe 
তাহাকে পাচক বলিয। ধৰ্শনা করিলে, কাহারও পাঠকাধা প্রতাক্ষ করিয়া তাহাকে | 
afta বৰ্ণন! করিলে যেন্ধপ দোষের প্রসঙ্গ * হয় না, পর্ন ক্রিয়াসম্বদবশত: প 





পৃথিবীত্ব_ইহ! বলিলেও সেইরূপ কোন দোষের প্রসঙ্গ Safes হইতে পারে না। . 


দৃষ্ট্রবাদাঃ_ঘধা eRe তথা ঘে arent তে ( Gaur দেখে, সেইরূপই যাহারা বলে )। 

আনুবাদ-_আর এইরূপ হইলে অর্থাৎ, পৃখুত্বদর্শনরূপ ক্রিয়াসম্বন্ধনিবন্ধন পৃথিবীর পৃথিবীদ্ধ 
Rey বলিলে যদি আমর! তিরকারার্্ হই, তাহা হইলে সমস্ত দৃষ্টপ্রবাদ ব্যক্তি ( ধাহারা যেরূপ 
প্রত্যক্ষ করেন, CRANE বস্তন্বর্ূপ বর্ণনা করেন ) তিরস্কত হইতেছেন। 


যখো এতৎ. পদেভ্যঃ পদেতরার্্ধীন্‌ সংচক্কারেতি | 
যোহনস্বিতেহথে সংচস্্ার স হেন গরাঃ, সৈযা পুরুষ্গহা, ন শান্্রগর্হেতি ॥ ৯ ॥ 


যথা উ এতৎ (আর যে বল! হইয়াছে ) পদ্েভ্াঃ--:---সং্চন্কার ইতি ( শাকটায়ন বিভিন্ন 
পদসমূহ হইতে আর এক পদের 'বযবসমূহ সাধন করেন ) * [ তত্র মঃ ] ( সেই EN বক্তব্য 
এই ঘে ), যঃ ( যে বাক্কি) অর্থে অনৱ্িতে (শব্দ অর্থের অঙ্ুগামী না হওয়া সবেও ) সংস্কার 
(দশ অবযবসমূহের সাধন করিয়াছেন) সঃ (সেই বাক্ষি) তেন ( তাদৃশ সাধনহেতু ) 
sre: (নিন্দনীয় ); সা এষা (18) ( শাকটায়ন সঙ্দ্ধে এতত্বিযয়ে cq নিন্দা) পুরুষগর্হা 
(তাহা ব্যক্তিবিশেষের অর্থাৎ দোষদশী ব্যক্তির নিন্দা) ইতি ag CRT 
নিন্দা ai দোষ হইতে পারে at) | 

যখন কোনও শব্দ অর্থের ম্থগামী নহে, ধাতু বা ক্রিয়ার দিক্‌ দিয়া যখন শব্দ ও অর্থের 
মধ্যে ates নাই, তখন শাকটায়ন wats আখ্যাতপদ হইতে সেই শব্দের বিভিষ্ট ভাগ- 
সমূহের সাধন করিয়া তছ্বোধ্য অর্ণের কল্পনা করেন, ইহ! গার্গযপন্দীঃগণের আপত্রি। এই 
আপত্তির উত্তরে মাত্র এই aey হইতেছে যে, কোনও শব্দ অর্থের অসুগামী না হইলেও অর্থাৎ 
সেই শব্দ ও অর্থের মধ্যে কোন সামঞ্রস্ক ন! থাকিলেও যদি কেহ কোন কল্পিত অর্থসাধনের 
Bowes ভিন্ন fon পদ হইতে সেই শব্দের অবহবসমৃহের সাধন কল্পনা ররেন, তবে তিনি 
ৰাপ্তবিকই নিশাহ । শাকটাহ়ন কিন্তু ator করেন নাই, কাজেই তাহার “বিরদ্ধে year 
আপত্তির প্রসঙ্গ নাই। sates অর্থের উপপন্তি সাধনের জন্যই শাক্টায়ন বিভিন্ন ow 
হইতে কোন কোন শব্দের অবস্থবসমূহের নি পান করিয়াছেন--ইহাতে দোষের সম্াবনা 
carrey বাস্তবিকই ‘সত্য’ শব্দের অর্থ_-'সন্তম্থমায়রতি' ( বাছা বিদ্ধমান পদার্তকে প্রাপ্ত 
করায় অর্থাৎ যাহ] বিদ্যমান পদার্থের বোধক ); এই অর্থবাতিরিক্ত aa কোনও অর্থ 





১) আবু অৰীতি স তত্ৰ দোধ এব (এঃ) । {> 


21 ১৬২৩ 
181816 B 





গর 
১৩৮. | নিযুক্ত ' + ১.৩.৩.১০ 
, ৰুঝাইতে ‘সত্য’ শব্দের প্রয়োগ হয় লা।? এই অর্থ কোথা হইতে আসিল তাহা বুঝাইবার 
wo যদি শাকটায়ন বিভিন্র পদ হইতে বিভিন্ন ধাতুর সাহাযো ‘সত্য শব্দের সাধন করিথা 
থাকেন তাহা হইলে তিনি ৰা ate নিন্দাৰ্হ নহেন, নিন্দাৰ্হ তাহারা, ধাহারা র্জানতাবশত: 
Matra অভিপ্রায় বুঝিতে ন! পারিয়া Siete প্রতি mee দোষারোপ করেন। অনেকে 
সাধারণতঃ এক ধাতু হইত নিম্পন্জ we কোন্গুলি comet অনভিজ্ঞ, একাধিক ধাতু 
হইতে নিষ্পঙ্গ পদসমূহ সন্বদ্ধে আর বক্তব্য কি ? * 
যে শাকটায়ন কোনও শব্দ অর্থের অহ্গামী না হইলে বিভিন্ন পদ হইতে সেই শব্দের 
অবম্থবসমূহ সাধন করিয়াছেন তিনি তঙ্িবন্ধন নিন্দার্হ ; ইহা শাকটায়নরূপ ব্যক্তিবিশেষের 
নিন্দা হইতে পারে, যে শাস্ত্র সমস্ত শব্দের teem লিদ্দেশ করেন সেই শাস্ত্রের নিন্দ 
নহে-_-স্থত্রটীর ব্যাখ্যা এইকূপও করা যাইতে পারে। * 
অন্ুবাদ-_আর খে বলা হইয়াছে, শাকটায়ন বিভিগ্ন পদসমূহ হইতে অন্য এক পদের 
অবনথবসমূহ সাধন করেন, সেই সম্বন্ধে বক্তব্য এই যে শব্দ অর্থের অদ্ধগামী ন! হইলেও খিনি 
ঈদৃশ অবস্থবের সাধন করেন, তাদৃশ সাধল-নিবদ্ধন তিনি নিন্দনীয়; শাকটায়ন সম্বন্ধে যে 


নিন্দা তাহ! ব্যক্তিবিশেষের অর্থাৎ দোষদশী ব্াক্তিকর্ঠক fan) এতছিষয়ে শাস্ত্র নিন্দনীয় 
হইতে পারে না। 


যথে! এতদপরস্মাদ্‌ ভাবাৎ পূর্ববন্ত প্রদেশে! নোপপদ্তত ইতি । 
পশ্যামঃ পুর্বেবাৎপন্গানাং সত্বানামপরশ্রাদ্‌ ভাঁবাঙ্গীমধেয়গ্াতিলস্ত- 
মেকেফাং নৈকেযাম্‌ । যথ। বিজ্বাদো লম্বচূড়ক ইতি ॥ ১৯ ॥ 


খা উ এতৎ,.....ন উপপদ্যতে ইতি ( আর ঘে বলা হইয়াছে পশ্চাৎকালীন ক্রিয়া হইতে 
sean বোর সং্ঞাপ্রাপ্তি যুক্তিযুক্ত লে) [ তত্র ক্রম ] ( সেই লঙদধেবকষব্য এই যে ), 
একেষাং (কোন কোন) পৃর্বোৎপন্ানাৎ (পূর্বের Seem) সত্বানাং ( জবোর ) পরপ্মাৎ 
( পশ্চাৎকালীন ) stats (ক্রিয়া হইতে ) নামধ্যেপ্ৰতিলপ্ডং ( সংজ্ঞাপ্রাপ্তি ) পশ্তামঃ 
(দেখিতে পাই) ন একেবাস্‌ (কোন কোন জব্যের দেখিতে পাই ন!); যথা ( ঘেমন ) 
বিৰ্ধাদঃ লবচূড়ক:-( বিষাদ, লচূড়ক ) ইতি ( ইত্যাদি )। * 

ক্রিয়া জব্যপূর্কাক, অর্থাং অব্য পূর্ক্দে পরে ক্রিয়া; পশ্চাৎকালীন fon হইতে CAIRN 








2) অনুগত এবারে সাচন্কার শাকটারন:। সন্তমেৰ হর্ণনারযতি গামগরতীতি we ত্মাছুপপঞ্তত এব 
wate)! 
31 সব তৰি প্ৰাচাপরিজ্ঞরাৎ পুরী | পুরুষো হি কশ্সিনপিক্ষিতবাদেকখাতুজমপি ন জানাতি কিমুত 


ৰহধাতুজস্‌ ( দঃ )। 
ei সংচন্কার স তেন ates পরা । ben পরত শাকটাযনপ্ত Ae, ন নাদানাখ্যাতত 
(ক্ষ বাং) ও - 

+1 সা 





|| 4 
১.৩:৩-১১ . "প্রথম অধ্যায় 
সবের (জ্রব্যের) সংজ্ঞাপ্রান্তি Peart সম্ভব হইতে thar গার্গ/পক্ষীযগণের এই ন্মাপত্তিও | 
বিচারলহ ace স্ব ব| অব্য ঘে পূর্বকালীন ক্রি! হইতেই সংজ্ঞালাভ করিবে এইরূপ 
কোনও নিয়ম নাই; “পূৰ্বকালীন, বর্তমানকালীন এবং পশ্চাৎকালীন--ত্রিকালীন করার, 
সহিত লবনধ-নিবন্ধলই ভ্রব্যের সংজ্ঞালাভ হয়, দেখিতে পাই। সোমহাজী, জহা, বহা, প্রভৃতি 
নাম পুর্বকালীন ক্রিয়া হইতে, পাচক. লাবক, ইত্যাদি নাম, বর্তমানকালীন ক্রিয়া হইতে, 
fate, লঙ্চূড়ক, ইত্যাদি নাম পশ্চাৎকালীন বা ভবিষ্তৎ fru হইতে wae হইয়াছে। 
পশ্চাৎকালে ব| তবিস্থাতে যে বিৰক্ষল ভক্ষণ করিবে তাহার সম্বন্ধেও “বিষাদ' এই নাম প্রযুক্ত 
হয়, যেমন-_বিদ্ধাদো দেবদতো ares (থে জন্মগ্রহণ করিয়াছে তাহার নাম দেৰদত, সে 
বিশ্ষফল ভক্ষণ করিবে); এইন্ধপ ভবিস্থাতে যাহার চূড়া ( Aare কেশগুচ্ছ বা শিখা) লা 
হইবে তাহাকেএ জন্মের পরক্ষণেই “লঘচূড়ক' এই নামে বর্ণনা! কর। হয়, CUTAN 
মাগৰকে! জাতঃ ( একটা শিশু জন্মগ্ৰহণ করিয়াছে, তাহার চূড়া লব্ব। হইবে )।” কালেই 
পশ্চাংকালীন ক্রিয়ার সহিত ew সংজ্গালাভের কারণ হইতে পারে না, এই কথা অযৌক্তিক | * 
আন্ুবাদ-_ল্ার যে বল৷ হইয়াছে পশ্চাৎকালীন ক্রিয়া হইতে eee আবোর 
সংজ্ঞাপ্রাপ্তি যুক্ষিপহ নহে, সেই সম্বন্ধে বক্তব্য এই যে কোন কোন জব্যের পশ্চাৎকালীন 
ক্রিয়া হইতে সংজ্ঞাপ্রাপ্তি দেখিতে পাই, কোন কোন জব্োর দেখিতে পাই না। যেমন 
fasta, ange, ইত্যাদি। 





fax ভরণাছ! তেদনাদ্ব। ॥ ১১ & 


fase (‘far এই শব্দটী ) satis at (“ভূ ধাতু হইতেও Fagin হইতে পারে) 
ovate বা ( Fa ধাতু হতেও fata হইতে পারে) | 

“বিদ্বান” এই শব্দটীতে ‘far শব্দ আছে । এই প্রপঙ্গেই ‘fea শব্দের নির্বচন্ প্রদর্শন 
করিতেছেন। “ভূ' ধাতু অথবা ‘fer ধাতু হইতে ‘few শব্দ সাধিত হইতে পারে । বিষফল 
বীজে ভুত ( পরিপূর্ণ ), বিফল ভূত ব| সঙ্গীবন রাখে অর্থাৎ afew সময়ে বিফল ভক্ষণ 
করিয়াও লোক জীবন ধারণ কর্মিতে পারে, Sams fewer ভিন্ন বা ভগ্ন করিয়া খাকে * 
_ঈদৃশ ব্যুৎপত্তি অবলম্বনে ‘তৃ' বা “ভিদ' ধাতু হইতে “বিষ শব্দের সাধন করিতে হইবে। 

অন্মুবাদ"-'বিষ' শব্দ “হু ধাতু হইতেও নিশ্পন্গ হইতে পারে, “ভি ধাতু হইতেও fave 
হইতে পারে । 

॥ তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত ॥ Ee 

১1 শাহিলাগাতীিগের চড়া (নতথ cetore বা শিখা বীধ রাগ! হয় চুড়াকালে। তাহাত নাম কিন 
হয় EGS ব! দীখশিখ জন্মিৰার পরক্ষণেই । বেহাং চুড়াকরণে কুলবস্ঠ: Owl চূড়া বা শাতিল্যানান্‌ তেষাং 
জাতমাত এব দারকে! Fat লা চক EG উতি worse ( স্ব: বাঃ) । 

২। পরান rats ees প্রবেশেচ ৰোপপভ্তে_-তঙনৈকুত্ধিকদবাৰযুকন EA | 

| ee হি তন্তৰতি বীজানাম, বিভব ছু্ি্ানে। ক্াাণং way, তিন্তে হি eves: তক্ষণাতেতি (ছ:) | . 





6 


চতুৰ্থ পািচেছেদছ 
অথাপীদমন্তরেণ মন্তেদর্থ প্রত্যয়ে ন বিভতে ॥ ১ ॥ 


বথাপি (আর) ইদম্‌ অন্তরেশ (এই *শান্্রবাতিরেকে ) মত্রেষু (acm) অর্থ প্রতাযয়ঃ 
User) ন বিগত (হয় ন!) | 

নামসমূহ আখ্যাতজ, ইহা বলা হুইয়াছে। গোন্‌ নাম কোন্‌ আখ্যাত (ধাতু ) হইতে 
জাত তাহ! নিকুক্শান্্র হইতে wats হওয়া যায়। ইহ! লিকষক্রশাস্তের এক প্রয়োজন | 
অন্য এক প্রয়োজন এই যে নিকক্রশাস্ের সাহাযো বেদমগ্ের অর্থ অবগত হওয়া যায়। 
অথাপি= অপিচ ( আর );” দুর্গাচারখ্যের মতে ae শব্দ অধিকারা এবং ‘অপি! শব্দ 
সম্ভাবনার্থ অর্থাৎ, শাস্ত্রের প্রছ়োজনকখন ঘে mize হইতেছে তাহা স্থচনা করিতেছে 
“আখ শব্দ এবং নিরুক্তশাত্র বাতিরেকে যে বেদস্ার্থবোধ অসম্ভব তাহা সুচনা করিতেছে 
‘অলি’ শব্দ । 

অন্ুবাদ_ন্দার, ইহা অর্থাৎ নিক্রক্রশাস্ত্র ব্যতিরেকে মত্তার্থবোধ হয় ন।। 

অর্থমপ্রতিযতে নাত্যন্তং স্দরসংস্কারোদ্দেশঃ ॥ ২ ॥ 


অর্থম্‌ অগ্রতিঘতঃ (যে অর্থ বুঝিতে পারে না তাহার) স্বরসংস্কারোদ্দেশঃ (স্বর এবং 
সংস্কারের অবধারণ ) অত্যন্তং ন [ ভবতি ] (স্বিরকূপে হয় ন! )। 

স্বর ও সংস্কারের উদ্দেশ অর্থাৎ কোন্‌ শব্বের কোন্‌ স্বর এবং কোন্‌ শব্দের কি প্রকারে 
সাধন করিতে হইবে তাহার অবধারণ নির্ভর করে অর্থজ্ঞানের উপর। মতের অর্থজান না 
হইলে মনস্থ পদসমূহে কোথায় উদাত্ত স্বর, কোথায় EMTs Te, কোথায় বা afte স্বর এবং 
কোন্‌ পদই বা কিন্ধপে অর্থাৎ কোন্‌ ধাতুর উত্তর কি tee যোগ করি! গঠিত হইয়াছে_ 
এই সমস্ত ৰথাযখ Fata করা অসম্ভব হয়। * অর্থজানের সহায়ক frei) অত্যত্তম্‌- 
স্থির বা নিশ্চিতরর্ণে ।** 





১ হৰং শাদুরেণ মত নাজ writers তত wesc নাবসীগতে । অপিচেৰদন্তৱেণ সে 
পরভ্যরোধর্াবুযানে| ন Fees (ক: বাঃ )1 

al অপশব্দোহৰিকারাৰ্ণে fee: শাত্মারস্কশ্রযোজনমখিকরোভীতি | আপীতি সন্ধাবনে। 

a) রর ্রতিষত, লব গরতিপ্মানানবতার্তের্ রাবারণত সংস্ারাবধারণকচ statis বাকা- 
শেন (a)! টি 3 5 

*। are নৈকান্তেৰু । একাস্তং নাম নিশচ্ নিশচঙেনেতা্ (35) | 





১.৩.৪.৩] * প্রথম ১৪১ 


অনুবাদ-_হে অর্থ আনে না তাহার স্বর $ সংস্কারের নিশ্চিতরূপে উদ্দেশ ( অবধারণ বা 
ৰা fate) হয় নাও 4 ss 


তদিদং বিভ্াস্থানং ব্যাকরপন্ কাৎ্ন্যাং স্থার্থসাধকঞ্চ nol + 


তৎ ( কাজেই ) ইদং ( এই নিকষক্শাঙ্) বিস্যাস্বানং (বিগ্বার অর্থাৎ জ্ানলাভের স্থান 
অর্থাৎ উপায়), ব্যাকরণন্ত (ব্যাকরণের ) steer (সম্পূর্ণ) [ করোতি ] (সম্পাদন 
করে ), চ (এবং ) ate পাধকৎ ( স্বাথ সাধনও করে )। 

নিকুকশান্থ বিদ্তান্থান (a branch of ৮০০৮/০৭৪০ )। পরবর্তী স্বতিশা্ে বি্যান্থান 
চতুৰ্দশ বলিয়া উল্লিখিত হইয়াছে, নিকক্ত ইহাদের অন্যতম |” 'ৰিগ্াস্থান’ শব্দের অর্থ “পরম. 
পুকুষার্থ যে জ্ঞান তাহার স্থান, অর্থাৎ তাহা লাভ করিবার হেতু বা Bas সমপ্ত বিষয়ের 
জ্ঞান বেদে নিহিত, কাজেই মুখ্যতঃ বেদচতুষ্ট জ্ঞানলাভের উপায়। বেদের তাৎপর্য এবং অর্থ 
বোধগমা হয় পুরাণ, স্যার, মীমাংসা, দশা west, কান জ্যোতিষ, নিরুক্ত, শিক্ষা 
এবং ব্যাকরণের সহায়তায় । কাজেই পুরাণাদি শাস্ত্র মুখ্যতঃ বিস্তান্থান লা হইলেও বেদার্থ- 
বোধের সহায়ত! করে বলিয়া! গৌণভাবে বিশ্াস্থান। এই সমন্ত coils বিশ্যাস্থানের মধ্যে 
নিরুক্তের একটু বৈশিষ্টা আছে--নিক্রক্ত বেদার্থবোখের সহায়তা ত করেই, ব্যাকরণশাস্ত্রেরও 
সম্পর্ণতালাধন করে। স্বর ও সংস্কারের আলোচনা ব্যাকরণের কাধা, স্বর ও সংস্কারের নির্ছারণ 
নির্ভর করে সর্থজানের উপর, অর্থজ্ঞানের সহায়তা করে নিরুক্রশাত্র । কাজেই নিরুক্তের 
আলোচনা বাতিরেকে ব্যাকরণশাস্তের oferta স্বর ও সংস্কারের খ্ধালোচনা সম্ভবপর নহে। 
এইৰ্লে ts) হইতে পারে, এইভাবে ব্যাকরণশাস্ত্রের পূর্ণতাবিধানই aft নিরুক্তের কায 
হয, তবে কি ইহার rene! নাই, এই শান্তর কি ব্যাকরণশাস্তরের segs খাত ঈদৃশ 
আশঙ্কার নিরাকরণ করিতেছেন 'স্বার্থনাখকঞ্চ” এই কথ! বলিমা। নিরুত্রশান্তর অন্বতঞজ নহে, 
্বতঙ্ভাবে স্বার্থ ( বেদার্থপ্রতিপাদনরূপ fas প্রয়োজন ) সাধন ত করেই, ব্যাকরণেরও উপকার 
সাধন করে, যেমন সংসারে দেখা যায় স্বার্থ পরিত্যাগ না করিস পরের উপকার কর! 
অসম্ভব হয় লা। 5 

অনুবাদ কাছেই few বিশ্া্থান ( জানলাতের Sate ), ইহ! ব্যাকরণের স্ণতা- 
বিধান করে এবং বেদার্থপ্রতিপাদনন্ধপ স্বাথও সাধন করে। - 








» পুতরাক্কায়নীমা-সাধর্দশাত্াগ্গিশিতা: | 
cant স্বানাক্ি বিস্ঞানাং ws 5 চুপ ॥ (stores সংহিতা,১/৩) । 
নানি cea: ( দিভাক্ষরা)। 'বিস্ধানাং'_এই স্থলে জানবিষয়ের wee fades বহবচনের cert হইয়াছে 
বলির মনে হয়। 2 


s 
hy 





x H 


১৪২ ie টং ০ [১৩.৪.৬ 
2 যদি মন্্রার্থপ্রত্যয়ায়ানথকং, কৌহুসঃ, Bade হি মন্ত্রাঃ ॥ ৪ ॥ 


_ যদি (যদি) যন্া্থপ্রত্যন্থাহ (sata নিমিত্ত নিকুক্শাস্তের প্রথর্তন হইয়া থাকে ) 
চদা ] (তাহ! হইলে ) অনৰ্থকং ভৰতি (নিকক্শাঙ্িশযোন্ন হইয়। পড়ে) ইতি ( ইহা) 
“Galen: (কৌৎসনামক আচাৰ্য ) [মন্ততে ] (মনে করেন ); হি (যেহেতু) vat (মর 
সমুহ) অনৰ্থকাঃ ( অৰ্থবিহীন ) | 
মন্জার্থবোধের নিমিত্ত নিকক্রশান্ত্রের পরবৃত্তি__এই কথা যুক্তিযুক্ত ace, কারণ wea কোনও 
অর্থ নাই। wane যাহার অর্থ নাই তাহার অর্থবোধই বা কি, আর অর্থবোধের নিমিত্ত 
শাস্সের প্রবুত্তিই বা কি? কাজেই নিকুশান্ের সার্থকতা ময্ার্থবোধে, ইহা বলিলে awe: 
নিরুক্তপাত্রের.অনর্থকতাই আসিয়া পড়ে ; কৌৎসনামক্ক আচাধ্য ইহা বলেন। 
জন্মুবাদ_-যদি মস্তাখবোধেরণ নিমিত্ত সিরুক্তশাস্তরের প্রবৃত্তি, তাহা হইলে freee 
Sane হয়, কারণ মঙ্গসমূহ অখবিহীন-_কৌৎস নামক আচার্য ইহা মনে করেন। 





তদেতেনোপেক্ষিতব্যম্‌ ॥ ৫ ॥ 


তথ (কৌৎস যাহা বলেন তাহ) এতেন (এই নিরুক্তকারকর্তৃক )” উপেক্ষিতবযন্‌ 
(পাত্ৰ এবং বেদের সাহাযো আলোচিত হইবে )। 

নিকুক্তকার বলিতেছেন - কৌৎসের মত সত্য কি -মিথ্য। তাহা তিনি শাস্ত্র এবং বেদের 
সাহায্যে পরী্ষ। করিবেন। * fe 


এর _অনুবাদ--কৌতস ete) বলিয়াছেন তাহা এই নিক্ুক্কারকর্ৃক আলোচিত হইবে। 





১ ০. নিয়তৰাচোধুক্ৰয়ে| নিয়তাুপুৰ্্যা ভবন্টি ॥৬॥ 

Caan] (ar) নিয়তৰাচোযুক্তযঃ ( অপরিবর্ত্নীযপদযোজনাবিশিষ্ট ) নিয়ডাঙ্গপূর্বঃ 
_( অপরিবর্তনীয্পৌরববাপ্যবিশিষ্ট ) safe ( হয়) । 

প্রথমতঃ কৌৎসমতের নকুল খুক্তিসমূহের অবতারণ। করিতেছেন। মন্ত্রের Sade! 
Gece কৌংসের প্রথম যুক্তি এই যে, মঙ্ের মধো যে পদসমূহ রহিয়াছে তাহ অপরিবর্ত্নীয় 
__ এবং পদপমৃহের মধ্যে যে RAIS রহিয়াছে তাহাও অপরিবর্তনীয়। “অন আয়াহি--এই 
aa হি “হছে ্সাগচ্ছ অথবা "ছয়াহি অগ্নে' এইক্ধস পাঠ করা যায়, তাহা হইলে ইহার 
রই লোপ পাইবে । " ইহা ছারা প্রমাণিত হয় যে মাত্র নিন্ধিষ্ট Fuca উচ্চারণের দ্বারাই 
বেদমঞ্ের ফল, পাওয়া যায়, বেদের কোন অর্থ নাই, সর্থবোধ অভিপ্রেতও নহে। কারণ, 
দেখা যায অর্থপ্রধান যে সমস্ত লৌকিক বাক্য তন্মধ্যন্থ শব্দসমূহের পথ্যায়শন্দব্যবহারে অথবা 





= । এতেন আনেন নৈরুষ্টেন ছেঃ)। ৯ : 
at entire St cree কেন কিসালৌ সত্যমাচনটে খেতি ৰ! পরীক্ষা (HE)! 





১.৩.৪৭] * "প্রথম | 
সঙগসমূহের পৌর্কদাপর্ঘ্যবাতিক্রমে কোনও হানি হর লা। গাৎ one, গোণীং ভঙ্গ, ভজ গাম, 


ret MARAE বলি না কেন তাহা দ্বারাই RIO কন করা এই চিনা 
অভীষ্টের সিদ্ধি হইবে। 


আন্ুবাদ-_মঙসমুহ অপরিবর্তনীযপদঘোজনাবিশিষ এবং অপরিরর্তনীপৌনাপর্ীবিশি 
হয়। 


"Gin 
১৪৩ 


অথাপি ত্রাহ্মণেন রূপসম্পন্গা বিধীয়ন্ডে “উরু প্রণস্থেতি প্াথয়তি/ 
*প্রোহাণীতি প্রোহতি’ ॥ ৭ ॥ 


ব্মখাপি (আর) ক্ূপসম্পপ্রা: (frre weisz স্ব বিনিয়োগ বুঝাইতে সামর্াবিশিষট 
মন্্রসূহ ) atucta (ত্রা্গ্রসথকর্তক ) বিদীযন্তে (oes কৰ্ম্মে বিহিত হয় )_[ স্রাঙ্গণেন 
উক্তম্‌ ] [যথা] (যেমন ), (ব্ৰাঙ্ণগ্ৰন্থে উক্ত হইয়াছে ) উক ( অধিকন্ূপে ) ar (প্রথিত 
হও) ইতি (এই মঙ্ধে) প্রণযত্তি (প্রথন করিতে হইবে ), প্রোহাণি ( প্রেরণ করিব ) ইতি 
(এই we) প্রোহতি ( প্রোহণ বা প্রেরণ করিতে হইবে )। * 

অঙ্গের আনথরো হিতীঘ যুক্তি এই যে, ঘে সমস্ত মন্ত্রের মধে| নিজেদের বিনিয়োগের 
নিদর্শন রহিয়াছে অর্থাৎ যে সমস্ত ROE কোন্‌ কোন্‌ কৰ্মে প্রয়োগ হুইবে তাহা সেই সমস্ত 
মঙ্জ হইতেই বোধগনা হইতে পারে, তাহাদের প্রছোগস্থল আবার ব্রা্ধণগ্রন্থ প্রদর্শন করিছাছেন। 
যেমন Be ce, ‘প্রোহানি', ইত্যাদি পদসম্থলিত মঙ্জলমূহ | * ‘উরু area’ এই aah 
অর্থবত্ত| স্বীকার করিলে ‘প্রথ! ধাতু নিপ Sate পদ হইতেই বুঝা যাইবে, ইহার প্রয়োগ 
হইবে প্রথন ক্রিয়ার; 'প্রোহাণি' এই পদ্সম্থলিত মঞ্জর অর্থ বত Vera করিলে পরশ উহ, 
ধাতু নিশপঙ্গ ‘প্রোহতি” পদ হইতেই বুঝা যাইবে, ইহার প্রয়োগ হইবে প্রোহণ (প্রেরণ) 
ক্রিযায়। তথালি যদি aretae বলেন যে Be প্রথস্থ' এই মন্ত্রের ছারা aia হয় এবং 





৯) ant নাম [লিঙ্গং তেনু সম্পঙ্জা লিঙ্গসংস। ইত cg), জপা ater সামা ডেন ফা 
লঙ্ধৰিনিচোগ! ইত ( স্বঃ সাঃ) | 

২) ee উদ. গেরণ । ধাতুনামনেকার্থববাৎ )। 

৩) উরু প্থব্থেতি Be তে বঙ্গপতিঃ আতা ( তৈঃ সং as > Jeo ইত্িলিখতি (শ আ ১১০৮) 
হে পুরোভাশ বং বন বগা ভবতি তথা বিন তৰ। কাত্যান শু বলেন ( ২২০ )- পুরোডাশ খুব বড় 
পরিমাণের করিবে না, কপালপরিনিত করিবে। “Braet ইতি cfs যাবংকপালঙলতিপৃথস। অধিহিতং 
পুরোভাশং বাৰৎপরিষাপা নি কপালানি তাবৎ পৃথু THe, নাতিৰিপূলশ। শতগধতান্ষণও ৰলেন-- (১1২৮ 
পুরোডাশ বেদী বড় করিবে না, Gee পরিমাণ করিবে_ তত্র সা পৃথু কথ মশা: TOE (175 
should make it of the site of » horse's hoof) ‘পোহাণীতি প্রোহতি' এই zieezy ডোশকলশ 
corres বিধান করিতেছে। বআআঘিবনীয়ের সোমরস fe রাশিবার os অন্তর বৃহ পানের নাম জোগকলশ। 
“রাহাত প্রোহাতি” ইহা কোন্‌ আাক্ষণে mice fle করিতে পারি নি: বাজসনের সংহিতা (৭:১ ) 
geen এই পদ আছে, উবট ইহাত অৰ্থ করিরাছেন 'শেরয়ানি' | 




















[ >.৩.৪.৮ 


হণ হয়, তাহা হইলে ইহাই কি মনে করা যুক্তিসঙ্গত 
See যে মনের শর্থ কোথাও Fears নহে, মনের সাধকতা উচ্চারণে * কের অথ NS 






















গাল,পক্ষিণা, প্রভৃতি ইতিকর্ত্ব্যতাসমৃত্রে বোধ হইতে পাৰে al 
অনুবাদ-_দ্মার লিঙ্গসম্পন্ন ( স্ব স্ব বিনিয়োগ বুকাইতে সামখ্যবিশিষ্ট ) মন্্ৰসমূহ tiene 
che তত্ততকৰ্শ্মে বিহিত হয়, যেমন Te প্রথন্থ* এই ace প্রথন করিতে হইবে, 'প্রোহাণি 
এই মনে প্রোহণ করিতে হুইবে ধলা? Aree বলেন। 
অথাপ্যন্থপপঙ্নার্থা ভবস্তিওবধে ত্রায়স্বৈনম্‌, 
স্মধিতে মৈনং হিংসী * রিত্যাহ হিংসন্‌ ॥৮॥ 
sf (কার) serine: Safe ( sarge সঙ্গতার্থ হয় ), [ যথা ] (যেমন) 
SMO ( হে ওষধে ) এনং ( ইহাকে ) আদ (আগ কর ), স্বধিত্তে (হে স্থধিতে ) ম| এনং হিংসীঃ 
(ইহাকে হিংসা করিও না), For ( হিংলাকারী ) ইও্যাহ (এই we বলিয়া থাকেন) 
ema ্যানথ কে] তৃতীয় যুক্তি এই যে, মতের অর্থ ঘাহা বোধ হয় তাহা সঙ্গত | TE 
vt সময কুশের খারা বৃক্ষটাকে আচ্ছাদন করিয়া কুশকে সম্বোধন করিয়া বল| হয়, 
ওয়ে, এই বৃক্ষটাকে রক্ষা কর ; আবার পরশু ( কুঠার ) ছারা বৃশ্ষটীর ছেদনসময়ে পরশুকে 
করিয়া বলা হয়, “হে পরশো তুমি এই gels হিংসা করিও লা” এই যে enfin 
2 EN এবং পরশুর সন্বোধনক্ূপ অর্থ প্রীত হয়, ইহা কি অযৌক্তিক নহে? ওষখি ও 
sae moma পদার্থ ইহাদিগকে চেতনের ie সম্বোধন কি প্রকারে যুক্তিসঙ্গত হইতে 
tke ব্বিভীততঃ, ওষধি নিজেকেই নিজে রক্ষা করিতে পারে না, যুপরক্ষের রক্ষা করিবে 
পে? তৃতীঘতঃ, হিলি বুপরক্ষের হিংসা অর্থাৎ ছেদন করেন, তিনিই অন্যকে বলেন 
যুপবৃক্ষের হিংসা করিও at) হি মের অর্থ” আছে মনে করা যায় এবং যদি এই সমস্তই 
অর অর্শ” হয, তাহা হইলে aisha কি উন্মত্ের প্রলাপ বলিয়া! পরিগণিত হইতে পারে না? 
কাজেই মন যে সনক সেই সংদ্ধে কোন সন্দেহই হইতে পারে না।* 











Tey wat উক পখন্দেতি কিসগৃইকছেতব:। cess পুৱোভাশখনাদেশ্ট ভানকা:॥ 'বাক্ষণেনালি 
ভালা জা, পক্ষকে. নী ree Fre (3106) কটা 

বাজ সং ১, « তত: সং ১০৭ পথহিতি' শঙ্ নর্থ কর, লি এবং পরক্চ। ‘নখে 
ayes, wes নৈনং হিস: এই লক্ষী এবং পারে afew হয়। ক্ৌকক্িনিোগে fee" 
হু 
[৩ ॥ আছে আদ, কে হৈনং fee, gens stern এতেখচেনানাৎ চেতন সাধন, আক 
হৈ শু এ ( সাহ্ধণ-- ৰথে উপোদৰাত ) । 

arewefidia ৰাক্যাদ্াস্মত্তপ্রকৃতীনাং তাক্ষন্থকাত্থাচাব্দে। _কৰবেদানি। মাদার 











১৩৪৯৭ ০ * প্রথম অধ্যা] ১৪৫. 
অন্ুবাদ__ন্মার মন্গুলির সপ সঙ্গত, ere আায়ন্বৈনম্_( হে ওৰধে, ইহাকে, 


রক্ষা কর ); স্বধিতে মৈনং হিংসীঃ (হে পরশো, ইহাকে হিংসা করিও ন! ); [ আশ্চর্খ্যের 
বিষয়] হিংসাকারী ( হিংসা করিও না] এই কথা বলিয়া খাকেন। 


I অথাপি বিপ্রতিষিদ্ধা্থা ELE এব FC) BAS ন দ্বিতীয়, 
‘অসংখ্যাত! সহস্ৰাণি যে রুদ্রা অধি Gate’, “অশক্ররিন্্র জভিতষে', 
“শতং সেনা অজয়ৎ সাকমিন্র ইতি ॥ ৯৪ 


অথাপি (আর) বিপ্রতিষিদ্ধার্থাঃ safe (মঙ্ছসমূহ পরস্পর বিরুদ্ারথলম্পন্ন হয়), [ যথা ] 
(oma )--এক: এব (একই ) wer (ee) অবডস্থে ( অবস্থিত ছিলেন) ন দ্বিতীয়ঃ 
(দ্বিতীয় রুদ্র ছিলেন না), অসংখ্যাতা (অসংখ্যাতানি__লংখ) ) সহজাণি (সহ সহজ) 
hats (মে সমস্ত রুদ্র ) অধি SATA (ভূমির উপরিভাগে ) [ Feet ] ( অবস্থিত আছেন ], 
ea ( হে Bex) অশক্র: (শত্ররহিত হইয়া ) জজ্জিষে ( জায়সে, নিতাকালং ভবসি_ সর্বদাই 
বর্তমান আছ), Baz (ইন্দ্ৰ ) ater ( সহাবস্থিত ) ( শতং সেনাঃ ) ( শত শত শক্রুসেন!) 
অজয়ৎ ( জয় করিয়াছেন ), ইতি (ইত্যাদি )। 

মন্ত্রের আনর্থকেয চতুর্থ যুক্তি এই যে, মঙ্ধের অর্থ যাহা প্রতীত হয় তাহা পরম্পর-বিরুদ্ধ। 
‘এক এব কুঙ্জো অবতস্থে'' এই ACH কত্রের একত্র, “অসংখ্যাত! সহতরাণি যে কুহাঃ' * এই 
মন্ত্রে কত্রের বহত্ব উদ্ত হইয়াছে। এইকপ “অপক্ররিন্র জক্তিবে * এই ace ইন্দের ow নাই 
এই কথা বলা হইয়াছে, কিন্ত ‘শতং সেনা mens ate fer * এই ৰে ইন একত্রাবস্থিত 
বহু সেন! জয় করিয়াছেন এই কথা বলা হইয়াছে; খাহার শত্রু নাই কেন তিনি সেনা জয় 
করিতে যাইবেন ? মন্ত্রমূহের মধ্যো পরস্পর এইরূপ বিরুদ্ধতা দেখিয়া ইহা মঞ্জ করাই 
যুক্তিসঙ্গত যে Rune ছার! কোনও অর্থের প্রতিপাদন অভিপ্রেত নহে, ইহাদের সার্থকতা 
মাত্র উচ্চারণে A 

অন্মুবাদ--আর মঙসযূহ পরস্পর Restrict (ee কত 
অবস্থিত ছিলেন, FATE we ছিলেন ন! ), ক্মসংখ্যাতা সংজ্রাণি------( অসূংখ্য সহজ MET যে 
সমস্ত কর কৃমির উপরিভাগে অবস্থিত আছেন); অশক্ররিজ্জ *--( হে ই তুমি শ্ররহিত 
eRe বর্ধমান আছ), শতং সেনাঃ..-.--( Ba একত্রাবস্থিত শত শত সেনা জয় করিয়াছেন ), 
ইত্যাদি মস্ত । 








>। ইত সং ১৮৷৬৷১ 

২। ৰা সং১৬৷৷৷ . 

৩। am sect . i 
॥। ৰ লং ১০১০০ 

19-1645 B 


© \ 
ae [নিরুক্ত ৭ [৩.৪.১১ 
5 অথাপি জানন্তং সংঘ সমিধ্যমানায়ামুক্রহীতি ॥ ১০ ॥ 


,খ্সথাপি ( আর ) জানন্তং [ হোভারম্‌] ( বিধিজ্ঞ হোতাকে ) [ অঁধবযু]়ঃ ] ( aay) 
সংগ্রেষ্ততি (প্রেরিত বা প্রণোদিত করেন )* সমিখাানা অগ্নয়ে  প্রজলিত অগ্রিকে ) অহা 
"( সন্বোধনপূৰ্কবক স্কতি কর ) ইত্তি (এই বলিহা)। 

মন্ত্রের আনর্থক্োযে পঞ্চম যুক্তি এই যে, খিনি যে বিষ জানেন aa তাহাকেও সেই বিষয়ে 
উপদেশ প্রদান কর! হইরাছে বলিহা দেখা! ate! হোতা বিদিসমূহে অভিজ্ঞ যজ্ঞে কোন্‌ 
কার্ধোর পর কি করিতে হইবে তাহা তিনি জানেন। অগ্নির অহ্বচন ( সন্বোধনপূর্বাক 
স্বতি) কখন করিতে হইবে তাহা হোতার অপবিজ্ঞাত নহে, কাজেই ‘অগ্নয্ে সমিধামানাদাঙ্থ- 
safe’ * এই মন্ত্রের দ্বার 'প্রজলিত অগ্রিকে সম্বোধন করিয়া স্ততি কর’ এই অর্থ প্রতিপাঙ্ন 
কর! যদি আঅভিপ্রেত হয়, তাহ! get নহে কি? পরিজ্ঞাত বিষ খ্যাপন করিবার সার্থকতা 
কেহই স্বীকার করিবেন না। অতএব ইহাই মনে করা যুক্তিসঙ্গত যে মন্ত্রের দ্বার কোনও 
অর্থ প্রতিপাদন কর! অভিপ্রেত ace, সঙ্গের উচ্চারণেই মত্রের সার্থকতা 


অন্ুবাদ-_আর, বিধিজ্ঞ হোতাকে sea প্রেরিত করেন “অগ্রযে সমিধামানায় wena” 
( প্রজলিত 'অগ্নিকে সম্বোধন করিয়া! স্তুতি কর ) এই sce দবারা। 


অথাপ্যাহাদিতিঃ সর্ববমিতি, ‘অদিতিগ্যৌরদিতিরন্তরিক্ষমি'তি, 
তদ্ুপরিষ্টাদ্‌ ব্যাখ্যাস্যামঃ ॥ >> ॥ 


অধাপি ( আর ) অঙ্গিতিঃ ( অদিতি ) সর্বম্‌ (সকল) ইতি (ইহা) আহ (am বলে) 
[থা] (cera), অগিতিঃ ( অদ্নিতি ) cols (ছালোক ) অদ্নিতিঃ ( অদিতি ) অন্ধরিগদম্‌ 
( সস্ধরিক্ষলোক ) ইত্তি (ইত্যাদি) । তৎ ( এই উদ্াহরণটী ) উপরিষ্টাৎ (পরে ) ব্যাধ্যাস্তামঃ 
(ব্যাখ্যা করিব )। ‘ 

মন্ত্রের আনর্থক্ wb যুক্তি এই যে noe অর্থ যাহা প্রভীত হ তাহা sents 
অদিতির্দ্ীরিতিরম্রিক্ষম্*_এই aca? অদ্নিতিই সকল এই কথ বলা হইয়াছে । ‘তুমিই 
পুত্র, তুমিই পিতা, GRP SM তুমিই ater ঈদৃশ Sie coat উন্মতের প্রলাপ বলিয়া 
গণ্য হইতে পাৰে ‘আঅদ্িতিই ছালোক, অদ্নিতিই অন্ধরিক্ষলোক’ ইত্যাদি Bie সেইরূপ F 
কাজেই মনে করা সঙ্গত যে মতের অর্থ কোথাও বিবক্ষিত নহে, মনের সার্থকতা মাত্র উচ্চারণে। 
*অ্নিতি্্র়দিতিরন্করিক্ষম* এই সের ব্যাখ্যা করা হইবে পরে ( নিঃ 9191৯ )। 





:১। mp ই (et) ধাতু হইতে ৷ f 
২) কৈ: সং MONDE TA ১০২২ ৯. =! 
৩) সং ৯৮৯১২ 





t de ot 

১০৩,৪-১ই] ৮ প্রথম ১৪৭ 
অন্মুবাদ_-আর অদনিতিই সকল ইহা বলা যেমন-_অদ্নিতির্দযৌরদ্বিতিরস্তরিক্ষম্‌ 

( অদ্নিতিই ছালোক, 'অদবিতিই অন্তরিক্ষলোক ) এই xr! ০১০১7: 

we. ee 


অবাপ্যবিস্পন্টার্থা ভবন্তি cr াদৃস্মিন জারযারি কাণুকেতি ॥১২॥ 


অথাপি ( আর ) অবিস্প্টার্থা: safe (aaa কোন কোন শব্দ অবিস্প্টার্থ অর্থাৎ 
তাহাদের tal কি বুঝান Sows তাহা বুঝা যাস না), [ যথা ] ( যেমন )--অম্যক্‌ যাদৃস্মিন্‌ 
tanita কাণুকা, ইতি ( ইত্যাদি শব্দ )। 

মন্ত্রের আনর্থক্যে রম যুক্তি এই যে, ACT মধ্যে এমন অনেক শব্দ আছে যাহা! দ্বারা 
কোনও অর্থের গ্রতীতিই হয় না; যেমন, অম্যক্‌, যাদৃস্মিন, জারফাছি, কাণুক! ” প্রভৃতি tH! 
মন্ত্র কতকগুলি শব্দ যদি বোধগম্য খাকে, তাহা হইলে সম্পূর্ণ মহটীর প্রতিপাদ্য কি তাহা 
যে নির্ণ করিতে পারা যায় না, ইহা অনায়াসেই বুঝ! যায়। কাজেই মনের অর্থ আছে এবং 
মনের দ্বারা অরথপ্রকাশ করা অভিপ্রেত, ইহা স্বীকার করিয়া লাভ কি? 

জল্ুুবাদ--আর WOR মধ্যে কোন কোন শব্দ আছে যাহাদের নর্থ tact প্রতীত 
হয় না, যেমন--অম্যক্‌, যাদৃশ্মিন্‌, জারয়ার়ি, কাণুকা, ইত্যাদি শব্দ । 





॥ চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 4 
১ SARE সা ত ইতর ঝি... কং 200019); বাধন হাদি শপথ cat cea ) 7 পিতেৰ 
জারছারি ster ( খং eae mae কাণুকা ( vinnie), TE প্রভৃতি শব্দের প্রয়োগ অতি বিরল 





eg প্রাগ্মোতি নেখনমীপে, বারুনিল্-বাদৃশে কাষে, ক্যাব ভৃত্য (sree) কাণুকাস কান্তানি 
ক্রান্তানি বা! সোমেন কৃতানি বা! সোমপূৰ্বানি ( লানগণ )। 





পঞ্চলস পৰ্রিচেছদ 
অর্থবন্তঃ শব্দসামান্যাৎ ॥ ১ ॥ 


শব্দসামাক্তাৎ ( শব্দের সমানতা হেতু ) সর্থবস্তঃ ( aE অর্থযুক্ত ) | 
কৌৎসমতের খণ্ডন করিতেছেন। নত্রের অর্থ নাই, এই কথ। যুক্তিসহ নহে; কারণ, 


একই শব্দ লোকে ও বেদে ব্যবহৃত HU! লৌকিক ব্যবহারে যি “গো! শব্দের দারা কোনও 


অর্থের প্রতীতি হয়, cornea প্রযুক্ত সেই ‘গো’ শব্দ নিরর্থক হইবে, এইক্কপ মনে করিবার 
কোনও কারণ থাকিতে পারে ন! । axe শব্দসমূহের অর্থ আছে স্বীকার করিলে সমগ্র মনের 
অর্থপ্রকাশকত্ব স্বীকার করিতেই হইবে। 

_ অনুবাদ--লোকে ও বেদে শব্দের সমানতা হেতু বৈদিকমঙ্নসমূহ থসমদ্ধিত 


এত Tare ATS যজ্পসযৃদ্ধং যৎ কর্ণ 
ক্রিয়মাণযৃগ্‌ যজুবাভিবদতীতি চ ত্ৰাহ্মণম্‌ , 
Pera পুলৈৰ্নগু ভিরিতি ৷ ২ ॥ 


eras বৈ (ইহাই) ewes (cha)? সমৃদ্ধ, ( সমবদ্ধি অর্থাৎ, সম্পতি) যত (যাহা) 
wenger (acne রূপসস্পন্ততা ), ক্রিছমাণৎ ( অহষ্টীযমান ) কর্ম (wt) পক (55m) 
ৰ ( অধৰ! ) যন্ধুঃ (নূর) (a) অভিবদতি (পৱিশ্ষুটরূপে বলিয়া দেয়) Ces রূপ- 
ayer ] ( তাহাই ) সনের [ ক্ূপসম্পন্নতা ] ইতি চ (Rete) ব্রাহ্ম ( পণ) [আহ] 
(বলেন ); (arena মন্ত্রের উদাহরণ ] Apel নপ,ভিঃ (পুত্পৌতভ্গণের সহিত 
জীড়াকারী দম্পতি ) ইতি (এই az) 

atereve যাহা বলেন তাহ! হইতেও আমরা মতের অরথবতাসঘদ্ধে নিঃসন্দে হইতে 
পারি। ete ews... Berth গোপথ ব্ৰাহ্ষণের কথা; * এতরের ব্রান্বণেও আমরা 
et উত্কি দেখিতে পাই ।*, আঙ্মপবাক্ের ett এই cy মত্তে রূপসম্প্নভাই FCT 
সমবদ্ধি বা সম্পূৰ্ণতা সম্পাদন করে; আর wen বা যন্ত্র যে NENTS বর্শ্েরে বিষয় বলয় ত 


3) বত রদ OE)! 

২। ae যাহ 

৩ wtattenceh জপাসমৃক্ধে এটা ees সমৃদ্ধ৷ cme দত FE ফি্রমাপনুগন্িগতি (2101! 
আচ Press চো: জতিপাতডে দেবে WTS CO RCE চাবা গাবৈক্চণো। তে চ কর্সপ্কুলোন BMT 
sere ন ভ রাপলসৃধাবৈ শক কর্রগোণযঙ্গাং জপসমৃদ্ধ: ভি aren বঙ্গে, লন: mI! 
গনৃ্ীনানং eters সাকল্যন রবী ers এটৈৰ কলমি: (met) | 





Lay a 


॥ 
১৩:৫৩ te ১৪৯ 
দেয়, ইহাই হইল তাহার aerial) at শব্দে অর্থ লিঙ্গ, জপসমৃদ্ধি বা ক্ূপসস্পন্নতা, * 
ইহার স্র্থ-লিঙ্গ ব| নিদর্শনের সহিত যোগ বা সম্বন্ধ । থে সমস্ত মঙ্গের মধ্যে নিজেদের ‘ 
বিনিয়োগের নিদর্শন afenice অর্থাৎ যে সম্যঃ মন্থের কোন্‌ কোন্‌ act বিনিয়োগ হইবে 
তাহা আমর! সেই সমস্ত ax দেশিযাই বুদ্ধিতে পারি তাহারাই were aH । cata 
জ্রীড়ত্তৌ othe frat অংশসমন্বিত মসটী। * সম্পূৰ্ণ a এই 
ইহৈব a: মা বিযোষ্ট বিৰ্মাঘ্্যশূ,তন্‌। 
ক্রীড়ন্কৌ পুৈরধভির্োদমানৌ ca গৃহে ॥ (ব্বখেদ ১*৮৫৷৪২ ) 
(হে বরবধূ, তোমর| এই স্থানেই উভয়ে খাক, পরস্পর gee হই না, ANE আয 
প্রাপ্ত হও, আপন গৃহে থাকিয়া পুত্রপৌন্দিগের সঙ্গে আমোদ আহলাদ ও ক্রীড়া কর )। 
এই aa দেখিয়াই বুঝ! ঘাৱ ইহা নবমিলিত বরবধূর প্রতি mM কাছেই 
বিবাহে প্রযুক্ত হওয়ার নিধর্শন এই মতের মধ্যে আছে । কাজেই এই aah কূপসম্প, 
বিষাহকর্ট পাঠ করিলে বিবাহক সমৃদ্ধ হইবে, ইহা মনে কর! অযৌক্তিক নহে। সুত্রে 
্ুল মর্ এই যে, কোনও মগ দি সুচন! করে যে কোনও নিদ্ধিষ্ট কণ্ঠে ইহার প্রয়োগ হইবে 
এবং সেই HoH যদি ইহার প্রয়োগ হয়, তাহা হইলে aA সন্বদ্ধি বা পূর্ণতা লাভ করিবে, 
ইহা ব্ৰাহ্মণ গ্রন্থের কখা। ২৮72 নি 
acta সুচনা করে কি করিঘা?* এঅখাপি ত্রাক্ষণেন রূপসম্পন্জ। বিবীয়ণ্ডে এই কথা 
পা জাই স্বীকার করিহাছেন। কাজেই 
fay অর্থহীন এই কথার কোন ভিত্তি নাই। সম্বদ্ধ= সম্বন্ধ ( ভাবে ক্র)। 
অনুবাদ-__ইছাই যজের সমৃদ্ধি বা সম্পূ্ণতা যাহা ব্ূপসম্প্রতা, we বা Tae যে 
অহঠারমান কর্ম্ম পরিশ্দুটরূলে বলিয়া দেহ, তাহাই মতের Serves, ইহাও iw iae বলেন। 
arr Rem উধাহরণ-_ীড়ছ্ো..নগ ভিন, এই RH | 
যখে। এতন্লিয়তবাচোযুক্তযো! নিয়তাম্ুপূর্বব্য| ভবস্তীতি লৌকিকেপ্যেতদ্‌ 
যখেক্দ্াসী পিতাপুভ্রাবিভি ॥ ৩ ৪ . 
ee eo STARS * (মহ 
{পিষ্ট এবং অপবিধরধনীপৌর্াপদািশি) (ea ax] 
(লিং Ne বক্তব্য এই যে) লৌকিকেছু অপি 8১০28 aes, ( এইতূপ 





21 soy 

ay fac পুনঃ রঞ্ে anarieeytafs—tsce Dems ( সঃ)! : 
০. নরক few: কণ: কবে: ( আঃ) 

#1 temas a? 





1 >.৩.৫.৪ 

. হইয়া থাকে) ae (যেমন) Beth (ইন্্রামি) পিতাপুত্রৌ ( পিতাপুত্র) ইতি 
(ইত্যাদি শব্দ )। রি 
মন্ত্রের পদযোক্জনা অপরিবর্তনীয় এবং ary, পদলমৃহের মধ্যে যে পৌৰ্দাপ্ধ্য রহিয়াছে 
হারও ব্যতিক্রম হইতে পারে না, মন্ত্রের আনথ কাগ্রমাণে ঈদৃশ যুক্তির কোন সারবস্তা ATE | 
[লৌকিক ব্যবহারেও এমন দৃষ্টান্ত অনেক আছে যেখানে পদ্যোজনার পরিবর্তন অথবা পদের 
[পৌর্কাপধ্যের পরিবর্তন কর! সম্ভব নহে। Set সেবন্ব’ না বলিয়া ett সেবন” 
‘দেবরাজবন্ধী Cray ইত্যাদি বল! যায় না, “পিতা পুতৌ গচ্ছত$ না বলিয়া 'পুক্রপিতরৌ 
গচ্ছতঃ' বলিতে পারি at) বিকুদ্ধৰাদীদিগের যুক্তি সত্য বলিয়। মানিয়া লইলে Seif, 
পিতাপুত্র ইত্যাদি শব্দের states স্বীকার করিতে হয়। 


অন্মুবাদ__-আর যে বলা হইয়াছে ENTE অপরিবর্্নীঘপদ্যোজনাবিশিষ্ট এবং 
অপরিবর্তনীয়পৌ্দাপর্যবিশিষ্ট, সেই aves বক্তব্য এই যে লৌকিক ব্যবহারেও এইরূপ হইয়া 
খাকে, যখা--ইন্াযি, পিতাপুত্র, প্রভৃতি শব্দ । 


Art) এতত্ব হ্মণেন রূপসম্পন্না বিধীয়ন্ত ইতি, উদিতামুবাদঃ 
স ভবতি ॥ ৪॥ 


বখা Bowe (আর যে বলা হইয়াছে) ব্রাহ্ষণেন.. ...বিধীয়্তে ইতি” (AT 
বিনিয়োগ বুঝাইতে সামখ?বিশিষ্ট মঙগসমূহ ত্ৰা্মগ্ৰস্থকৰ্তৃক ত্রৎকর্টে বিহিত হইয়াছে ) 
[তত্র জম: ] ( নেই vere বক্তব্য এই যে) স: (ত্ৰাহ্মণগ্রন্ের বিধি) Shorea: 
( উদ্িতের অর্থাৎ যাহ! কথিত হইয়াছে তাহার আবাদ অর্থাৎ পুনঃকথন ) ভবতি ( হয় )। 
meme দ্বারা কোনও 'অথের প্রতিপাদন ভিপ্রেত নহে, এই সম্বন্ধে অন্যতম যুক্তি এই যে, 
থে সকল মঙ্জ নিজেরাই তাহাদের স্ব স্ব বিনিস্বোগ বুঝাইতে wad, তাহা! কোন্‌ কোন্‌ 
কর্মে বিনিযুক্ত হইতে পারে arena আবার তাহার নির্দেশ করিয়াছেন। এই যুক্তি 
অসার | কারণ, ব্রাহ্মগ্রন্থের যে বিধান তাহা wre বিধানেরই পুনরাবৃত্তি । ইহা Bows 
বিহীন লহে। প্রথমতঃ, মঙ্ধের মধ্যে যে তাহার বিনিযোগের নিদর্শন রহিয়াছে তাহা ক্ষ 
অনেক স্থলে AE নহে ; ব্রাহ্মণগ্রন্থের কা্য হইতেছে পরিষ্কারভাবে এবং বিদ্বৃতভাবে 
সেই বািনিঘোগ কোথায় হইবে তাহা বলিয়া দেওয়া। দ্বিতীয়তঃ, সমাললিগ্ অখাৎ একই 
প্রকারের নিদশনিৰিশিষ্ট আনেক aE আছে; কাজেই সন্দেহ হইতে পারে সমস্ত মহেরই 
একই কন্দে বিনিোগ হইবে কি না। ব্রাক্মণগ্রন্থ ঈদৃশ সন্দেহের নিরাস করেন, তাহাদের 
মধ্যে কোনও একটা Mea বিনিষোগ বিধান করিয়া । * atetare মগের বিনিয়োগ প্রদর্শন 
করিয়াছেন কাঙ্গেই মনের স্বাথ”( স্বীয় বিনিয়োগ ) -প্রকাশনে ates নাই, অথবা মনের 


২। হৈ সু স২৷৪১-৪৩ আসা । 





21 সা 7 





॥ 


১.৩.৫.৫} ১ " প্রথম অধ্যায়, ১৫১ 
অথবা স্বীকার করিলে ব্রাঙণপ্রস্থের অনথকিতা স্বীকার করিতে হয ঈদৃশ কথা, 
বিচারসহ নহে। - 


অন্মবাদ-_্ার ছে বলা cece লিসা অর্থাৎ স্ব স্ব বিনিয়োগ বুঝাইতে সামর্থ 
বিনষ্ট wane atetreege তত্তংকণ্টে বিহিত হইয়াছে, সেই AY বক্তব্য এই যে 
্রাঙগাগ্রন্থের বিধি কথিতের অস্রকখন। 


যো GUM ভবস্তীত্যাঙ্গীয়বচনাদহিংসা! প্রাতীয়েত ॥ ৫ ॥ 


যথা উ এতৎ ( আর যে বলা হইয়াছে) wea: wale ইতি * (acme অর্থ সঙ্গত ) 
[ তত্র ক্রমঃ ] (সেই সম্বন্ধে বক্তব্য এই যে) আয়ায়বচনাৎ ( বেদোকেঃ__বেছের উক্তি 
বলিয়া) অহিংসা ( হিংসার অভাব ) প্রতীয়েত ( বুঝাইতে পারে )। 

aera দ্বারা কোনও অর্থ প্রকাশ করা অভিপ্রেত হইতে পারে না, ইহার প্রতি অপর 
যুক্তি এই -যে অনেক মন্ত্রের অর্থ অপঙগত-_স্মনেক অচেতন বস্তুকে চেতনবৎ সম্বোধন কর! 
হইয়াছে, ইত্যাদি। এই সঙগদ্ধে বক্তব্য এই যে, eH যে Sah, স্বধিতি, প্রভৃতির সঙ্বোধন 
তাহা তত্তংবস্তুবিশেষের সম্বোধন নহে, কিন্ত তত্ত্বস্কবিশেষের যে অগিষ্ঠাত্রী দেবতা তাহার 
সন্বোধন।* অথবা এই সমস্ত মস্ত স্বতিপর, এইরূপও কল্পনা করা যাইতে পারে--ধধায় 
ওষৰিও ত্রাণ করে, স্থধিতিও হিংসা করে না, সেখানে পুরোহিত ( যিনি ছেদনবর্তা ) যে 
আপ করিবেন, হিংসা করিবেন না--সেই স্বন্ধে আর বক্তব্য কি? * আর এই যে যুপবৃক্ষটাকে 
ছেদন করিতে যাইয়া এষদি এবং স্থধিতিকে সম্বোধন করিয়া বলা হইতেছে, যুপবুক্ষটীকে রক্ষা 
কর, বুপরৃক্ষটার হিংসা করিও নাইহার অর্থ এই যে বৃক্ষটী এই সমন মনত উচ্চারণপূর্বক 
fon হইলে সম্যক্দ্ধপে ছিন্র হয়, তঙ্গিবন্ধন ইহার উৎকর্মসাধন হয় এবং যজ্ঞকাধো উপ্যোগিতা 
gota) বেদ স্থাবর-জঙ্গমাব্মক জগতের calamity করেন, কাহারও হিংসা করিতে 
পারেন না, কাহারও অমঙ্গলবিধান বেদের পক্ষে সম্ভব নহে; কাজেই বেদ যখন যুপবৃক্ষের 
হিংসাবিধান করিতেছেন, তখন ইহ! অহিংস! বলিয়া গণ্য করিতে হইবে। মনে করিতে হুইবে 
ঈদৃশ হিংসার পরিণাম ফল শুভ । স্থতিশান্তে উক্ত হইয়াছে, এষধি, পশু, বৃক্ষ, তির্য্যক্‌ এবং 
পক্ষী বজ্জার্থ নিধন artes হইলে উদ্নত গতি অর্থাৎ em অপেক্ষা ভাল জন্য লাভ করে।* 
 অন্ুবাদ-_আর থে বলা হইয়াছে মজের অর্থ অসগত, সেই সমন্ধে বক্তব্য এই ষে__ 
বেদের উক্তি বলিয়া অহিংসা বুঝাইতে পারে। : 





৯ stein ay আভিষানিৰ্যপৱেশঃ (ক সঃ ২১৫) . 
৩1 ক্চেতনসব্বোধনানি জতিপারত্বেন ঘোজনীচানি। বন্মিন্‌ বপনে* ওবছিরপি যতে তত্র বপনকথা 

আত ইতি কিছু বরবাদ ( সাণ- কৰ্মেদ উপোদথাত ) | 
জা পশৰো বক্তা পণ ৷ বজা fren পাপা পাগ nthe 
অন্ত (5৮7, গুজে 






J) 
'ং গতিম্‌ (ver) । 





টি 


১৫২. 





= {১.৩.৫.৬ 


__ যখো। এতছিপ্রতিষেপার্থ। ভবস্তুুতি লৌকিকেঘপে!তদ্‌ যথাহসপত্বোহয়ং 
+ ব্রাহ্মণোহনমিত্রো। রাজেতি ॥ ৬ ॥ 7 


যথা উ এতৎ ( আর যে বলা হইয়াছে ) বিপ্রতিষেধার্থাঃ Safe ইতি ( মজ্রসমূহ পরস্পর 
বিরুদ্ধার্থসম্পন্ন ) [ তত্র ক্রমঃ ] (সেই সম্বন্ধে বক্তব্য এই যে ) লৌকিকেষু অপি ( লৌকিক 
ব্যবহারেও ) এতৎ (এইরূপ হইয়া থাকে ) যথা (যেমন) অয়ং (এই) ক্রান্মণঃ ( তান্ধণ ) 
saa: (শত্ৰরহিত ), রাজা (নৃপতি ) অনমিত্রঃ ( শক্ররহিত ) ইতি (ইত্যাদি )। 

মন্ত্রের আনর্থক্যে অপর এই যুক্তি প্রদর্শিত হইয়াছে যে cea অর্থ যাহ! প্রতীত হয় 
তাহা পরস্পর-বিরুদ্ধ। এই সম্বন্ধে বক্তব্য এই যে বাস্তবিক মন্থার্থের মধ্যে পরস্পর কোন 
বিরোধ নাই। দেবতা মহা! Attra; এই উই্বধানিবন্ধনই সকলে দেবতার ভজন! 
করে এবং এই এশ্বধ্যনিবন্ধনই এক হইলেও দেবতা অনেকরূপে আত্মপ্রকাশ করেন, এক 
দেবতাকেই লোকে নানা আকারে পূজা করে।ৎ কাজেই কোনও মস্তরে যদি এক রুত্জের 
কথা থাকে এবং কোনও WE যদি অসংখ্য রুজ্রের কথা থাকে তাহাদের মধ্যে পরস্পর কোন 
বিরোধ নাই । areca স্পষ্টই উক্ত হইয়াছে 'ম্ঘব flew ভিন্ন রূপ ধারণ করেন'।* যে মঙ্গে 
Sere অশক্র বলিয়া বর্ণনা কর! হইয়াছে এবং যে মনতে ইন্রকে শৃতসেনাজয়কারী বলিয়া! বর্ণনা 
করা হইয়াছে, এই উভয় yeas মধ্যেও কোন বিরোধ নাই; কারণ, Race যে অশক্রু বলিয়া 
বর্ণনা কর! হইয়াছে ইহা wwe: অতিশয়োক্তিমূলক। লৌকিক বাবহারেও এইরূপ 
অতিশযোক্তিযূলক বাক্যের অভাব নাই-য্মেন অশক্র এই ব্রাহ্মণ, স্বশক্র এই রাঙ্গা) 
few তাহাদের অর্ণুবতা সম্বন্ধে কি কাহারও সন্দেহ হয়? একেবারে শত্রু নাই এইরূপ 
কি কেহ আছেন--তিনি ত্রাক্মণই হউন আর রাজাই হউন? যিনি মুনি, বনে থাকিয়া নিজ 
eng groin করেন তাহারও মিত্র, উদাসীন এবং শক্ত এই তিন পক্ষই আছে।* অশক্র 
ব্রাহ্মণ বা! শত্রু রাজা__ইহার অর্থ এই প্রতীত হয় যে, তাহাদের শত্রুর সংখ্যা অতি অল্প, 
পত্র খে একেবারে নাই তাহা নহে। অশক্র ইন্দ্র এইস্থলেই বা এইরূপ অর্থ প্রতীত হইতে 
ৰাধা কি? : 

নুবাদ-্দার যে বল! হইয়াছে AER পরস্পর বিকদ্ধার্থসম্পন্, সেই সম্বন্ধে বক্তব্য 
এই যে, লৌকিক *ব্যবহারেঞ এইকপ হইয়া থাকে; যেমন-_এই ব্রাহ্মণ শঙ্টরহিত, রাজা 
শক্রশুন্ধ ইত্যাদি। = y 
______- — — — 

১) মগ 

al সাহাভাগ্যান্দেবভায়। এক SER বহু! GEC (লিঃ ৭৪ )) 

৩) ক্পংক্ষপং সবৰ হোভবীতি (ক সং ৬৭৬৮) 5 

| মুনের বছর কুক: 


wegen অর: পা্ছনিোদাসীনশ ৪ (ছ্গচাখগৃত মহাভারতের জোক ) | 





zy 
} 
১.৩.৫.৭ ] * "_ প্রথম অধ্যায় ১৫৩ 
A এতজ্জানন্তং সংপ্রেষ্যতীতি জ্ঞানন্তমভিবাদয়তে জানতে . 


7" মধুপকঠ প্রাহেতি ॥ ৭ ॥ = 
৬ যথা উ এতৎ (আর যে বলা হইয়াছে ' জবানস্তং সংপ্রেশ্বতি ইতি” (aa বিধিজ্বাক্রিকে 
পরিজ্ঞাত বিষয়ে প্রেরিত করেন) (em ক্রমঃ ] ( সেই. সম্বন্ধে বক্তবা এই যে) জানন্তম্‌ 
(খিনি শিশ্যের নাম জানেন এইক্ূপ গুরুকে ) অভিবাদয়তে (শিক্ষা স্বনাম উচ্চারপপূর্বক 
অভিবাদন করেন) জানতে ( যিনি মধুপর্কের সহিত পরিচিত তাহার নিকট ) মধুপর্কং প্রা 
(‘ইহা মধুপর্ক' ইহা বলিয়! দেওয়া হয় ), ইতি ( ইত্যাদি )। 
মন্ত্র fers বিষয় খ্যাপন করেন--বিনি যে বিষয়ে অভিজ্ঞ মের দ্বারা তাহাকেও সেই 
বিষয় জানান হয়--কাজেই মন্ের দ্বারা অর্থ প্রকাশ অভিপ্রেত হইতে পারে না, বিরুদ্ধ- 
বাদীদিগের এই কথার মধ্য সারবত্ত। নাই । দেখা যায় যাহাদের অর্থবত্তা অবিসংবাদিত 
লৌকিকবাবহারে প্রযুক্ত ঈদৃশ বাকোর দ্বারাও অনেকস্থলে জ্ঞাতবিষয় জ্ঞাপিত করা হয়। 
অভিবাদনের বিশিষ্ট নিয়ম এই যে অভিবাদনকারী অতিবাদনার্থ ব্যক্তিকে নিজের নাম ও 
গোত্র ( অথবা কেবল নাম) উচ্চারপপূর্কক অভিবাদন করিবেন, * যেমন--অয়মহং ভোঃ 
শাণ্ডিলাঃ প্রিরতে। গুরুমভিবাদয়ে (এই আমি শাত্তিলাগোত্রীয fares গুরুকে অভিবাদন 
করিতেছি), অভিবাদয়ে শুভশশ্মাস্মি ভোঃ (আমি went অভিবাদন করিতেছি )। গুরুর 
নিকট Pen পরিচিত, গুরু শিল্পের নাম ও গোত্র জানেন ; তথাপি fro যে নিজের নাম ও 
গোত্র উল্লেখ করেন, ইহা কি পরিজ্ঞাত বিষয়েরই খ্যাপন বা কথন নহে? আর পূজ্য fers 
ay অতিৰিকে সধুপক দেওয়ার সময় বলিতে হয়_-মধুপর্কো মধুপর্কে। মঁধুপর্ক: ( আমি মধুপর্ক 
প্রান করিতেছি, গ্রহণ করুন )।* পুজা ব্যক্তি বা অতিথি ধিনি মধুপর্ক কি তাহ জানেন, 
মধুপৰ্ক খাহার নিকট চিরপরিচিত, তাহার নিকটও যে তিনবার মধুপর্কের নাম খ্যাপন কর! হয়, 
ইহাও কি পরিজ্ঞাত বিযয়েরই খ্যাপন বা কথন নহে? 
আন্মুবাদ-_আর যে বলা হইয়াছে x2 বিধিজ্ঞব্যক্রিকে পরিজ্ঞাত বিষয়ে প্রেরণ করেন 
সেই সম্বন্ধে বক্তব্য এই যে, ঘিনি শিশ্বের নাম জানেন এইবূপ গুরুকে fan স্বনাম উচ্চারণ- 
পূর্বক অভিবাদন করেন, যিনি মধুপর্কের সহিত পরিচিত তাহাবু নিকট ‘অই মধুপর্ক দিতেছি 
ইহা afm দেও হয়, ইত্যাদি । 





১) 90১+ . 


২। অনুমতিতে! গুরুং গোত্রেপাতিবাধকতে (om: পৃঃ হই ২1৯১৯); TT প্োোচ্যা'হমতিৰাদয়' ইত্যততি- 
ares ( গৌতন্‌ ), ব্দসাবহং তো ইত্যান্মনেননামাৰিশেৎ ( সাংখ্যাযনু ) ; মন ২/১২২ FET! 

Se হুঃ ১২৩৭ 

20-15 B re 





১৫৪. 





[১.৩.৫.৯ 


* Atel এতদদিতিঃ সর্ববমিতি লৌকিকেৰপ্যেতদ্‌ যথ! সর্ববরস! অনুপ্রাপ্তাঃ 
পানীয়মিতি ॥ ৮ ॥ 


, যথা Bees ( আর যে বল! হইয়াছে ) অদিতি: সর্বম্‌ E> ( অদিতিই সকল" 
[ পত্র ক্ৰমঃ ] (সেই সম্বন্ধে বক্তব্য এই যে) লৌকিকেযু অপি ( লৌকিক ব্যবহারেও ) এতৎ 
(এইরূপ হুইয়। থাকে ) যা (যেমন) সর্ব্রসাঃ (সর্ধপ্রকারের রস) পানীয়ম্‌ অন্থপ্রাপ্তাঃ 
( জলে সমাগ ড অখাং জলে বর্তমান আছে ), ইতি ( ইত্যাদি )। 

অনেক মন্ত্রের অর্থ যাহ! প্রতীত হয় তাহা অসংলগ্র যেমন_-অদদিতিই সকল ; কাজেই 
মনের দ্বারা কোনও Mosier অভিপ্রেত নহে, বিরুদ্ধবাদীদিগের এই কথারও কোন মূলা 
নাই। ‘অদ্দিতিই সকল” এইরূপ যে বলা হয় তাহা গৌণভাবে, অদ্নিতির প্রতি ভক্তিবশতঃ; 
যেমন কোনও বিশিষ্ট উপকারীকে সম্বোধন করিয়া কুঙ্জ্ঞতাবশে বলা হয় ‘তুমিই পিতা, 
তুমিই মাত৷’ ।২ লৌকিক ব্যবহারে Ret প্রয়োগের অভাব নাই। জলে বাস্তবিক সমস্ত 
প্রকারের রল বর্তমান থাকে না, কিন্তু জল হইতে ame রসের উৎপত্তি হয় বলিয়া গৌণতাবে 
বলা হয় “জলে সর্কপ্রকারের রস বর্তমান আছে’ । * 

অন্ুবাদ__মার যে বলা হইয়াছে ‘অদিতিই সকল, সেই সম্বন্ধে বক্তব্য এই যে লৌকিক 
ব্যবহারে এইন্ধপ হইয়া খাকে, যেমন__সর্ধ প্রকারের রস জলে সমাগত, ইত্যাদি | 


যখো। এতদবিস্পস্টার্থ। ভবস্তীতি নৈষ স্থাণোরপরাধো| যদেনমন্ধো 
ন পশ্যতি পুরুষাপরাধঃ স ভবতি ॥ ৯ & 


খা (টে এতৎ ( আর যে বলা হইয়াছে ) 'অবিস্পষ্টার্থা ভবন্তি ইতি* (are শব্দ 
অবিস্পষ্াথ wis acm কোন কোন শব্ধের অর্থ অস্পষ্ট নহে ) [ তত্র ক্রমঃ ] (সেই সন্ধে 
বক্তব্য এই যে) এব: (ইহা) স্থাণোঃ ( স্থাণুর ) অপরাধঃ ( অপরাধ ) ন ( নহে) যৎ (যে) 
এনম্‌ ( ইহাকে ) অন্ধঃ ( অন্ধৰ্যক্কি ) ন পশ্যতি (দেখিতে পায় না) সঃ (ইহা) পুকমাপরাধঃ 
Cargo অপরাধ ) ভবতি ( হয়)। 

mena অর্থ নাই এই yew আর এক যুক্তি এই খে মস্ের মধ্যে অলেফ শব্দ আছে 
যাহাদের we স্পষ্টভাবে বুঝা যায় লা। এই Ne বক্তব্য এই যে, অন্ধ যে স্থাণু (খুটি) 
দেখিতে পায় না তাহার ae দায়ী কে? স্থাণু, না অন্ধের অন্ধত্ব? arg শব্দের অর্থ নাই 





— 

১৪ ০৬১৯ . 

২) শুণবাৰন্ত সঃ ( লৈ: সু ১২0১০) 5 হত সুখ্যাস্ব স্তর গৌশযা তি, স.এব তকিবাৰ: ্াৎ (CF)! 
*। seat fe তেৰাং শ্রতবইতানগ গণৰৃৱ্যৈবসুচাতে (FE)! + 


+ sistas ig 





ey 


১০৩৫৯] "_ প্রথম অধ্যায় ১৫৮ 


তাহা নহে, অথ ঠিকই আছে; * অর্থের যে উপলব্ধি হয় ন! অথবা অর্থ যে অবিস্পষ্ট 
তাহার হেতুজ্ঞানের অস্ধুতা বা অভাব। ব্যাকরণ নিরুক্ত কোবারি শাস্ে অভিজ্ঞতা খাকিলে * 
সমস্ত শব্দেরই অর্থ পরিন্ছুট হইবে । rs vs 
* অনুবাদ-_্ার থে বলা হইয়াছে মত্তে কোন কোন শব্দের অর্থ সুস্পষ্ট নহে, সই 
সম্বন্ধে বক্তব্য এই যে-_অন্ধ যে খুঁটিকে দেখিতে পাত না, ইহা স্থাপুর (খুঁটির) অপরাধ নহে, 
ইহা অন্ধ ব্যক্তির অপরাধ । G 


যথা জানপদীষু Rots: পুরুষবিশেষে! ভবতি ॥ ১* ॥ 


যথা ( ঘেঘন ) জানপদীষু (লৌকিক ক্রিদাকলাপসমূহে ) frete: ( ভিজ্ভাবশতঃ ) 
পুরুষবিশেষ: ( বিশিষ্ট মানুষ ) ভবতি (হয় )। 

জনপদদদ্বন্ধীয় কা অর্থাৎ, চিত্রকর শিল্পকে এবং অন্যান্য লৌকিক ক্রিয়াকলাপে 
খাহার অভিজ্ঞতা আছে তিনিই যেরূপ সমাজে বৈশিষটালাত করেন, সেইরূপ খিনি few 
ব্যাকরণাদি শাস্ত্রে বুৎপত্তিসম্পন্ন মত্ার্থবোধে তাহারই বৈশিষ্টয দেখ! যায়। নিক্ক্াদি tee 
বুৎখপন্তির তারতম্যাদুলারে sate বুঝিবার সামর্থ্যের তারতমা হইয়া থাকে; নিরুক্তাদি 
শাস্ত্রে ধাহার সম্যক ব্যুৎপত্তি আছে ঠ্রাহার নিকট মত্রার্থ সুস্পষ্ট প্রতিভাত হয়, খাহার তাদুশ 
বুৎপত্তি নাই তাহার নিকট মন্ার্থ অবিস্পটই থাকিয়া যায়। 

আন্ুবাদ--লৌকিকক্রিয়াকলাপসমূহে অভিজ্ঞতাবশতঃ যেকপ মাঙ্ছষের বৈশিষ্ট্য হইয়া 
থাকে, নিককাদি শাস্ত্রে অভিজ্ঞতাবশতঃ সেইক্ধপ মন্ার্থবোধে বৈশিষ্ট হয়? 


পারোবর্যবিৎস্থ তু খলু বেদিতৃষু,ভূয়োবিদ্ধাঃ প্রশস্ত ভবতি ॥ ১১৪ 


তু (আর) পাোবধাবিৎস্ ( আচার্যপরস্পরাক্রমে ধাহার! জানলাভ করিষাছেন Ppt ) 
বেগিতৃষু ( বিজ্ঞানসম্পন্র ্রা্মণগণের sc) ভূষ্োবিস্থাঃ খলু ( অধিকবিষ্ঠাসম্পন্ন বাক্ষিই ) 
প্রশস্ত: ( প্রশংসনীয় ) ভবতি (হন )। 

ধাহার। ,আচা/পরম্পরাক্রমে নিরুক্কাদি শাস্বে জ্ঞান অর্জন করিয়ুছেন,* ঈদৃশ অভিজ্ঞ 
পত্তিত ব্রান্মণগণের মধ্যে সাবার ঘিনি অধিকবিস্যাসম্পন্, তিনিই সকলের প্রশংসাভাজন হন। 
সাহার নিকট কোন মনের -র্থ ই আঅবিস্পষ্ট থাকে না। মের অর্থ যে আমাদের নিকট 








3 সঙ পরমিজ্ঞানস্‌ (ই: 7 ১২৫৯৯) 
২1. পারোবধ্যেণ বিজ্ানত্তি serene তে পরারোবধাবির: (xt), seater সআগমপরাপরা, ভরা 

দে বি (anv) | পরোবর শব্দে" Tete প্রাচীন এবংঞকারীন আচাঁহাগনী ; “পরাষ্চ erate’ এই 

মাসে পা নিপাতনে নিদ্ধ। ভটোলিগীন্দিতের মতে “পারোবধ্' শব্দ আপ্রাণ (নিঃ কৌ *২৷১-)। 





১৫৬ নিরুক্ঞ ' + [ >.৩.৫.১১ 


্লরিস্ফুট হয় না, তাহার কারণ aces দোষ বা মঙ্ছের অর্থহীনতা নহে, তাহার কারণ আমাদের 
* নিকুক্তাদি শাত্তে জ্ঞানের অভাব। সকল মত্েরই অর্থ আছে, অর্থ বোধগম্য করিতে হইলে 
ও নিরুক্তাদি শাহ বিশিষ্ট জ্ঞানের অধিকারী হইতে হইবে। 
»অনুবাদ-_আর, আচার্য্য পরষ্পরাক্রমে খীহাঁরা জ্ঞানলাভ করিয়াছেন, ঈদৃশ বিজ্ঞান 
ব্রাহ্মপগণের মধ্যে অধিকবিগ্যাসমপী্ ব্যক্তিই প্রশংসনীয় হন । 


॥ পঞ্চম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





=o সল্িচেচ্ছদ 
অথা ীদমন্তরেণ পদবিভাগো ন বি্তে॥ ১ ॥ 


অথাপি (আর) Bey অন্তরেণ (এই, নিকক্রশান্্র ব্যতিরেকে ) পদ্ধবিভাগঃ ( পরের 
বিভাগ ) ন বিদ্যতে (হয় ন! )। 
নিককশাঙ্ত্ের প্রথম প্রয়োজন--কোন্‌ নাম কোন্‌ আখ্যাত হইতে উৎপন্ন তাহা প্রদর্শন 
করা, দ্বিতীয় প্রন্োজন-_মত্ের অর্থবোধে সাহাযা করা, ইহা বলা হইয়াছে (১1৩/৪/১)। 
এই দুই প্রয়োক্ন ব্যতিরিক্ত নিকক্রুশান্ত্ের আরও এক প্রয়োজন আছে। তাহা হইতেছে__ 
ware পদসমূহের বিভাগজ্ঞানে অর্থাৎ, ময়ে পদপাঠ কিকপে করিতে হইবে, > testes wey 
পদসমূহ কীদৃশ আকার ধারণ করিবে তদ্বিযয়ক জ্ঞানে সাহাঘা করা। অর্থবোধ না থাকিলে 
এই পা এই স্থলে সারগ্রহ, এই স্থলে নিরবগ্রহ, * এই পদটা এই স্থলে পঞ্চমান্ত বা যান্ত, 
এই স্থলে OGTR, ইত্যাদি নির্ণর করিতে পারা যায় না; কাজেই পদপাঠে পদের স্বরূপজ্ঞানে 
ব্যাথাত জন্মে। নিরুক্রশান্ত্র বাতিরেকে ন্দ্থবোধ হর না ইহ! বলা হইয়াছে। দাড়াইল 
এই ঘে, নিরুক্তশাস্ত্রের উপর নির্ভর করে অর্থজ্ঞান, অথন্তানের উপর নির্ভর করে পদবিভাগ- 
জান (কোন্‌ পদ কি ভাবে পাঠ করিতে হইবে তদ্দিষয়ে জ্ঞান )। কাজেই বলিতে হয়, 
নিরুত্রশা স্রই পদবিভাগজ্ঞানের প্রতি কারণ ।* 
অন্মবাদ-_ন্দার ইহা মণ fewest ব্যতিরেকে পদবিভাগ সম্ভব হয় না। 
অবসায় পদ্ধতে রুদ্র মূলেতি পদ্ধদবসং গাবঃ পথ্যদনমবতেগর্তার্থস্তাদো 
নামকরণন্ত্মান্লীবগৃহুন্তি, অবসায়াশ্বানিতি প্যতিরুপস্থষ্টোবিমোচনে 
তক্মাদবগৃহুন্তি ॥ ২4 


wm ( হে রুত্র ) পদ্ধতে (চরণবিশিষ্ট ) অবসায় (বিচরণসীলদিগকে অথাৎ গাভীগণকে ) 
San ( স্থখে "রাখ ), ইতি (এই ace) te অবসম Caters 'বিচরপশীল )-গাবঃ 





১ লবিভাগ: এবং পানি বানী তোতৎপৰনিষতাগপরিজ্ঞানম(ছঃ) | 

২.) দ্বরোঃ পরতোরজনাং ৰা বৰবিচ্ছেদেনোচ্চারণং স সমাসঃ, অপি wren 
আহশমৰগ্রহঃ ( ছাঃ )-_ দুই বা! Tee একীভাবে অর্থাৎ অবিভক্তরূপে উচ্চারণ সমাস, আর দুই ৰ! Tere 
অরে coer করিবার নিমিত্ত বিাগপুরুস উচ্চারণ AE । 

৩। scorn হি পলাক্তৰতিঠঠন্তে” ন চেনন্তরেশাৰ্খপৱবিজঞানমন্তি erates এর পৰিভাগঞসিফিকিতি (a), 
প্বিতাগেনাজ জ্ঞানং cs, ইং Freese াবপ্রহিতি কুলযাগাং সংহিতা: পাদ নং 
চিতা তি: প্ৰবিতাগতকত জানং ন বিস্তে ততা্্ানাশীন্াৎ ( সক: খু) |, হু 








১৫৮ 





[ ১.৩.৬.২ 
*( গাভীসকল )$ [ আঅবসং ]- পথাদনম্‌ & পথের অনল্নন্থকূপ ); [ অবসম্‌ ইতি ] (“অবস' এই 

* শব্দটা ) teres ( গমনাথ ক ) অবতেঃ ( ‘অব’ ধাতু হইতে fara) সঃ ( অস ) নামকরণ: 

> (প্রত্যয় ), তন্মাৎ ( সেইজন্য ) ন অবগৃত্তন্তি { পদকারগণ এই eee অবগ্রহ্যুক্ত করেন 
নচ); অশ্বান্‌ ( অশ্বগণকে ) অবসায় ( বিমুক্ত করিয়া ) ইতি (এই মন্ত্রে ) হাতি: (‘on 
ধাতু ) উপস্থষ্: ( উপসর্গযুক্ত ইয়া) বিমোচনে (বিমুক্ত কর! অর্থে প্রযুক্ত হইয়াছে ) তন্মাৎ 
( সেইজন্য ) way (পদ্বকারগণ ইহাকে অবগ্রহযুক্ত করেন )। 

“অবসায় পদ্ধতে রুত্র মুল” ইহা একটা মন্ধের ( প্ুথেদ ১০।১৬৯।১ ) অংশ | পদ্ধৎ ( পাদযুক্ত ) 
অবসম্‌ ( বিচরণশীল )- গাব: (গাভীসকল ) জাতি বুঝাইতে ‘অবস' শব্দে-একবচন প্রযুক্ত 
হইয়াছে। “stay বা “গো” শব্দের পর্যায় “পথাদন' (পথের অক্স)। পথে গাভীর ছুপ্ত পান 
করা হয়, GU হইতে প্রস্থত Ha আহার করা হয়; গাভী পথের অগ্ন বা MoMA প্রদান 
করে, এই নিমিত্ত গাভী পথের erat? Sgn — we দেহি (বধ প্রদান কর, স্বচ্ছদ্দে 
রাখ )। ‘অবস' শব্দটা গতার্থক অব ধাতুর উত্তর ‘অস’ নামকরণ ( প্রত্যয় ) ৬ করিয়া 
farm হইয়াছে ; ইহ! একপদ, দুই পদের সমবায় নহে, কাজেই পদকারগণ পদপাঠে ইহাকে 
অবগ্রহযুক্ত করেন নাই; কারণ, ছুই পদের con বা পৃথক্‌ অস্তিত্ব প্রকট করিতেই 
অবণাহের প্রয়োজন হয়। যাহার অথন্তান তাদুশ তীক্ষ নহে, সে মনে করিতে পারে “অবসায়' 
এই পগটা অব-+সো+লাপ, করিয়া fata হইয়াছে । “পত্ডেঠ এই চতুথান্ত পদের সামানি- 
করণো ‘Sante পদটা প্রযুক্ত হইয়াছে, কোনও কর্শ্মপদের উল্লেখ নাই, অব + সো! ধাতুর 
যাহ! অর্থ Stel gtr সম্ভব নহে, ইত্যাদি জ্ঞান তাহার না থাকায় ইহাকে ‘অব+ সায়! 
এই দুই পদের সমবায় মনে করতঃ অবগ্রহযুক করিয়া উচ্চারণ কর! তাহার পক্ষে স্বাভাবিক | 
ন্মবসায়াল্পান্ঠ ইহা খখেদের ১।১০৪|১ মঙ্তের অংশ । এখানে “*অবসায়’ পদটী চতুখস্তকূপে 
শ্রহণ করিলে অর্থসঙ্গতি হইবে ন! । 'অশ্বান্‌ একটী wine, কাজেই অবসায় পদ্টীকে ক্রিয়া- 
পদ্ররূপে গণা করিতে হইবে। ন্মন্থধাৰন করিলেই বোধগমা হইবে যে, ইহা অব উপস্গযুক্ত 
om খাতু হইতে fain হইয়াছে। 'অবপূর্কক সে! ধাতুর "অর্থ এখানে “বিসুক্ত করা! 
অবসায়াস্বান = অশ্বগণকে বিমুক্ত করিযা। এখানে 'অবসায়' পদ্টা ‘অব’ এবং “সায়” এই 
দুই পদের সমবায়ে পঠিত | ot ছুই পদের গতিপমাস হইয়াছে। ইহাদের যে বিভিননতা 
বা পৃথক্‌ অস্তিত্ব তাহা পদকারগণ প্রকট করিছাছেন “অব-সায়’ এই সমস্ত পঙ্চটীকে অবগ্রহণ 
যুক্ত করিছা stig ‘অব’ এবং ‘ate ইহাদের বিভক্ত উচ্চারণ প্রদর্শন করিয়া । যাহার 
অর্থজ্ঞানে পারিপাটা নাই, a fe এই প্রদটীর wat নিৰ্দ্ধারণ করিয়া ইহাকে অবগ্রহযুক্ত 
করিয়া পার্ট করিতে পারে 7, তাহার পক্ষে সাবগ্রহ পদকে নিরবগ্রহ করিয়া পাঠ করা এবং 





১॥ Aree পান কতৎস্থন্ত পানে gereateets ( স্বঃ স্বাস) | 
২। নাম কিনতে হেন শব্দস্ত স নামকরণ? প্রভার উচাতে (HATE) 





১.৩.৬.৩ J " প্রথম অধ্যায় ১৫৯ 


নিরবগ্রহ পদকে সাবগ্রহ করি! পাঠ করাই সম্পূর্ণ সম্ভব । এই অথজ্ানের পারিপাট্যলাভ* 
হয় নিরুত্রশান্ত হইতে 1, 2 


অনুবাদ-_অবসায় পদতে রুদ্র মূল Goce wz, চরপবিশিষ্ট বিচরণশীলদিগকে অথাৎ 
গাতীগণকে সুখে রাখ ) এই মঙ্ধে__প্ধৎ অবসম্‌_গাবঃ ( গাভীনুকল ), “বস' (গে!) ইহীর 
পর্ধ্যাযবচন ‘Mama’ ( পথের a) | গমনাথ'ক অব ধাতু হইতে ‘অবস’ শব্দ fats, প্রত্যয় 
‘অস’ ; সেইজন্য পদকারগণ ইহাকে অবগ্রহ্যুক্ত করেন না। অবসায়াস্বান্‌ ( অশ্থগণকে 
বিমুক্ত করিয়া ) এই মন্ত্রে উপর্যুক্ত “সো” ধাতু বিমোচনার্থে প্রযুক্ত হইয়াছে, সেই 
পদকারগণ ‘অবণসায়' এই পদটীকে অবগ্রহযুক্ত করেন । 


দূতে নিঞ্চত্যা ইদমাজগামেতি পঞ্চমাৰ্থপ্ৰেক্ষ! বা যষ্ঠ্্থপ্েক্ষা 
বাঃকারান্তং পরো নিচ তা আচক্ষ্তি চতুর্থ্যথপ্রেক্ষৈকারান্তম্‌ ॥ ৩ ॥ 


নি্খত্যাঃ ( মৃত্যুদেবতার নিকট হইতে অথবা মৃত্যুদেবতার ) দূতঃ (দূত) ইদস্‌ (এই 
স্থানে) আজগাষ ( স্থাগমন করিয়াছেন ) ইতি ( এই মঙ্ের নির্গত)" এই স্থলে ) পঞ্মা্থ 
প্রেক্ষা বা (পঞ্চমী বিভক্তির অর্থ” দুষ্ট হইতেছে ) ঝা প্রেক্ষা বা (ক্সথবা যষ্টী বিভক্তিরব্থ” 
দৃষ্ট হইতেছে) আঃকারাস্ধদ্‌ (কাজেই এই পদটী আঃকারান্ত অথাৎ পদটী “নিগ্চত্যাঃ') 5 
পরঃ (পরাগত হইয়া অর্থাৎ ফিরিয়া fini )> faster ( মৃত্বাদেবতাকে ) আচক্ষ, ( বল ) 
ইতি (এই মন্ত্রের “নিষ্চত্যা” এই স্থলে ) চতুখযখ'প্রেক্ষ। ( চতুর্থী বিভক্তির wae ye হইডেছে ) 
কারান্তম (কাজেই পদটা একারান্ত অথাৎ পদটী Fw তো”) 

'দৃতঃ Fawn ইদমান্গগামণ Carey ১৯1১৯৫)১) এবং ‘পরো নিরবতা! sto ( খখেদ 
১০।১৬৪।১)। এই উভব স্থলেই ‘নিষ্ধতি’ শব্দের প্রয়োগ রহিয়াছে। প্রথম মঙ্ছে এই শট 
হয় পঞ্চমান্ত, আর না হয যষ্ঠান্স, কারণ পঞ্চমী বা wh বিভক্তির অর্থ বাতিরেকে অন্য কোন 
বিভক্তির অর্থ এখানে সঙ্গত- হয় না; কাজেই পঞ্চটী হইবে Fania অথাৎ ‘few তাহ, 
সন্ধিতে বিসর্গের লোপ হইয়াছে। দ্বিতীয় মচ্ছে ‘fiefs’ শব্দ নিশ্চয়ই চতুর্থান্থ, কারণ 
চতুর্থী বিভক্তির অথ ব্যতিরেকে অন্ত কোন বিভক্তির অর্থ এখানে সঙ্গত হয় না? কাজেই 
aa) হইবে একারান্ত অর্থাৎ ‘fae ter, সন্ধিতে একার স্থানে আকার হইয়াছে। ছুই 
অঙ্জেই “নিখ্কত্যা' এই অংশ সমান খাকিলেও পদপাঠে একস্থলে হইবে ‘নিঞ্চত্যাঃ’ আর এক 
স্থলে হইবে ‘নিঞ্চ তৈয’। এই যে পদ্ধবিভাগে বৈলক্ষণ্য অথাৎ পদপাঠে একই অংশের 
fon ভিন্ন রূপপ্রান্তি, ইহ! অথভেদজনিত অথাৎ কোন্‌ স্থলে কোন্‌ বিভক্তির Se উপপন্ন 
হইবে তন্ধিযক্কক জ্ঞানের উপর, নির্ভর করে। পঞ্থবিভাগজ্ঞান অজ্ঞান বাতীত হয় না, 





৯) পরঃ পরাগতা (ছঃ)। 





eae "[১.৩.৬,৫ 


..* অজ্ঞান আবার নিরুক্তশাত্র ব্যতিরেকে সম্ভব নহে । কাজেই নিরুক্তশাস্ত্রই পদবিভাগজ্ঞানের 
প্রতি কারণ। é 
আন্ুবাদ-__দূতো নিঞ্ধত্যা ইদমাজগাম (ম্মত্যাদেবতার নিকট হইতে অথবা মৃত্যুদেবতার 
দুত এইস্থানে আগমন করিযাছেন) এই ere Avert এই স্থলে হয় পঞ্চমী বিভক্তির অর্থ 
দেখা যায়, আর না হয় ব্টী বিভক্তির অর্থ দেখা যায, কাজেই oe আঃকারাস্ত অথাৎ, 
‘Pawn? ; পরঃ নিরঞ্ তা! আচক্ষ (ফিরিঘা” গিয়া মৃত্যুকে বল) এই acme ‘নিত্য 
এই স্থলে BRA Prefers অর্থ দুষ্ট হয়, কাজেই oe একারাস্থ অথাৎ নিঞ্ধ ত্যৈ। 


পরঃ afar: সংহিতা,” পদপ্রকৃতিঃ সংহিতা,২ পদপ্রকুতীনি 
সর্ববচরণানাং পাদানি ॥ ৪ ॥ 


পরঃ ( সাতিশয় ) fired: ( সংক্সেষ ) সংহিতা ( সংহিতা ), সংহিতা ( সংহিত1) পদপ্ররুতিঃ 
“( পদপ্রক্কুতি--পদ্গ হইয়াছে প্রকৃতি যাহার ), সর্কচরণানাং ( সমস্ত শাখার ) পার্ধদানি ( প্রাতি- 
শাখ্যসমূহ ) পদ প্ররুতীনি ( পদকেই প্রক্ততিরূপে আশ্রথ করিয়াছে ) | 

এখন পঙ্গবিভাগপ্রসঙ্গে সংহিতার (afer) লক্ষণাঙ্গি বলিতেছেন। সংহিতা বলিতে 
বুঝায় পরম সন্জিকর্ষ বা সংক্পেষ। এই সরিক্খ বা সংক্পেষ হইবে দুই পদের স্বর অথবা 
ব্বরাধিরূঢ় বানের মধ্য ।* সংহিতার প্রকৃতি অর্থাৎ মূল বা ভিত্তি (৮৯৮৪) পদ) 
সমস্ত শাখার প্রাতিশাখ্যেরই সিদ্ধান্ত এই যে, পদই সংহিতার প্ররুতি। সকল প্রাতিশাখোই 
সংহিতা বর্ণনা প্রসঙ্গে পদ প্রক্ৃতি্পে স্বীকৃত হইয়াছে।* সংহিত! ছারা যুক্ত হয় পদ, 
সংহিতাবদ্ধ পদসমূহের বিভাগই পদবিভাগ। 

আঅর্মুবাদ-_-সাতিশয় afiet (aera) সংহিতা, সংহিতার প্রতি পদ, সর্ধশাখার 
শ্রাতিশাখাই পদকে প্রক্ৃতিরূপে stele করিয়াছে | 


অথাপি যান্তে দৈবতেন বহবঃ প্রদেশ! ভবস্তি ॥ ৫ ॥ 


অথাপি ( আর ) যান্তে ( যজ্ঞক্শ্মে ) দৈবতেন ( দেবতাজ্াপক শব্দের ছারা উপলক্ষিত ) 
বহবঃ ( অনেক ) প্ৰদেশাঃ ( রিধিবচন ) Safe (আছে )। i 

নিকুকরশাস্তের অপর প্রযোঙ্গনও আছে; তাহা হইতেছে কোন্‌ দেবতা কোন্‌ মতের 
cata) Wes, কোন্‌ মন্ধের কোন্‌ দেবতাঁ_ভাহ! fate করা! যজ্ঞকার্যো আনেক বিধিতে 





১) mS ১০, 

২! কৰু বাতি ২১ ; 

৩। সন্রিক: সংগে: eaters রাহিরাচানাং ব্যক্জনানাদ্‌ -----" CED 

৪ পাধৰানি rate Mote পশি জানি Tees শরাতিশাশযাহাটান্ে। প্রাতিশাখাকায়ৈরপি masta foe 
- সংহিতা নাশ্রিউসেবেতার্ক | পি ছি পানি পরথতিফেনোপাধার লাহিভামহাচ্ষতে (Mt)! 





১.৩.৬.৭ 7 প্রথম অধ্যায় ১৬১ 


দেবতাজাপক অর্থাৎ দেবতার অভিধানে সমথ” শব্দ HCE যেমন__আগ্রেব্যাদীপ্রমুপতিষ্টতে * 
Ret সঙ্গে বৈষণব্য কৃৰিধানম্‌, ইত্যাদি ax? বদি বলা যাস প্রেমী (অগ্নি দেবতা " 
যাহার ) খের দ্বারা rata, শ্রী ( ইঞ্জ,দেবতা বাহার ) কের ছারা সদঃশালার, বৈষ্ণৰী 
( বিষ্ণু দেবতা যাহার ) খকের দ্বারা হবির্ধানের * উপস্থান ( উপাসন! ) করিবে, তাছা হইলে 
fata করিতে হইবে কোন্‌ কোন্‌ মন্ত্রের দেবতা অগ্নি, ইন্দ্র এবং বিষ্ণু ।- ঈদৃশ fata fee .. 
শান্তর করিয়া থাকে, নিরুক্তশাস্ত্র ব্যতিরেকে *ইহা সম্ভর হয় না__এইস্থানেই নিরুক্রশান্তের 
অপর প্রয়োজনীয়ত|। দৈবতেনসুদৈবতেন লিঙ্গেন ( দেবতাজ্ঞাপক শব্দের ছারা উপলক্ষিত, 
উপলক্ষণে তৃতীয়া ); এদেশ = বচন, যাহ! বারা বিধি প্রদিষ্ট | কথিত হয়। Reta 
এই প্রদেশ অথাৎ বিখিবচনটী দৈবতলিঙ্গসম্পত ; কারণ--অগ্নি, ইজ্জ ও বিষ্ণু এই তিন 
দেবতার ভ জ্ঞাপক'শব্দ ইহাতে বহিয্াছে। আগ্রেণী=অগ্নিদেবতাক কক, Qe) = ইঙ্্দেৰতাক 
ay, বৈষ্ণৰী = বিষ্ণুদেবতাক বক্‌ | 
অনুবাদ-__মার emits দেবতাজ্ঞাপক শব্দবিশিষ্ট বহু বিধিবচন আছে। 


রি তদেতেনোপেক্ষিতব্যম্‌ ॥ ৬ ॥ 


“ তং (কোনও দেবতাবিশেষ কোন্‌ মনের দ্বারা স্বত্য তাহা) এতেন (নিরুক্রশাস্তের 
সাহাযো ) উপেক্ষিতব্যম্‌ ( বিচারপূর্কাক আলোচনা করিতে হইবে )। 
আশ্রেরী খকের ছার! যজের কোনও কশ্মবিশেষ করিতে হইলে fata করিতে হইবে 
অগ্নি কোন্‌ খকের দেবত|। এই Fata নিকুকতশান্্র বাতিরেকে সম্ভব নহে 
জনুবাদ--কোনও দেবতাবিশেষ কোন্‌ যন্ের ছারা স্্তা তাহা এই নিরুক্রশাস্তরের 
সাহায্যে পরীক্ষা অর্থাৎ বিচারপূর্ক আলোচনা করিতে হইবে । ’ 


তে চেদ্জ্যুলিঙ্গজ্ঞা অত্র স্ম ইতি ॥ ৭॥ 


তে ( যাক্জিবগণ ) চেৎ ইতি ক্ৰযঃ (যদি ইহা বলেন ) অত্র ( এই বিষয়ে অথাৎ কোন্‌ 
দেবতা কোন্‌ যঙ্ধের দ্বারা স্ত ত্য তর্িণয়ে ) [ বং ] ( আমরা ) লিঙগজাঃ (লিঙ্গ অথাৎ জাপক 
শব্দের দ্বারা ব্রিজাতা) oe (হইব )। 

যাজিকগণ বলিতে পারেন-_-কোন্‌ মন্ত্রের দ্বারা কোন্‌ দেবতা way ইহা নিব করিবার 
অন্ত নিরুক্তশাস্তরের প্রয়োজন হয় না, কারণ মন্ত্রের মধোই অনেক শব্দ আছে, যাহা দ্বারা জানা 
বাইবে অমুক দেবতা এই মন্্বিশেষের দ্বার! স্তত্য |, অগ্রিবীড়ে পুরোহিতম্‌_এই মন্ত্রের 
মধ্যস্থ ‘অগ্নিম্‌ Bey’ ( সগ়িকে স্তুতি করিতেছি ) ইত্যাদি পদ হইতেই বুঝা যায় এটি দেবতা 
এই মঙ্ধের হারা স্তত্য ; ইহা fale করিবার জন্তু আবার “নিক্ক্তশাস্তের প্রয়োজন কি? 





31 উপতিঠতে বস্তা নৈলযা সৰ আযাব ইবির... | নান’ লো হু এ২৷১৯ ৷ 
২। আয়ীগ্র( স্ারিও্ীর ) সন: এবং হনিরধান ইহারা হ্কৃমিতে নিন্দিত মওপবিশেষ। * 
21—1845B, | = 





১৬২ নিরুক্ত ' { ১.৩.৬.৯ 

চারিকষকশাজের প্রাচ্থোজনীয়তা awe ঈদৃশ আপত্তির উত্তর পরে বল! হইতেছে । লিঙ্গজ্ঞাঃ- 
'লিঙ্গতো। বিজ্ঞাতারঃ ( লিঙ্গ অর্থাৎ দেবতাভিধায়ক শব্দের দ্বারা বিজ্ঞানসুস্প ) | 

আন্মুবাদ__যাজ্জিকগণ বদি ইহা বলেন_ স্মামরা লিঙ্গ অর্থাৎ জাপক ( দেবতাভিধায়ক ) 


শব্দ হইতে বিজ্ঞানসম্পন্ন হইব অর্থাৎ, অমুক দেবতা এই মত্ববিশেষের দ্বার স্বত্য, তাঁহা 
জালিব।+ 


ইন্দ্র ন ত্ব৷ শবস! দেবতা বাষ্ঠুং পৃণস্তীতি বায়ুলিজং . 
চেন্দ্ৰলিঙ্গং চাগ্রেয়ে মন্ত্রে ॥ ৮ ॥ 


শরস। (বলে) Rae ন ( ইঞ্জের সদৃশ ) ates [ ন ] (বাছুর সদৃশ ) ত্বা (তোমাকে ) 
দেব্তাঃ ( সমস্ত দেবতার! ) পৃণস্কি ( অর্চ্চনা করেন বা প্রীত করেন )২ ইতি (এই ) আগ্রেয়ে 
( অগ্নিদেবতাক ) xen (xen) বায়ুলিঙ্গং (ates অভিধায়ক শব্দ ) চ (এবং) ইন্দলিঙ্গং চ 
( ইন্দের অভিধায়ক শব্দ ) Ce] (রহিয়াছে )। 

লিঙ্গ বা জ্ঞাপক শব্দ হইতে এই দেবতাবিশেষই এই মতের ছার! স্তত্য ইহা নির্ণয় কর! 
যায় না। ae ন ত্বা শবসা *__এই মত্তে ই ও বাছু, এই দেবতাঘয়ের অভিধায়ক শব্দ 
রহিয়াছে, কিন্তু তাহা বলিয়া ইহার! এই মন্ত্রের দেবতা নহেন। নিরুক্তশান্ত্র হইতে জালা 
বাইবে যে Be ও বায়ুর যে অভিধান রহিয়াছে তাহা অপ্রধানভাবে, প্রধানভাবে অভিহিত 
হইয়াছেন SALE এবং অগ্নি-ই এই ACHR দেবত| | 

ergata ইন্দং ন স্বা....-.( বলে Rap ও ATEN তোমাকে দেবতারা অর্চনা 
করেন বা ME করেন) এই অশ্নিদেবতাক মতে ইন্দের অভিধাক শব্দ এবং বাছুর অভিধাযক 
শব্দ রহিয্যাছে। 

অগ্নিরিব sea ব্বিযিতঃ সহস্বেতি তথাগ্ির্মান্যবে মন্ত্রে ॥ ৯ ॥ 


= মন্তো ( হে acai) অগ্রিরিব ( অগ্নির are) ত্বিবিতঃ ( দীন্ডিশালী তুমি ) ae ( শত্র- 
গণকে পরাভূত কর ) ইতি তা? 
(Caer) তথা (oR scr) afr (sft অভিহিত হইয়াছেন )। 
Ren a. a মনের দেবতা অপি, কিন্ত তাহাতে যেরূপ ইন্দ্র ও a অভিধায়তু 
শব্দ আছে, সেইক্ূপ. অগ্রিরিব মন্যো Fates সহদ্থ *__এই মতের দেবতা মঙলা, কিন্ত ইহাতে 











D1 wie এইরপ বলেন, তাহার উত্তরে কি বল! বাইতে পারে তাহা পরেই বলিতেছেন-_ত এবং কো] 
wei সঃ) | < 

ey ote নতি ( দঃ) জপ |: শা) PURE ACS দেবতাকে; এই মতে wf 
হইবে - বাজ্তিকগণ দেৰতা তোমাকে নন AS করেন । . 
| ৰথে, ₹ 1 বের ১০৮৪২, 








১,৬.৬-১১)] 5 * প্রথম অধ্যায় 


১৬৩ 
অগ্নির অভিধারক শব্দ রহিয়াছে। নিকুক্তশাত্র হইতেই জানা যাইবে অগ্নির অভিধান এই... 
em প্রধানভাবে হয় নাই, অগ্নি এই মনের দেবতা নহেন, প্রধানভাবে অভিহিত হইয়াছেন". 
মন্্য এবং ABE এই মের দেবতা | 

* অন্ুবাদ--সেইক্ূপ অগ্রিরিব মন্তো.:....( ছে aa, অগ্নির ate দীপ্তিশালী তুমি 
শক্ষগণকে পরাতৃত কর ) এই মহ্যদেবতাক ACH অগ্নি অভিহিত হুইয়াছেন। 
ত্বিষিতে! স্বলিতঃ, দ্বিষিরিত্যপ্যন্ত দীপ্িনাম ভবতি ॥ ১* ॥ 

ব্বিষিতঃ (fafte’ এই শব্দটী )- জলিতঃ (mins অথাৎ Afar ), অস্ত ( Cee 
অর্থাৎ নিরুক্তকারের মতে ) Fafa: ইতি অপি (“fen এই ধাতুও ) দীপ্রিনাম ( দীপ্যার্থক ) 
ভবতি (ea)! 

‘Rafe’ শব্দের অথ” জলিত অথাৎ দীপ্ডিশালী। ‘স্বিষিত’ শব্দটা দ্িষ..শক্ষের উত্তর 
Rep প্রতায়ে fama, স্বিয, শব্দটা Fes, ধাতুর উত্তর কিপ, প্রতায়ে fain ত্বিষ, ধাতু 
Panes কাণ্ডে Mave বলিয়া পঠিত না হইলেও ‘দীপ্তি পাওয়া' অর্থ প্রকাশ করে।” 
fewets এবং নিরুক্তশাস্্াভিজ্ঞ ধাহারা, তাহারা fea শব্ঘটাকে দীপ্রিসমানারক বলিয়া 
গ্রহণ করেন। কাছেই ব্বিষিত-জলিত (দীপ্রিবিশিষ্ট)। weer মনে করেন যাক্ষ 
এখানে প্রসঙ্গতঃ ‘Fafa’ এই শব্দেরই নির্বাচন প্রদর্শন করিতেছেন। * > 

অন্যুবাদ__ক্ষিযিত-জলিত, নৈরুক্র অর্থাৎ নিকুক্তকার এবং নিক্ক্শান্্রাভিজ্ঞদিগের 
মতে ‘Fern? এই ধাতুও Mare হু রি 

রর অথাপি জ্ঞানপ্রশংসা ভবত্যজ্ঞাননিন্দা চ ॥ ১৯॥ 

অধালি (আর) জানপ্রশংসা (জ্ঞানের প্রশংসা) চ (এবং) অজ্ঞাননিন্দা (,অজ্ঞানের 
নিন্দা ) ভবতি ( হইয়া থাকে )। 

লোকে এবং শাস্ত্রে সর্বত্রই জ্ঞানের প্রশংসা এবং অজ্ঞানের নিন্দা দেখিতে পাওয়া যায় । 
জ্ঞানলাভপূর্বাক অনিন্দনীয় হওয়ার চেষ্টা সর্বতোভাবে কর্তব্য। বেদ সমস্ত জ্ঞানের আকর, 
বেদার্থবোধ ব্যতিরেকে stants সম্ভব নহে ; বেঘার্থবোধ আবার freee ব্যতিরেকে 
হয় ন|। কাজেই অজ্ঞানহেতুক নিন্দার হাত হইতে পরিত্রাণ,পাইতে হইলে এবং জ্ঞানহেতুক 
প্রশংসালাভের অধিকারী হইতে হইলে নিকুক্রশান্তের অধ্যয়ন একান্ত প্রয়োজন। এই স্থানেই 
নিরুক্তশাস্তরের অপর প্রশ্নোজনীয়তা। 

আন্গুবাদ-_-আর জানের প্রশংসা এবং অজ্ঞানের নিন্দা হইয়া থাকে। 

॥ যন্ঠ পরিচ্ছেদ সমাপ্ত ॥. 








১ | we নৈক নৈঘণ্ট,ককাণ্েমপুঠিভনপি দীত্তিনামহথ fefeficarserzeayy ীত্িরিতোতাস =সিন্ধং 
serfs ( নিঃ বিঃ) । 2) fettfrarna থীপ্তিনঁনতৰহীতি প্াসঙিকং feferes freer 








সপ্তম পৰ্রিচেছদ ¥ 


স্থাণুরয়ং ভারহারঃ কিলাভৃদখীত্য বেদং ন বিজ্ঞানাতি যোহর্থম্‌। 
যোহ্থভ ইৎ স'কলং Sartre নাকমেতি জ্ঞানবিধূতপাপ্যু ॥ 
যদ্গৃহীতমবিজ্ঞাতং নিগদেনৈব শব্দাতে | 

অনগ্নাবিব Stace ন তচ্দ্বলতি কহিচিৎ ॥ ১॥ 


cane (এই ব্যক্তি) ভারহারঃ ( ভারবাহী ) ats (বৃক্ষ) অভূৎ ( ভবতি--হয় ) কিল 
(ইহা প্রসিদ্ধ )”, যঃ (যে) came (বেদ) wer (পাঠ করিয়া ) অর্থ, (অর্থ) ন 
বিজ্ঞানাতি (জানে না)) যঃ (fafa) sem: ( অর্থজ্ঞানসম্পন্গ) [ সঃ] ইৎ (তিনিই) 
সকলং ( সমস্ত ) See (com) অস্র,তে (লাভ করেন ), জ্ঞানবিধৃতপাপ্]া (জানের দ্বারা 
পাপক্ষালন করিয়!) নাকম্‌ ( স্বর্গ ) এতি ( antes হয়েন )। 
যৎ (যাহা) অবিজ্ঞাতং ( বিজ্ঞাত না হইয়া) গৃহীতং ( গৃহীত হয় ) নিগনেন এব ( পাঠ- 
ক্ূপেই ) শব্দাতে ( উচ্চারিত হয় ), aac ( অগ্নিরহিত প্রদেশে ) শুদৈধঃ ইব ( ows 
খণ্ডের ata) কহিচিৎ ( কখনও ) তৎ (তাহা) ন জ্বপতি ( ফলপ্রন্থ হয় না )। 
লোকে জ্ঞানের প্রশংসা ও অজ্ঞানের নিন্দ! চিরপ্রসিন্ধ। শান্ত্েও যে ঈদৃপ প্রশংসা নিন্দা 
আছে তাহ। Crate বাক্য উদ্ধত করিয়া প্রদর্শন করিতেছেন। প্রথম লোকের প্রথমার্দ্ধে 
__ অজ্ঞানের নিন্দ! এবং দ্বিতীয়ার্দ্ধে জ্ঞানের প্রশংসা করা হইয়াছে। ঘিনি বেদ পাঠ করেন 
অথচ বের সর্থজ্ঞান ধাহার নাই, তিনি স্থাণু সদৃশ ॥ স্থাণু শব্দের অর্থ বৃক্ষ ।* বৃক্ষ যেরূপ 
ক্ষলপুম্পের ভারই বহন করে, ফলের ATTN এবং পুস্পের আড্রাণাদিজ্জনিত স্বখের ভাগী হয় না, 
সেইক্কপ খিনি র্থজান লাভ না করিছা বেদ পাঠ করেন, তিনিও অধ্যয়নজ্নিত ক্লেশই বহন 
করেন, বেদপাঠজনিত শ্রেষ: লাভ করিতে পারেন না। ব্দার ঘিনি অর্থজ্ঞানের অধিকারী 
তিনি ইহলোকে সকল প্রকারের cata: লাভ করেন, জ্ঞানের ছারা তাহার সমস্ত পাপ HUAI 
হয় এবং aga পুরে তিনি স্বর্গে গমন করেন। fete গ্লোকে অন্ঞানের, নিন্দ! করা 
হইতেছে। অদ্িরহিত প্রদেশে কা্টখঞ্ড oF হইলেও cast প্রজলিত হয় লা, সেই 
আচাৰ্য্যের নিকট হতে খিনি বেদ গ্রহণ করেন অথচ অর্থজ্ঞান লাভ করেন না, বিনি পাঠক্ূপেই 





১। কিলৈতানেন লোক্রসিদ্ধি্দ্যোত্যতে (tet) 

২। aha স বা পত্রাপুপ্পকষলানামাস্থীছানাং ারণমাতেপৈন avers ন ত্জৈৰ্্ধিরসক্জপস্পৰ্শোপত্োগ- 
ate (হু) 5 পু, শব্দের অর্থ thee হইতে পারে; gee চন্দনভাঁরই বহন করে, চন্দনের উপভোগ তাহার 
eq খটে না, ইহা crore পবা, cages স ৰখা meter বহতোব ন তদুপভোগেনাভিলবধাতে 
Us) রখ শক: বৃক্ষমূল: ছাণুশন্দেনোচ্যতে-স চ বেনারসি পরাতে ন কু পুলা, (লাগ) । 

ve 





১.৩.৭.২] " প্রথম অধ্যায় ১৬ 
বেদের উচ্চারণ করেন? অর্থাৎ মাত্র বেদ পাঠ ক্বরিয়াই যিনি কৃতারথনন্য হয়েন, অর্থজ্ঞানের 
ধার ধারেন না, বেদপঠজনিত শে: এবং QIN তাহার লাভ হয় না। ২ রী 

অন্কুবাদ-_এই ব্যক্তি ভারবাহী স্থাণ বলিয়া প্রসিদ্ধ হয় যে বেদ পাঠ করিয়া বেদের অর্থ 

__ জনে না। খিনি অর্থ তিনি সকল প্রকারেই শ্রেহঃ লাভ করেন এবং জ্ঞানের দ্বারা পাপ ক্ষয় 

{ করিয়া স্বর্গে গমন করেন। যাহা আচার্যয-মুখ হইতে অবিজ্ঞাত (AS) অবস্থায় গৃহীত হয়, 
27 পাঠরূপেই উচ্চারিত হয়, অগ্লিরহিত প্রদেশেশশুক্ষ কাষ্টখণ্ডের ন্যায় কখনও তাহা! ফলপ্রস্থ হয় না। 
টম স্থাণুস্তিষ্ঠতেরর্থোরর্তেররণস্থো WN ২ ॥ 

J স্থাগুং (fate এই শব্দটী ) তিতেঃ ( car ধাতু হইতে Farm হইয়াছে ) ; অৰ্থঃ (‘অৰ্থ 
এই শৰ্দটী ) ee (“ক ধাতু হইতে Farin হইয়াছে )। বা (mea) ) aT ( অরণ অর্থাৎ 
গমন বা তিরোধান হইলেও Rel স্থিত থাকে ) | 

প্রসঙ্গত at শব্দের এবং “অর্থ, শব্দের নির্বাচন প্রদর্শন করিতেছেন। স্বাগু- স্থা+ গু. 
(উপাদি ৩১৭); স্থাণু একস্থানে বর্তমানই থাকে, চলাফেরা করে না। * অর্থ-খ+খন্‌ 
(উপাদি ১৯১); fa ধাতুর অর্থ ‘গমন’, দেখা যায় শব্দ হইতেই অর্থের গমন বা বোধ 
হয়। হিরণ্যাদিরূপ যে অর্থ তাহাও এক ব্যক্তির নিকট হইতে অন্ত ব্যক্তির নিকট গমন 
ea) অথবা নর্থ অরণস্থ। অরণ ( *+ অনট্‌ ) শব্দের অর্থ গমন? শব্দের গমন বা! 
তিরোধান হইলেও অর্থাৎ শব্দ উচ্চারিত হইয়া বিনষ্ট হইলেও অর্থ বর্তমান থাকে, শব্দের 
সহিতই তিরোহিত হয় না, ইহা অঙ্গভবসিদ্ধ। আর, হিরণ্যাদি অর্থও Megs গমন বা 
gr হইলেও বর্তমান থাকে, তাহার সহিতই চলিয়া যায় না, ইহা প্রত্যক্ষ দৃষ্ট। * ‘অর্থ শব্দের 
এই অর্থ লাভ করিতে হুইলে “কষ ধাতু এবং “স্থা' ধাতু-_এই উভয় ধাতু হইতে aA সাধন 
করিতে হইবে (Sw ধাতুর অর্+ “স্থা' ধাতুর খ)। 

অনুবাদ-_"স্থাণু শব্দ “a ধাতু হইতে নিপ, ‘অর্থ শব্দ Sw! ধাতু হইতে fn 
অথবা অৰ্থ = sate ( ‘ৰ’ খাতু ও “a ধাতু-_এই Bee ধাতু হইতে Faria) অৰ্থাৎ শব্দের 
গমন হইলেও যাহা VENTA থাকে। 

রন ॥ সপ্তম পরিচ্ছেদ সমাপ্ত ॥. of 








= নিগন্ষেন পাঠরপেপৈৰ (ret )। + 

২। cl বেদা্ঘস্তানতিজ্ঞোহখ্যেত স বেদাখারননভারমাত্রেশৈৰ সাতে ন তু BATHS ফলেন "". (HE) | 

*। সহি ভিউতোৰ ন চলতি ( ক্ষ: সাঃ) | . 

5) Sednertfants । watwewené স তন্মাৎ গন্যতে, যো fedanfe: সোইপানাদিন! erences 
পুত wate (am) * 

ey Saree UE অৱণং গমন: tee ভাবহচ্চরিতত ভিরোধানং' ত্িহধান্টতি, ন শন্দেন সহ 
কিরোৰীরতে ; ইতরত্রাপি গমনং সরণং ব্বামিনপ্ান্মিন হিরপানিরতিষ্তি, ন স্বামিনা.সং পক্তীতি। স্ব: STE) - 





© 


sex পন্রিচেছদ 
Bee crea wef বাচ মুত স্বঃ Sem শৃণোত্যেনাম্‌। 
Scot ata one বিসজ্রে জায়েব পত্য উশতী হুবাসাঃ॥ ১ ॥ 


(হ্বখেদ >১*।৭১৷৩ ) 


স্ব: (এক ব্যক্তি অৰ্থাৎ কেহ কেহ ) বাচং ( বাক্য ) পশ্তান্‌ উত * ( দেখিয়াও ) ন দদৰ্শ * 
(ন পশ্ততি--দেখে না), wate (বাক্য) eq Be (শুনিয়াও ) ন শৃণোতি (শোনে al), 
উতে| ( আর ) > বাচৎ ( বাকা ) স্বশ্মৈ ( একজনের অর্থাৎ কাহারও কাহারও নিকট ) তং * 
Core) বিসলে * (fags করে), পত্যে ( পতির নিকট ) উশতী* ( অভিলাযবতী অর্থাৎ 
প্রেমপরিপূর্ণ। ) স্থবাসাঃ( স্বনির্দ্লপরিচ্ছদধারিনী ) জায়া ইব ( পত্ীর ate) 

এই মজে প্রথমার্ধে জ্ঞানের নিন্দা এবং দ্বিতীয়ার্ছে জ্ঞানের প্রশংসা করা হইয়াছে। 
সাহার জান নাই সে বাকা দেখিয়া অর্থাৎ মনে মনে অভ্যাস এবং পর্যালোচনা করিয়াও 
বাক্য দর্শন করিতে পারে না অর্থাৎ বাক্যের যাহা ফল তাহা লাভ করিতে পারে না। 
বাক্যের যাহ! ফল eis বাক্যের ছার! যাহা বোদ্ধবা তাহার লাভ হয় বাকের অর্থবোধ 
হইলে; যে নিরুক্তাদি শাহ অধ্যহন করিয়া জ্ঞান লাভ করে নাই, তাহার অর্থবোধ হইবে কি 
প্রকারে ? এই অজ্ঞান ব্যক্তি বাক্য শ্রবণ করিযাও শ্রবণ করে না, কারণ বাক্য বপের 
ফুল হইল কোন কাৰ্য্যে প্রবৃত্ত হওয়া অখবা কোন কাৰ্য্য হইতে নিবৃত্ত হওয়া; অজ্ঞানতাবপতঃ 
থে থাকেন সর্থবোধ করিতে পারে না, সে কোনও বাক্য শ্রবণ করিয়া কোন কার্থো 
প্রববত্তও হয় না, কোন কার্য হইতে নিবৃত্তও হয় লা। জ্ঞানী afer নিকট few বাক্য 
Ba দেহ বিরুতই করিয়া দে, যেমন প্রেমবতী নির্সলিপরিচ্ছদপরিহিতা পরী Te দেহ 
পতির নিকট সম্ভোগার্থ বিবৃত করেন। বাক্য স্বীয় দেহ fags করে_ইহার অর্থ বাক্য 
্বপ্রকাশ হয়, বাক্য তাহার cate ze নিজেই প্রকট করিয়া দেয়; ছিলি জ্ঞানী, 
নিকুকব্যাকরণাদ্ি শান্তে ধাহার 'সভিজ্ঞতা আছে, তাহার নিকট কোনও বাকা বুদ্ধ থাকে না, 
তিনি পথ্যালোচন। করিয়া সকল বাক্যের বোদ্ধব্য বসত কি তাহা হৃদয়গম করিয়া খাকেন। 





১1 জত আপি (দ্বিতী পে eta); Be শব্মোহপিশব্ধেন সানা: (=)! 

২। দর পশ্যতি দ্িতী সুজ অষ্টৰ্য ); বৰ্শেতি ছান্দোসো লিউ gD (নিচ বিঃ) 

ক উত্তো=অলি ( চকুৰ সুজ অন্য: Sees ইতি তু শনদককাৰ্থে (Hh)! 

৪। ORR EU! ( পা ৯১/১*৯-১৭)। cr 

“ বসনে ততবার, ari, afte গনি গে erase STE mat) 
৯ উপ erent (একা সার )1 





৯৩৮৫] 7. প্রথম অধ্যায় ১৬৭ 


অনুবাদ-_কেহ কেহ বাক্য দেখিয়াও দেখে* না, কেহ কেহ বাক্য শ্রবণ করিয়াও 
শ্রবণ করে না; কারীর কাহারও নিকট বাকা কিন্ত দেহ বিবৃত করে, পতির নিকট 
অভিলাষবতী নিৰ্শ্লপরিচ্ছদপরিহিতা rata স্যার | 
- 


অপ্যেকঃ পশ্যন্ন পশ্যতি বাচম্‌ অপি BGA হৃণোত্যেনাম্‌ ॥ ২ ॥ 
Bee on দদর্শ বাচম্‌_ অপ্যেক:, sa পুতি বাচম্‌ ( উত- অপি, দ্বঃ- এক: 


দদর্শ = পশ্যতি ); Se a: শৃন্‌ ন পৃণোত্যেনাম্‌- অপি চ শৃধন্‌ ন এনাং শৃণোতি । 

ব্যাখ্যা ও অঙুবাদ ইতঃ পূর্বেই করা হইয়াছে। 

ইত্যবিদ্বাংসমাহাদ্ধস্‌ ॥ ৩ ॥ 

ইতি (এই ) অৰ্দম্‌ ( মন্াৰ্ছভাগ ) অবিদ্বাংসম্‌ ( অবিদ্ধান্‌ অৰ্থাৎ জ্ঞানহীন ব্যক্তিকে লক্ষ্য 
করি) আহ ( বলা হইয়াছে )। 

মনের প্রথম অর্চ অবিদ্বান্‌ ব্যক্তিকে লক্ষ্য করিয়া! বলা হইয়াছে অর্থাৎ এই CG অল্ঞানের 
নিন্দা কর! হুইয়াছে। 

অন্মুবাদ-_-এই ময্াৰ্ছভাগ অজ্ঞান ব্যক্তিকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে। 


অপোকন্রৈ Sie বিসত্র ইতি স্বমাস্মানং বিবৃণুতে জ্ঞানম্‌ ৷ ৪ ॥ 


Beet ata on ferrets তন্বং fers; অপ্যক্মৈ eh বিসতে-ইত্ি 
(এই বাক্য )= সবদ্‌ (স্বীয়) আম্মানং ( দেহকে ) বিবখুতে (fers করে?) সথম্‌ আত্মানম্‌- 
জ্ঞানম্‌- অর্থম্‌ ( স্বীয় দেহ ন্র্থাৎ জ্ঞান বা! বাকোর ST) | a 

( উত = অপি, y= একন্মৈ, OK TE আত্মানম্‌ = জানম বিসন্ে = বিবৃগুতে ) । 

আনুবাদ-__উতো we ee বিসল্ে = আর এক ব্যক্তির নিকট বাক্য স্বীয় দেহ অর্থাৎ 
তাহার অর্থ বিবৃত করে। * 


প্রকাশনমর্থন্তাহনয়! বাচা ॥ ৫ ॥ 


samy (এই ) বাচা (বাকের দ্বার!) Se ( অর্থের ) প্রকাশনম্‌ ( প্রকটন ) আহ 
(বলিতেছেন )। ক 

এই বাকোর দ্বার! অর্থাৎ 'উতো WT Se, fers’ মতের এই তৃতীয় চরপের দ্বারা 
বলা হইচাছে cu ‘বাক্য Te অর্থ প্রকাশ করে'। “বাক্য নিজের দেহ বিবৃত ক্ষরে/ ইহার 
অর্থ এই নহে হে aunties Ste বাকোরও কোন দেহ আছে এবং বাকা তাহা বিবৃত করে; 
বিন্ধ বাক্য প্রকাশ হয়, নিচের অর্থ নিজেই প্রকটিত করে, ইহাই এই বোর তাৎপর্য 


আনুবাদ-__-এই বাকোর ছার! অর্থের প্রকাশন বলা হইযাছে। রি 





Ly উপমোন্তময়! বাচা ॥ ৬ ॥ 

Baw (shen) বাচা (বাকোর হবার!) উপমা ( উপমা ) “[ উচাতে ] ( কথিত 
হইতেছে )। £ 

অস্তিম বাকোর দ্বারা eat aces চতুর্থ চরণের দ্বারা উপমা প্রদর্শন করা হইয়াছে | 
জন্ুবাদ-_অস্তিম বাকোর দ্বার! উপমা কথিত হইতেছে | 


জায়েব পত্যে কাময়মান! সুবাস! খাতুকালেবু ॥ ৭॥ 


জায়েব tay BAS) সুবাসাঃ- stews পত্যে কাময্বমানা সববালাঃ কতুকালেষু ( উপতী- 
কাময়মান। ) | 

ncaa চতুর্থ চরণের অর্থ প্রদর্শন করিতেছেন | 

অন্ুবাদ__জায়েব পত্য SAS) erst eaters পত্যে কামযমান! স্থববাসাঃ WEFT 
(agate অভিলাষৰতী স্থনিশ্ল অৰ্থাৎ রঞ্জোবিহীনপরিচ্ছদপরিহিতা i যেরূপ পতির 
নিকট স্বীয় দেহ fags করেন) | 


স্থবাসাঃ ক্ল্যাণবাসাঃ ॥ ৮॥ 
স্ববাসাঃসুকল্যাপবাসা: ( কল্যাণ অৰ্থাৎ fet বা! রজোবিহীন হইয়াছে ‘বাসস্‌' অর্থাৎ, 


পরিচ্ছদ খাহার )। 
__ অন্মুবাদ-_সুবাাঃ= কলযাপবাসাঃ (নিশল বা রজোবিহানপরিচ্ছদধারিশী )। 


. কাময়মান! WERTH ॥ ৯ ॥ 
উশতী= কাময়ঘান! ঝতুকালেবু ( খুতুকালে অভিলাষৰতী )। 
আন্ুবাদ-__ উশতী — কাময়মানা ক তুকালেহু( স্বতুকালে অভিলাষবতী )। 


যথা স এনাং পশ্যতি স শৃণোতীত্যৰ্থজ্ষপ্রশংসা ॥ ১৮ ॥ 


যথা (cust) সঃ (পতি ) এনাং ( পদ্বীকে ) পশ্থতি (দর্শন করেন ) সঃ (পতি) শবণোতি 
(পত্নীর বাক্য শ্রবণ করেন); ইতি ( ইহা ) সর্থজ্তপ্রশংস! ( র্থাভিজ fers প্রশংসা)। » 

পতি যেমন সম্ভোগার্থ সমাগতা পতীকে দর্শন করেন, তাহার কথ! আদরের সহিত শ্রবণ 
করেন, জ্ঞানী বাক্কির নিকট কোন বাক্য সমুপস্থিত হইলে তিনি সেইন্ধপ যখাযখভাবে সেই 
ৰাৰ্যটীকে দৰ্শন করেন এবং বণ করেন স্র্থাং জ্ঞানী বাক্রির নিকট বাক্যের অর্থ হস্পট 
প্রকাশ পায় এবং বাকোর অর্থ হৃদয়ঙ্গম করিয়া তিনি কোনও কাধে প্রবৃত্ত হয়েন অথবা + 
কোনও কাৰ্য হইতে, নিব হয়েন ॥ তিনি প্ৰনিষাত্ৰই ater করেন না, বাক্োর wate 
. সম্যক্‌ উপলব্ধি করেন। at সহিত বাক্যের যে উপমা ছে হইয়াছে তাহা দ্বারা ঈদৃশ 


« 





২১৩৬১] * প্রথম অধ্যায় ১৬৯ 


 অর্ধই বুঝা যায়। মীর AME wes যে, ব্যক্তি অথাৎ হিলি নিককব্যাকরপা্ি 


শাস্তে জ্ঞানলাভ করত: বাকোর A বুঝিতে সম তাহারই প্রশংসা করা হইয়াছে । yl 
অন্ুবাদ_-পতি যেরূপ ইহাকে (ogee) দর্শন করেন, a বাকা শ্রবণ করেন_ 
ইহা অথজ্ঞ ব্যক্তির প্রশংসা | A 


তস্যোত্তর| ভূয়সে নির্বচনায় ॥ ১১৪ 

Ban (এতৎপরবর্তী we বা মঙ্) SE ( তাহার অথাৎ জ্ঞানপ্রশংসা এবং অঙ্গাননিন্দাত্প 
অথের ) Buc ( অধিকতর ) নির্বচনায় ( কথন বা বর্ণনার জন্য )। 

cua ব্যাথ। করা! হইল তাহার পরবর্তী মঙ্ছটার তাৎপর্য্য ও জ্ঞানেরই প্রশংসায় এবং 
অন্যানের নিন্দায় । এই পরবর্তী মঞ্জটাতে জ্ঞানের প্রশৎসা এবং অজ্ঞানের নিন্দা অধিকতর 
স্পষ্টভাবে প্রতিপাদিত হুইয়াছে।' 

অন্ুবাদ-_এতৎপরবর্তী GE (AH) সেই অরে অথাৎ জ্ঞানের প্রশংসার এবং অজ্ঞানের 
নিন্দার অধিকতর নির্বচন বা বর্ণনার জন্য । 


॥ অষ্টম পরিচ্ছেদ সমাপ্ত॥ * 


= * পিসি 
১। ভারা কক্‌ geen নিখাদ (ক্ষ বাঃ )। 
22-1815 B. . 








নস পক্রিচেছদ 


Be ত্বং সখ্যে স্ৰিরপীতমাভুনৈনং হিন্বন্্যপি বাজ্তিনেযু । 
অধেস্বা চরতি মায়য়ৈয বাচং CEPA অফলামপুষ্পাম্‌ > ॥ 
= - ( ৰথেদ ১০/৭১1৫)) 


- Be (আর ) ত্বং (একক্ষনকে অথাৎ অর্থজ্ঞানসম্পন্প ব্যক্তিকে ) সখ্য ( বাক্যঞ্জনিত 
সখিভাবে অথাৎ, বিদ্বংসমাজের সঙ্গালাপে ) স্বিরপীতম্‌ ( দৃঢ় ব! উত্তম ভাবগ্রাহী ) আহঃ 
(বলিয়া থাকেন ), ৰাজিনেষু (বাকোর দ্বার! জ্ঞেয় পদাথ বিষয়ে ) অপি (আর) এনং 
(ইহাকে) [কে অপি ] (কেহই) নহিহ্স্তি (প্ৰাপ্ত exes না অথাৎ ইহার সমকক্ষ হইতে 
পারেন al); এষ (এই বাক্কি অর্থাৎ অথনজ্ঞানবিরহিত ব্যক্তি ) অফলাম্‌ ( ফলরছিত ) 
অপুষ্পাম্‌ ( পুষ্পরহিত ) বাচং (বাক্য ) শুশ্রবান্‌ ( শ্রবণ করত: ) অধেহ! ( ফলের অপ্রদাত্রী ) 
মায় ( বাকারূপ মায়ার বশীভূত হইয়া! ) চরতি (বিচরণ করে )। 

এই ROH প্রথমার্দ্ধে জ্ঞানের প্রশংসাঁ এবং দ্বিতীয়ার্দ্ধে অজ্ঞানের নিন্দ! স্পষ্টতর ভাবে করা 
হইয়াচে। খাহার জ্ঞান আছে, তিনি সখো স্থিরপীত | Her শব্দের অর্থ” ‘বাক্সখা” অর্থাৎ 
বাকাজনিত লখিভাব বা! বিদ্বংসমাজে যে সমস্ত সংকথা বা সদালাপ হয় তাহ; ‘স্বিরপীত’ 
শব্দের আখ” ‘উতর ভাবগ্রাহী”। Arete জ্ঞান আছে তিনিই বিদ্বান ব্যক্তিগণের যে সৎকথা 
বা সদালাপ তাহার ভাব গ্রাহণ করিতে পারেন। কেবল ইহাই নহে, বাজিন wets ator 
ব! বাক্যপ্রতিপান্তয অথপরিজ্ঞানবিষয়ে State যেরূপ নিপুপতা পরিলক্ষিত হয় তাদৃশ 
নিপুগতা See কাহারও পক্ষে সম্ভব নহে । পক্ষান্তরে, জ্ঞান ব্যক্তি মাত্র বাকা শ্রবণই করে, 
কিন্ত বাকোর ফলপুষ্প গ্রহণে সমর্থ হয় না অর্থাৎ বাকোর অর্থ সমাক্‌ হৃদয়ঙ্গম করিতে পারে 
না। অজ্ঞান ব্যক্তির নিকট বেদবাকা মায়ামাত্র ; মায়াগ্রন্ত ব্যক্তি বুখাই উদকজমে মরীচিকার 
প্রতি ধাবমান হয়, মরীচিকা তাহার পিপাসানিবৃত্ধি করিতে পারে না; অজ্ঞান ব্যক্তিও 
বুখাই বেদবাক্য শ্রবণ করে, বেদবাকা তাহার নিকট ফলদাত্রী গাভী নহে অথাৎ বেদবাকোর 
যাহা ফল, বেদবাকৌরপ্রতিপান্ত যে বস্ধ_-যজ্ঞজ্জান, দেবতাজ্ঞান এবং আত্মজ্ঞান, তাহা 
তাহার নিকট প্রতিভাত হয় ati” রা 

অন্ুবাদ-_স্মার একজনকে পত্ডিতগণ সধ্যে স্থিরলীত বলিয়া বর্ণনা করেন অথাৎ বাক্য- 
জনিত সখি্াবে ব| বিদ্ধদগণের সদালাপে উত্তম ভাবগ্রাহী বলিয়া! বর্ণনা করেন । এই বাক্তি 
অথাৎ আর একজন পুষ্পফলরহিত বাকা শ্রণকরতঃ ফলের অদ্নাত্রী মায়ার ছারা সমাবৃত 
হইয়া বিচরণ করে। jy; 





৯। এই সহের সারণকুত ব্যাখ্যা অস্ত রকমের ' 
. 





১৩০৯৪] "প্রথম অধ্যায় ১৭১ 
(অলোক বাক্সখ্যে ন্থিরীতমাত সাপ, বলত ২ ॥ 236 


Bs we স্যে শস্থরলী মাহ: অপ্যেকং সব্যে স্থিরলীতম্‌ আহঃ, স্বিরপীতম্‌ - রমমাণং 
ব্রিণীতার্থদূ। ( উত- অপি ত্বং একম্‌, সখ - বাক্সবেয )। 

মন্ধে সখ্য শব্দের অর্থ বাক্সধ্য অর্থাৎ বাকের দ্বারা জনিত, সখিত্ব বা বন্ধু চাব AFT 
বাক্তিগণের মধ্যে যে সংক্থ! তাহাই সবিত্বের বা বন্ধুভাবের প্রযোজক বলিয়া সখ্য শব্দের 
অর্থ এখানে Ret সংকথা বা সদালাপ |” স্থিরপীত শব্দের অর্থ_রমমাণ (আনন্দের 
উপভোক্তা ) বিপীতার্থ ( ভাবগ্রাহী ) ব্যক্তি । বিদ্বংসভাত যে সমস্ত সদলাপ হয় জ্ঞানী Ue 
তাহাতে আনন্দ উপভোগ করেন এবং তাহার ভাব বথাযণরূপে গ্রহণ করিতে সমর্থ হন! 
স্থিরং পীতং (মধু) যেন ( বিনি নিরুদেগে মধুপান করেন) এই ভাবের সমাসে 'স্বিরণীত' 
শব্দের অর্থ 'রমমাণ' ( আনন্দভোক্তা ) এবং স্থিরং পীতং (অর্থজাতং ভাবঞ্জাতমিতি যাবৎ ) 
যেন (খিনি স্থির ভাবে অর্থসমূহ অর্থাৎ ভাবসমূহ পান করেন ) এই ভাবের সমাসে “স্থিরপীত' 
শব্দের অর্থ ‘বিপীতার্থ’ ( ভাবগ্রাহী ) হইতে পারে। * 

অন্মুবাদ--উত ত্বং সখ্যে স্বিরপীতমাহ:- অপ্যেবং বাক্সখ্যে স্থিরপীতমাহঃ রমমাপং 
বিলীতার্থম্‌ (আর এক জনকে বাক্যজ্নিত সখিভাবে স্থিরপীত বলিয়! বর্ণনা করেন। 
্থিরসীত-_রমমাণ অর্থাৎ আনন্দভোক্ত! এবং বিদীতার্থ অথাৎ ভাবগ্রাহী ) | 

দেবসখ্যে রমণীয়ে স্থান ইতি বা ॥ ৩ ॥ 

বা (অথবা) [ সথ্যে Basie: ] ( ‘সখ্য’ ইহার অথ”) দেবসখ্যে 4 দেবতাদিগের সহিত 
সখ্য ব! বন্ধুত্ব হয় যথায় ঈদৃশ ) রমণীয়ে স্থানে ( রমণীয় স্থানে )। 

অথবা সখা শব্দের অর্থ হইতে পারে রমনীয় স্থান, যথায় দেবতাগণের সহির্ত সখ্য হয় 
অর্থাৎ দেবলোক । ধাহারা জ্ঞানী তাহার! দেবলোকে গমন করেন এবং তথায় আনন্দ উপভোগ 
করেন। সখ্য শব্দের অর্থ CANT ( দেবলোক ) করিলে স্থিরপীত শব্দের অথ” করিতে হইবে 
মাত ‘aan? | 

অন্ুবাদ-__অথবা ‘সখ্যে” ইহার অর্থ রমনীয় স্থানে--যথায় দেবতাগণের সহিত সখা হয়। 

ূ =: 
বিজ্ঞাতার্থ, যং নাপুবস্তি বাগ্জেয়েনু বলবৎস্থ ॥ ৪ ॥ 


হৈনং হিন্বক্তি বাজিনেমু-/জাতাখ€ মং ন বলবৎ EMC আপুবস্ধি (এনংস 
বিজ্ঞাতাখন্‌, হিস্বস্তি - প্রাপ্.বন্থি, বাজিনেযু - বলবংস্থ বাগ্‌জেয়েহু )। 





2 Fee সংসদ বা সংকথা ata সৰিকৰ্বৰবাৎ সখ্যনিত্াচাতে a বাচা হিতে অতো! বাক্সধন্ধাৎ তাকে 


বাকৃদগামিত্যাচাতে (Fat: )। রতি 
২। feats পিৰতিঙ্গানাৰ্থ: লোকেহপি co বত পাতার্যো ভবতি সঁ উচাতে পীতাখোহ্যমতেতি 


cam)! ছু + 


১৭২, 





[0১৩৯৫ 
* মন্ত্রে ‘এনং' ইহার অর্থ-বিজ্ঞাতার্থ বাকি avis বাহার সমস্ত পঙগাখ বিজ্ঞার্থু বা সম্যক 
স্পরিজ্ঞাত হইয়াছে। ঈদৃশ জ্ঞানসম্পত্র পুরুষেরই প্রশংসা করিতেছেন “নৈনং হিন্বস্তি Ed 
ইত্যাদি বলিয়া। ‘বাজিন' শব্দের অথ aise aes বাক্যপ্রতিণীন্ত অ্থ। * বলবৎ 
অর্থাৎ রহস্তময় গূঢ় বা CMa যে বাক্যাখতদ্বিযত্ে কেহই জ্ঞানী পুকুষকে প্রাপ্ত হয়েন না 
অর্থাৎ তাহার সমকক্ষতা ate করিতে পারেন না; জ্ঞানী পুরুষ যেরূপ রহস্তা্থ গৃঢ় বা 


ROE বেদবাক্যের অখ বুঝিতে পারেন এবং প্রন্কাশ করিতে পারেন, এইরূপ আর কেহই 
পারেন না। * 





অন্ুবাদ-_নৈনং হিন্বস্তি বাজিনেযু-বিজ্ঞাতাথং যং নাপু,বস্ধি বাগ্‌জেয়েষু বলবংস্থ 
(বিজ্ঞাতাথ 1 জ্ঞানসম্পনন ধবাহাকে বলবৎ বা রহস্তময় বাক্যাখ বিষয়ে কেহই প্রাপ্ত হয়েন না 
অথ ৎ কেহই খাহার সমকক্ষতা লাভ করিতে পারেন ন! )। 


অপাধেদ্বা হোষ চরতি মায়য়! বাক্প্রতিরূপয়া alta কামান্‌ দুগ্ধে 
বাগ্‌ দোহ্যান্‌ দেবমন্ু্যন্থানেযু , যো বাচং অনতবান্‌ ভবতাফলামপু, 
ষ্পামিত্যফলাশ্ম| অপুষ্পা বাগ্‌ ভব্তীতি বা কিঞ্চিৎপুষ্পফলেতি বা ॥ ৫ ॥ 


অপি ( আর ) এষঃ (এই ব্যক্তি ) হি (নিশ্চয়ই ) scent (ফলের weit) বাক্‌- 
প্রতিরূপয়া মায়! ( বাক্যরূপিণী মাছায় সমারত হইয়া ) চরতি (বিচরণ করে), বাক 
(বাকা) stp (ইহাকে) দেবমহন্ধস্থানেমূ (দেবলোকে ও মঙস্থালোকে ) দোহান 
( দোহনীয় ব| sar) কামান ( কাম্যবস্ধসমূহ ) ন ace ( প্ৰদান করে at), [ এই বাক্তি কে, 
যাহাকে বাক্য কাম্যবন্ত প্রদ্দান করে ন! ? ] যঃ (যে অজ্ঞান ব্যক্তি) অফলাম্‌ (ফলরহিত, 
অপুষ্পাম্‌ ৭. পুষ্পরহিত ) ইতি (ইহা মনে করিয়া ) বাচং ( বেদবাকা ) শ্রতবান্‌ ভবতি 
(শ্রবণ করে ) stu (ইহার নিকট ) বাক্‌ ( বেদবাক্য ) অফলা অপুষ্পা ভবতি ইতি বা 
(হয় ফলপুষ্পবিরহিত হয়) কিকিৎ পুষ্পফল| [ ভৰতি ] ইতি বা ( আর না হয় Feat 

পুংপফলবিশিষ্ট হয় )। 

যাহার জ্ঞান নাই, যে ফলপুষ্পরহিত অথাৎ নর্থ হীন মনে করিয়া বেদৰাক্য শ্রবণ করে, 
বেদবাক্য তাহার নিকট মার্নামাত্র। গুরুর নিকট বেদবাক্য শ্রবণ করিঘ। যে ব্যক্তি মনে 
করে বেদবাক্য মাত্র অভ্যাসেরই নিমিত্ত, বেদবাক্যের অথ” STENT করে না, অথ” অন্থেহণের' 





21 বাক্নিনেশু ৰাগিনেৰু বাক্‌ ইন! জ্বী বেষাং বাক্য হউতে ত্র বোধ হয়, কাজেই বাকা eee জবর at 
প্রভু, এইভাবে ৰাজিন = (বাস) 

ক ৰলৰৎহ geen ery ছুরবঘটনীযেবু ( দঃ) । . 

oy সহি তান ues শক্লোতি ৷ লেস মন্দবুদ্ধরো| বহবোস্বপি সমাগতাঃ Eafe তান ব্যাক, 
মানলে ব্যাকরোতে C1 





প্রয়োজন করে না, সেই ব্যক্তি দেবলোকে ৪৪ মনুন্থলোকে বেদবাকা হইতে MEAT 
কামাবস্ত লাভ করিতে পারে না। বেদবাক্য হইতে যজ্ঞ কি, দেবতা কি ইত্যাদি বুঝিতে 
না পারায় সে যথাযথ যজ্ঞকার্য্যাদি সম্পাদূর করতঃ দ্েবসাঘুজ্্য লাভ করে না, ইহলোকেও 
বৌবাক্যের ব্যাখ্যাদি ছার! অর্থ, যশ, মান, প্রন্তৃতি উপার্জ্জন করিতে সমর্থ হয না। বেদবাক্য 
অফল, অপুষ্প অথাৎ বেদবাক্য অথ বিরহিত ইহা যে aca acs, তাহার নিকট বাস্ডবিকই 
বেদবাক্য ফলপুপ্প প্রসব করে না, অথবা! কিকিন্মাত্র wage প্রসব করে।? বেদবাকোর 
অর্থ না বুঝিয়। অভ্যাস করিলেও কিঞ্চিৎ ফলপুস্প পাওয়া যায়; অভ্যাস একেবারে বৃথা ACE 
ইহা বুঝাইবার নিমিত্তই ate বলিয়াছেন, “কিঞ্চিৎপুস্পকলেতি বা" ।* “ফলপুষ্প' ইহার অর্থ 
অব্যবহিত পরেই বলিতেছেন। 

অন্ুবাদ-_-আর এই ব্যক্তি অথাৎ যাহার জ্ঞান নাই সে ফলের অপ্রদাত্রী বাকযক্কপিনী 
মায়ার ছার! সমাবৃত হইয়া বিচরণ করে ; [ বেদ-] বাক] ইহার নিকট দেবলোকে ও মহস্থলোকে 
দোহনীয় বা লব্ধব্য কামাবস্ত সমূহ প্রদান করে ন!--যে ফলরহিত পুষ্পরহিত [ মনে করিয়া ] 
বাক্য অর্থাৎ বেদবাক্য শ্রবণ করিয়া থাকে। ইহার অর্থ এই যে ফলরহিত পুষ্পরহিত 
[মনে করিয়া] বাক্য শ্রবণ করায় বাক্য হয় ফলপু-্পবিরহিত হয়, আর না হয় কিঞ্চিন্মাত্ 
ফলপুপ্পবিশিষ্ট হয়। 


অর্থং বাচঃ পুষ্পফলমাহ, যাজ্ঞদৈবতে পুষ্পফলে দৈবতাধ্যাত্মে* বা॥ ৬৪ 
৯ 


১.৩.৯.৬ * প্রথম অধ্যায় ১৭৩ 
is 


অর্থং ( র্থকে ) বাচঃ ( বাকের ) citer (পুশ্পকল ) আহ: (aca বলিয়াছেন ); 
যাজদৈবতে ( যক্জজ্ঞান এবং দেবতাজ্ঞান ) পুষ্পফলে ( যথাক্রমে পুষ্প এবং ফল ) বা ( অথবা ) 
দেৰতাধ্যাস্মে ( দেবতাজ্ঞান এবং আধ্যাস্ম অর্থাৎ অধ্যাস্মজ্ান ) [ পুষ্পফলে ] | যথাক্রমে 
ster এবং ফল )। 

“ৰাচং শুশ্ৰবান্‌ অফলাম্‌ অপুপপাম্' এই স্থলে পুসপফল - অর্থ ; কাজেই সম্পূর্ণ বাক্যের 
অর্থ--ধিনি অর্থৃন্ত মনে করিয়া বেদবাক্য শ্রবণ করেন। যাজ, দৈবত এবং আধ্যাত্ম-_এই 
তিনভাগে cance বিভক্ত করা যাইতে পারে অর্থাৎ বেদবাকে/র অর্থ বা তাৎপর্য হইতেছে 





5.১) নাগ কামান্‌ দুক্ধে। কতদান্‌। ৰে aT বাচো বোখব্াচ। ক। দেবতাস্থাত্ৰে মহুযছথানেুচ। 
we কিং করোতি। য এবং শুক্রবান্‌ ক্রতবান্‌ তবতি। কখন্‌। ন্মফলামপৃল্পানগিতি। এবং যঃ ক্রতবান্‌ 
exanwen পকাশাক্ুক। চ qeatcen গৃহকাবহিতো! ভরতাতরনাদৃতে নাহি গ্যিতি। তন কিষিতি। 
অষলৈৰান্ৈ অপু! চ বাগ্‌ তবতি ( ছঃ)। ’ 

হ wet কিফিৎপুপফষলেতি বা। come তবত্যকলানপুম্াস্িতি? কিং কারণম্‌ অন্তিহাখানমাতেথপি 
কিং mq! stem) পরিশনো বার্ণ এবেতি ভাক্কারাতি্রা ( ছঃ ) ৷ : 
5) কেহ কেহ “দেবতাখযাকে” (tat অ্যান্ম ) পাঠ mag) wel পাঠ করেন-- দৈবতাধ্যাস্মে 

dese আখ্যান্থ )। 





১৭৪ ১.৩.৯.৭ 


বিজ্ঞ দেবতা এবং আত্মাকে বুঝাইচত।১ পুষ্প ce, পরে ফল; যজ্ঞ' ন পূর্কো, 
পরে দেবতাপরিল্ঞান; কাজেই are seats পুষ্প =যাজ্ত ( য্জপডিন্ঞান ), ফল - দৈবত 
( দেবতাপরিজ্ঞান )। যাহারা অত্ধাদয়রূপ ধর্মের, আকাতকা করেন, দৈবতই তাহাদের ফল 
অর্থাৎ দেবতাপরিজ্ঞান হইলে, দেবসাযুজ্ লাভ হইলেই তাহারা রুতার্থস্বন্ত তয়েন। খাহাঁরা 
মোক্ষরূপ ধন্মের আকাজ্ঞা। করেন, তাহারা দেবতাপরিজ্ঞানে পরিতুপ্র হয়েন না, দৈবত বা 
দেবতাপরিজ্ঞানকে তাহারা ফল মনে করিতে পারেন না, আধ্যাত্ম বা আত্মজ্ঞান তাহাদের 
ফল, দৈবত বা দেবতাপরিজ্ঞান আত্মজ্ঞানলাভের সোপানমাত্র। কাজেই তাহাদের নিকট 
দৈবত বা দেবতাপরিজ্ঞান- পুষ্প, 'আখ্যাত্ম বা আহ্াজ্ঞানস্ফল | দৈবতই যেখানে পুষ্প, 
সেখানে যাজ্ঞ যে পুষ্প, তৎসন্বন্ধে আর বক্তবা কি? কারণ, যজ্ঞপরিজ্ঞান দেবতাপরিজ্ঞানের 
উপায়ীকৃত । 
অন্ুবাদ_অর্থকে বাকোর পুস্পফলক্ূপে বলিয়াছেন; যজ্ঞক্ঞান এবং দেবতাজ্ঞান যথাক্রমে 
পুষ্প এবং ফল, অথবা দেবতাজ্ঞান এবং অধ্যাব্মজ্ঞান বথাক্রমে পুষ্প এবং ফল। 


সাক্ষাৎকৃতধৰ্ম্মাণ খষয়ো বুবু স্তেহ্বরেভ্যোহসাক্ষাৎকহ্ধর্শ্মভ্য 
উপদেশেন মন্তরান্‌ সংগ্রাদুরুপদেশায় ্রায়ন্তোহবরে বিল্াঞ্রহণায়েমং 
ara সমান্সাসিযু বেঁদং চ বেদাঙ্গানি চ ॥ ৭ ॥ 


সাক্ষাৎরুতর্বাণঃ ( ধর্মের সাক্াংত্রই। ) wee ( ঝষিগণ ) age ( হইয়াছিলেন ), তে 
(কাহার!) sae: (পরবর্তী যুগে ages) অসাক্ষাৎকতধর্দভাঃ (ধাহারা ধর্শ্মের 
সাক্ষাৎকার করেন নাই ঈদৃশ ane) awry ( মস্সসমূহ ) উপদেশেন ( উপদেশের দ্বারা 
অর্থাৎ গুরুশিয়াপরস্পরায় ) সংগ্রাদুঃ ( প্রদান করিয়াছিলেন ), অবরে (পরবর্তী যুগে প্রাদ্ভূত 
সেই ঝ্বিগণ ) উপদেশার ( উপদেশার্থ ) মাহবনঃ (aif ees করিয়া) বিশ্মগ্রহণায় (অর্থ 
প্রকটনের দ্বার! এবং coe বা বিভাগের দ্বারা গ্রহণ করাইরার নিমিত ) ইমং ( এই ) গ্রন্থং 
(গ্রন্থ ) বেদং চ বেদাঙ্গানি চ (বেদ এবং sate বেদাঙ্গসমূহ ) সমায়াসিযুঃ (সমায্জান বা 
সংকখন করিয়াছেন ),। 

বেদ, fan, ( নিক্ুকশার্) এবং sats বেদাঙ্গের আগম প্রদর্শন করিতেন কোনু 
কোন aft ach . অর্থাৎ মত্রবরাহ্মণাস্মক বেদের এবং বেদার্থের * সাক্ষাৎকার করিয়াছিলেন, 
অর্থাৎ তাহারা ছিলেন প্রত্যক্ষাহুকৃতিস্‌পেত্র এবং aa ও মঙ্ার্থ তাহাদের নিকট wer 





J) Mafets বজ্ঞজানুচাতে Weer, Gere: বেৰতাজানস, STOTT সধ্যান্বজানন্‌ (কঃ পাচ) 

_ ৰ জপরিজ্ঞানং same rte: সবক আত্মা বৰ বৰত কথা স এৰ FTN সতত্রাক্মারাশিরেৰ 
fas বিজ্ঞ (ত 

av উহ 





১৩৯৭ * প্রথম অধ্যায় ১৭৫ 


aifees ॥ পরবর্তী যুগের কবিগণ Ry শক্তিসম্পন্ন ছিলেন না, তাহারা. 
পূর্ববর্তী খবিগণের শিষ্থানীয় ছিলেন, পূর্ববর্তী স্কধিগণ উপদেশক্রমে * ভাহাদিগকে ax ও * 
মঙ্ার্থ* প্রদান করেন অর্থাৎ পরবর্তী যুগের কষিগণ ধর্ম্মের সাক্ষাৎ eth কষিগণের নিকট 

উপংদেশ প্রাপ্ত হইয়াই মস্ত ও ame সম্বন্ধে BTA হয়েন। এই পরবর্তী যুগের কিরণ 

দেখিলেন লোক ক্রমশ:ই ক্ষীণশক্কি এবং saris হইয়া পড়িতেছে, উপদেশের ছারা 

তাহাদিগকে বিশাল বেদশাস্ত্রে অভিজ্ঞ করা সন্ুবশ্র নহে; দেখিয়া তাঁহাদের মানি (দুঃখ), 

হইল, তাঁহার অস্থকম্পা করিলেন,” তাহার! ব্বথেধাপিক্রমে বেদের বিভাগ করিলেন যাহাতে 

ক্ষীণশক্তি sare লোক কোনও বেদ eS: অধ্যয়ন করিতে পারে, এই উদ্দেশ্বে।* 

বেদে অভিজ্ঞ হইতে হইলে বেদের অধ্যয়নের ন্যায় বেদের অর্থবোধও আবশ্যক; যাহাতে 

_ বেদের অর্থবোধ সহজে হইতে পারে তাহার জন্য তাহারা এই গ্রন্থ অর্থাৎ নিঘপ্ট, 

- ( নিরুক্তশাজ্ত্র ) এবং অন্যান্য বেদাঙ্গ প্রণয়ন করিলেন ।* লিখন, বা নিরুক্রগ্রন্থের এবং সন্তান 

Cantera কর্তা ftom, কাজেই ইহাদের আগম পরিশোধিত বা অতি পবিত্র। * 


অনুবাদ--কোন কোন aft ছিলেন teres ধর্ক্দের সাঙ্গ টা; থাহারা ধর্শের 
সাক্ষাৎকার করেন নাই পরবর্তী যুগে wifes et ঝধিগণকে তাহারা উপদেশের দ্বারা 
অথাৎ গুরুশি্যাপরস্পরায় মঙ্জসমূহ প্রদান করেন; পরবর্তী যুগে atte সেই ঝধেগণ 
উপদেশাখ” মানি wer করিয়। অর্থাৎ উপদেশেক দ্বারা বেদশাস্তরে ৰ্যুৎপত্তিসম্পাদন অসম্ভব 
মনে করত ছুঃখিত হইয়া অথপ্রকটনের ছাব! এবং তেদ বা! বিভাগের দ্বারা wren করাইবার 
নিমিত্ত এই গ্রন্থ ( নিৎণ্ট, বা নিরুক্ত ), বেদ এবং অন্যান বেদাঙ্গ সামায়ান বা সংবথন করেন। 





7 

24 উপৰেশেন শিক্ষপাারিকরা বৃত্যা ( দঃ) । 

২। aR গ্রস্তোহ্গতশ্চ (হং)। 

৩। উপদেশারোপনেশা্শন্‌। কণ: নামোপনিশ্বামানমেতে শঙগ-যুগরত্রীতুমিতোবমরমধ্কিতা পলা fre” 
মানান্তেমনপৃতৎত তদসুকল্পর। তেমা মা: সক্ষোচমবেক্ষা কালামকূপাঞ্চ পরহশশক্তিন ( দঃ) । 

৪ cat Stes: সমরমতিষহস্ান্খো্মনেকশ!খাতেকেন সমা্াসিবুঃ হুখশ্রহণায় ব্যাসেন সমাগাতবত্ঃ 
Can) | wfirtetra সতে, বি্ছ্রহণায= তে্্ানা (ছেদন জ্ঞানাঃ--বিভাগের খা যাহাতে লোকের জান 
হযে পারে সেই ma); TE মতে, বন উপাক, বিদ্দগ্রহণায = যাহাতে লোক cee mors করিবার এবং 

অর্থ বিবার Bote লাভ করিতে পারে সেই লক্ষ । 

50 বিশ্রহণা ইং বেছি চ সমাৱালিযুঃ= অ্ুলিকাশের ছারা হাহাতে বেছের গ্রহণ হইতে পারে 
অর্থাৎ লোক যাহাতে অর্থবোধসহকারে corres করিতে পারে, তাহার জগ খহিগণ fed, এবং Gere বেদাঙ্গ 
প্রন করিলেন। বিন্পরহার cave সমাচালিবুঃ= বিভাগের সবার! যাহাতে লোক বেখের গ্রহণ করিতে পারে সেই 
wa বেদের বিভাগ করিলেন। বিনতে ( বিভাগ ) এবং wine ( অর্থলকাশন ) | বান্ধ পরেই বলিতেছেন 
পাত Ferme ভাসনমিতি বা” বেগবান ভাসতে পকাশতে ceerd ইত ইস বিশ্দমিতি ৷ st)! 

৬ । এৰমিৰমূৰিত্যো! নিরুশাপ্রসারাতমিতরাণ চাঙ্গানীতি পরিশোধিত আগম 











১৭৬ নিরুক্ত [0)১.৩.৯.১৯ 
> far: ভিল্মংভাসনমিতি বা ॥ ৮ ॥ | 


fam fem ( বিন্ম -ভিল্ম ) বা ( অথৰা ) ভাসনম্‌ ইতি ( বিল্ম- ভাসন )। 

_ for ধাতু বা ‘ety ধাতুর উত্তর “ঘ” প্রত্য্ করিয়া ‘fer শব্দ Gem কর! যাইতে 
পারে ( পৃষোদরাদিত্বাৎ )। ভিদ্‌ ধাতু হইতে ‘fea শব্দ ও ‘ম’ প্রতায়ে fam) কাজেই 
fame few সমানাথক শব্দ ; ইহাদের নর্থ__ভেদন mais বিভাগকরণ। ‘SPY ধাতু হইতে 
fom করিলে ‘feat শব্দের অর্থ” হইবে ভিন অথাৎ প্রকাশন বা অথের প্রতিপাদন। 
বেদাঙ্গে quserm বাক্তির নিকট বেগগাথ প্রকাশিত হয়, ইহা দেখা যার। 

অনুবাদ--বিশ্ম--ভিন্ম ( ভেদন ), অথবা: বিন্ম-ভাসন (প্রকাশন বা অধের 
প্রতিপাদন )। 
এভাবন্তঃ সমানকৰ্শ্মাণো ধাতবঃ, ধাতুদর্ধাতেঃ, 
= এতাবন্ত্যন্ত ATT নামধেয়ানি ॥ ৯ ॥ 


এভাবস্তঃ ( এইগুলি ) সমানকশ্থাণঃ ( সমানাথ ক ) ধাতবঃ ( ধাতু ), ধাতু: (‘ধাতু’ শঙ্ষটা ) 
দধাতেঃ ("থা ধাতু হইতে Fata), অস্ত ( এই ) সবস্ত (সব বা ভ্রব্যের) এতাবস্থি নামধেরানি 
(এতৎসংখাক নাম )। 

নিখস্ট, বা লিক্ক্ষের প্রকরণ তিলটা। এখানে প্রথম প্রকরণে কি আছে তাহা 
বলিতেছেল। “িমানাথক ধাতুসমৃহ এবং বিভিন্ন সব বা জ্বব্যের নামসমূহ প্রথম প্রকরণে 
উক্ত হইয়াছে। গাঁতিকণ্মাণ উত্তরে ধাতবো দ্বাবিংশং শতম্‌, কাঝ্রিকম্মাণ উত্তরে ধাতবোহষ্টাদশ, 
পৃথিবীন(মধেয়াস্তেকবিংশতিঃ, ছিরণানামানথত্তরাণি পঞ্চদশ--ইত্যাদি প্রকারে সমানার্ঘক 
খাতুলমূহ এবং ভিন্ন fen ভবের নামসমূহ বর্ণিত হইয়াছে, দেখিতে পাইব। এই প্রথম 
প্রকরণের নাম ‘নৈঘণ্ট ক’ প্রকরণ। গবাদিদেবপত্্ন্তশব্দসমূহকূপ সমগ্র শাস্তের নাম নিঘণ্ট,, 
লিস্ট একদেশ নৈঘস্টুক প্রকরণ ॥ সত: ‘ধাতু’ শব নিন প্রদর্শন করিতেছেন 
ধাতু" শব্দটী ‘ধা’ ধাতুর উত্তর ‘ga’ প্রত্যয় করিয়া fara হইয়াছে । 

অন্মুবাদ-_এইগুলি সমানার্থক খাতু-__ধাতু” শব্দটা ‘ধা’ ধাতু হইতে fara হইয়াছে ) 
এই সবের এতগুলি নাম ( ইত্যাদি কথা নিকক্রের প্রথম প্রকরণে বর্ণিত হইয়াছে )। 

এহাবভামর্থালামিদমভিধালম্‌.॥ ১০ ॥ 


একাকতাম্‌ (এই সমস্ত ) অৰ্থানাম (জের ) ইদস্‌( এই ) অভিধানম্‌ ( শব্দ )। 
নিক্ক্তের দ্বিতীয় প্রকরণে*কি আছে তাহা বলিতেছেন। এক একটা শব্দ বছ অথ” 
gett থাকে, সেই সমস্ত শব্দ দ্বিতীয় প্রকুণে উক্ত হইফাছে। আদিত্যোহপযক্পারঃ 





31 stat বপন, তৰেকৰেশে৷ লট কং sway (সঃ) ৷ 





১.৩.৯.১২ ] * প্রথম অধ্যায় ১৭৭ 


সমুস্বোহপ্যকুণ্যারঃ, উপদয়াদীনাং wate wafer, পুরাণনুবয়োদ্ব/রোনূ Perens: নিপাত:__ ইত্যাদি, 
প্রকারে অনেকার্থক শব্দসমূহ বর্ণিত হইয়াছে, দেখিতে পাইব। যে সমস্ত শব্দ অনবগত-* 
সংস্কার SIS যে সমস্ত শব্দের প্রতি প্রত্যয়ন বুঝা যায়না, তাহারাও ঘ্বিতীয় প্রকরণে উক্ত 
হইগ্াছে। এই দ্বিতীয় প্রকরণের নাম নৈগনিক বা একপদিক প্রকরণ | 

অনুবাদ-_এই সমস্ত অর্থ বুঝাইতে এই শব্দ, [এই aed শব্দ অনবগতসংস্কার সৰা 
এই re শব্দের প্রকৃতি প্রত্য্ন জানা নই ] (ইত্যাদি কথ) নিকর্ক্রের দ্বিতীয় প্রকরণে 
বর্ণিত হইয়াছে ) । 


নৈঘণ্ট,কমিদং দেবতানাম প্রাধান্সেনেদমিতি ॥ ১১ ॥ 


ইদং (এই) দেবতানাম ( দেবতানাম ) নৈঘন্ট কং (ORES বা অপ্রধান) ইয়ং (এই 
দেবতানাম ) প্রাধান্েন (প্রধানভাবে উক্ত ) ইতি (ইত্যাদি বিচার ) [ তৃতীয় বা দৈৰত 
প্রকরণে আছে ]। 

নিকুক্রের তৃতীয় প্রকরপে কি আছে তাহা বলিতেছেন। ace এই দেবতার নমি প্রধান 
ভাবে এবং এই দেবতার নাম অগ্রধান ভাবে উক্ত হইয়াছে অর্ধদৎ এই দেবতারই ACT 
cafe কর! হইয়াছে, এই দেবতা! areas বাঁ গৌণ ভাবে উল্লিখিত হইয়াছে মাত্র, ইত্যাদি 
বিচার তৃতীয় প্রকরণে করা হইয়াছে। এই প্রকরণের নাম দৈবত প্রকরণ । বলা বাহুলা 
এই ands’ শব্দের সহিত “নৈঘণ্ট,ক প্রকরণ' এই স্থলের awe শব্দের কোন 
সম্পর্ক att | 

আন্ুব।দ-_এই দেবতানাম নৈঘস্ট,ক ( অপ্রধান বা গৌণ ), এই দেবতানাম প্রধান ভাবে 
উক্ত ( ইত্যাদি বিচার তৃতীয় বা দৈবত প্রকরণে আছে )। ’ 


তদ্‌ যদন্যদৈবতে * aca নিপততি নৈঘণ্ট কং তৎ ॥ ১২॥ 


তৎ (তাহা হইলে অৰ্থাৎ নৈঘণ্ট,ক শব্দের অর্থ উপদিশ্যমান হইলে বলিব ),* যৎ ( যাহা ) 
অন্তদৈবতে ( অন্তদেবতাক seis অন্য হইয়াছে প্রধান দেবতা যাহার ঈদৃশ ) মন্ছে ( মনে ) 
নিপততি ( উল্লিখিত হয়) তৎ ( তাহা ) নৈঘপ্ট.কং ( নৈথণ্ট ক) ।  * ্ 
১. লৈঘ্টুক শব্দের ছার! কি বুঝায় তাহাই বলিতেছেন। *অন্রদৈবত ate অথাৎ NCH 
বখন কোনও দেবতা প্রধান ভাবে TS হয়েন,* তখন সেই AH যে কোনও পদাথের ( দেবতা 
মাহ অন্ধ প্রভৃতির ) উল্লেখ থাকে তাহারা সমস্তই ন্ট. অর্থাৎ OES বা অপ্রধান। 





= । ছ্াচাধোর পাঠ "অঙ্ধমেবতে' | টি 
২। ramets উপৰিশ্যত ইতি পাপা (1)! ; 
৩। অন বনি পরধানযেৰত| সোহহস্তবেবত: (ছু) OL সেইদিন নিগভত্তেহ কানিচিৎ 


(বৃহ জেবতা ১/১৮ ) । A 


98458. . 


১৭৮ নিরুক্ত [ 2.৩.৯.১৩ 


lS 'অন্ুবাদ-_তাহা হইলে [ এখন Rays. ক’ শব্দের ছার! কি বুঝায় তাহা বল হইতেছে ], 
'অন্তদৈবত acy যাহা উল্লিখিত হয় তাহা নৈঘস্ট,ক ( গুণীভূত বা অপ্ৰধান )। 


‘or ন স্বা বারবনস্তুম'। অশ্বমিব ত্বা বালবন্তম্‌, বালা 
দংশবারণার্থা Safe, দংশো! দশতেঃ ॥ ১৩ ॥ 


wk ন ত্বা বারবন্তদ্‌ = অশ্বমিব ত্বা বালবন্তম্‌ (কেশসমদ্বিত অথাৎ পুচ্ছবিশিষ্ট অশ্বের 
স্কায় তোমাকে ); বালাঃ (পুচ্ছস্ব কেশসমূহ ) দংশবারণাথ1 ( মশক প্রভৃতি দংশনকারী কীট 
সমূহকে বারণ করিবার নিমিত্ত) Safe ( হয় ); দংশঃ ( দংশ এই শব্দটা ) দশতে: ('দন্শ” 
ধাতু হইতে নিশ্পন্ন হইয়াছে )। 

“নৈধন্ট্‌ ক’ পদাথে র উদাহরণ প্রদর্শন করিতেছেন | AT বারবন্তম্‌! ইহা খখেদের 
Seals অন্ধের অংশ । এই মঙ্গে অগ্নি প্রধান দেবতা | 'অঅগ্নিকে বারবান্‌ অর্থাৎ পুচ্ছবিশিষ্ট 
অশ্বের সহিত তুলনা কর! হইযাছে। অশ্ব যেরূপ পুচ্ছের দ্বারা মশকপ্রভৃতি দংশনকারী 
কীটসমূহকে বাধা দের, afte সেই প্রকার তাহার জালাসমূহের দ্বার! স্বতিকর্তার শত্রুদিগকে 
বাধ! প্রদান করেন।* এইস্থলে অগ্নি স্তত্য দেবতা অতএব প্রধান, অশ্ব উপযান মাত্র, 
প্রধান নহে, নৈঘণ্টক ।* ‘ন’ নিপাতটী ‘ইব’ অর্থে প্রযুক্ত অথাৎ উপমাদ্যোতক | মন্ত্রে 
বারবান্‌= বালবান্‌ ( রলয়োরডে্: ); বার বা বাল শব্দটী নিবারণাথক বারি ( বৃ+ণিচ,) 
ধাতু হইতে fora, অশ্বের পুচ্ছন্থ কেশ মশকাদি নিবান্সণের সহায়তা করে ইহা প্রত্যক্ষ । 
প্রসঙ্গতঃ দংশ শব্দের.নির্কচন প্রদর্শন করিতেছেন। fae? শব্দটী দন্শ ধাতু হইতে Farris, 
ইহার অথ _যে দংশন করে। 


৯ 
জন্মুবাদ--অশ্বং ন ত্বা বারবস্তম্‌ অশ্বমিব ত্বা বালবন্তম্‌ ( কেশসমস্থিত অথাৎ পুচ্ছ- 


বিশিষ্ট অশ্বের ন্যায় তোমাকে )। বাল বা কেশসমূহ মশক প্রভৃতি দংশনকারী কীটসমূহকে 
বাধা প্রদান করিবার নিমিত্ত হইয়া খাকে ১ দংশ শব্দটী we খাতু হইতে নিশপর্। 


‘gen ন ভীমঃ কুচরো গিরিষ্ঠা’ । স্থগ Za ভীমঃ কুচরে 
গিরিষ্টাঃ, স্বগো.মাস্টের্গতিকর্শ্মণঃ, ভীমে বিভ্যত্যস্মাদ * 
ভী্মোহপ্যেতস্মাদেব, কুচর ইতি চরতি eh কুৎসিতম্‌, . 
অথ চেদ্দেবতাভিধানং কায়ং ন চরতীতি, গিরিষ্ঠা গিরিস্থায়ী, 

, fafa: পরবতঃ সমুদশীর্শো ভবতি, পর্বববান্‌ পর্ববতঃ, পর্বব পুনঃ পৃণাতেঃ 





xt Cae HR a Tel i ea lhe NU 
(met) 1 - 
a আদ খত বাদ) 





৯,৬৯৪ ] * প্রথম অধ্যায় ১৭৯ 


তেৰী, অৰ্দ্ধমাসপৰ্বৰ দেবানস্মিন্‌ ASS, তৎপ্রকৃতী তর রি 
সামান্যাৎ, মেখস্থায়ী, মেঘোহপি' গিরিরেতন্মাদেব ॥ ১৪ ॥ ্ 


, WA ভীম: কুচরে। গিরিষাঃ মুগ eo ভীম: কুচরঃ গিরিষাঃ ( কুৎলিতক্দ্া গিরিস্থারী 
মৃগের ন্যায় ভয়ঙ্কর )। মুগ: ( “মুগ” শব্দ ) গতিকর্দরণঃ (গত্যর্থক ) মারে (ae ধাতু হইতে 
frets), বিভ্যুতি orate (ইহা হইতে সকলে ou পায় ) [ ইতি ] ( ইহা ) ভীমঃ (“ভীম' 
শব্দের ৰবাৎপত্তি ), So: অপি (‘Sw শব্দও) এতন্মাৎ এব ( এই ব্যুৎপত্তি হইতেই ), কুচরঃ 
ইতি ('কুচর' ইহার অর্থ) কুৎসিতং (কা ) eH (কপ্ম) চরতি (করে), অথ oS 
( আর aft ) দেবতাভিধানং ( দেবতার অভিধান অর্থাৎ দেবতার বিশেষণ হয়, তাহা হইলে 
অর্থ হইবে) অং (ইনি) ক (কোথায়) ন চরতি ইতি ( বিচরণ ন। করেন ), গিরিষ্ঠাঃ- 
গিরিস্থায়ী (পর্বতবাসী ), গিরিঃ- পর্বমতঃ ( পর্বত )-_সমুদগীর্ণঃ ( সমুখিত ) ভবতি (হয়), 
oes ( প্রত) retary (পর্কাযুকত ), পুনঃ (আর ) পৰ (‘পবা শব্দ) পৃণাতেঃ (গৃ" 
ধাতু হইতে) বা! (অথবা) প্রীণাতে (+A ধাতু হইতে fara), অন্দমাসপর্কর ( অন্মাল 
অর্থাৎ, পক্ষের পূর্ণিমা অমাবস্াক্কপ যে পর্ক তাহার HG )--অস্মিন্‌ (ইহাতে) 
দেবান্‌ ( দেবসমূহকে ) Bafa (সকলে প্রীত করে) ইতি (এই জন্তা ), Ren (অন্ত 
অর্থাৎ Poet) তৎ্প্রকৃতি ( পক্ষপর্কূপ্রকৃতি ) সন্ধিসামাস্তাৎ (কারণ, উভয়স্থলেই সন্ধির 
তুল্যত| আছে ), [ ‘গিরিষ্ঠাঃ এই পদটী যখন দেবতার বিশেষণ তখন ইহার অর্থ ] covery 
(মেঘে অবস্থানকারী ), cae: অপি (মেঘও) গিরিঃ (গিরি শব্দ বাচ?) oats এব 
( সমুদদিগিরণক্ধপ ধশ্ম হইতেই অর্থাৎ মেঘও অন্তরিক্ষ লোকে সমুদগীর্ণ হয় বলিয়া! )। 

“নৈঘণ্ট,ক’ পদার্থের আর একটা উদাহরণ প্রদর্শন করিতেছেন। “eM ন ভীম: কুচরো 
গিরি: ইহ! খথেদের ১১৮৭২ মনের অংশ । এই মে ই প্রধান দেবী, Race 
স্বগের সহিত Gaal করা হইয়াছে, ম্বগ উপমান মাত্র, প্রধান নহে, নৈঘন্ট ক। ন=ইব। 
"মুগ" শব্দটী গত্যর্থক ge’ ধাতুর ” উত্তর “ঘ' প্রত্যয়ে fava) “ভীম” শব্ধটী “ভী' ধাতুর 
উত্তর মক্‌ প্রয্নে নি্পঙ্, ইহার অর্থ- যাহা হইতে লোক ভয় পায় ॥ ‘Sw শব্দও 'ভী' ধাতু 
হইতে farts এবং ইহারও অর্থ এই । “BER! শব্দ যখন মগের বিশেষণ, তখন ইহার অর্থ: 
ধৰে প্রাণিহিংসাদিক্ূপ কুৎসিত কণ্ম করো; আর যখন দেবতার অথাৎ ইচ্ছের বিশেষণ, 
তখন ইহার অথ ‘কোথায় বিচরণ ন! করেন অথাৎ সর্কজ বিচরণকারী। পিরিঠাঃ ( fe 
প্রত্যয়ে fara feun শব্দের stn )= গিরিস্থায়ী ( পৰথতবাসী ); গিরি! শব্দের অর্থ 
পর্বত, Pita শব্দ উদিগ্রণাখক 'গ’ ধাতুর উত্তর "ই’ প্রত্যয়ে forte, দেখা যাত গিরি ভূমির 
উপর ARNT অর্থাৎ সমুখিত হয়। “ate! শব্দ “পর্ক"*শন্দের উত্তর মত্তধীয় ‘ত’ প্রত্যয়ে 


৯) "সদ ধাতু owe, “ধাতুনামনেকীৰ্ণববাৎ" এখানে গতার্ঘক। 














১৮০ 





[ >১.৩.৯.১৫ 
এপ, ইহার অথ পর্কবিশিষ্ট; “পর্ব শু পূরণাথক ‘পৃ’ ধাতুর অথবা ‘রী’ ধাতুর 
“উত্তর বনিপ্‌ প্রত্যয়ে নিষ্পন্ন । ‘অর্দ্ধমাস' অর্থাৎ, পক্ষতয়ের যে সন্ধি মাবস্তা at পূৰ্ণিমা, 
তাহাকে TH বলে এই জন্য যে, ইহাতে দেবতাদদিগূকে হবিঃ প্রভৃতি দান করিয়| প্রীত করা 
BU পক্ষত্নয়ের সন্ধির ন্যায় পর্বদতন্থ শিলাসমূহেরও সন্ধি আছে, উভয় স্থলেই সদ্ধিত্ব তুল্য ; 
শিলাসন্ধিকে যে পর্বদ বলা হয় প্তাহার প্রকৃতি বা কারণ কালের অথাৎ iets সন্ধি অথাৎ 
পক্ষদয়ের সন্ধিকে et বল! হয় বলিয়া । স্কুল কথা এই যে, কালসন্ধির সৌসাদৃত্ে শিলা- 
afters TH বলে। ‘গিরিষ্ঠা’ শব্দ যখন দেবতার বিশেষণ তখন ইহার অর্থ ‘মেঘস্থায়ী’ ; 
গিরি শব্দের অর্থ cree বটে, কারণ বে সমুদিগরণ wt নিয়া গিরির গিরিত্ব তাহা মেঘেও 
আছে-_ মেঘও অস্তরিক্ষ লোকে সমুদগীর্ণ বা সমুখ্খিত হয়। 
অনুবাদ-_মবূগে| ন ভীম: কুচরো গিরিষ্ঠাঃ- স্বগ ইব ভীমঃ কুচরো গিরিষ্ঠাঃ ( কুৎসিত- 
কমা গিরিস্থায়ী মগের স্কায় Seen)! Sgn’ শব্দ গত্যর্থক ‘ge! ধাতু হইতে fama; ‘ইহা 
হইতে সকলে SU পায়’, ইহাই ভীম শব্দের ব্যুৎপত্তি, ভীগ্ম শব্দও এই ব্াৎপত্রি নিয়া; ‘aw 
ইহার অর্থ ‘কুৎসিত we করে, আর যদি ইহা দেবতার অভিধান (বিশেষণ ) হয়, তাহা 
হইলে অথ” হইবে “কোথায় বিচরণ ন! করেন’ অথাৎ “সরকতর বিচরণকারী' ; ‘গিরিষ্ঠ” শব্দের 
অর্থ ‘গিরিস্থায়ী’; গিরি শব্দের অর্থ পর্বত, গিরি vant (সমুখিত)) হয়; পর্বত 
পর্কবান্‌ ; পর্বদ শব্দ আবার ‘পৃ’ অথবা “প্র” ধাতু হইতে নিষ্পন্ন ; ‘অর্চমাস' অথাৎ পক্ষত্বয়ের 
“পূর্ণিমা বা অম্যবস্যাক্প যে পর্ব তাহার THE এই অন্ত যে, ইহাতে দেবসমূহকে প্রীত করা 
হয়; অস্ত অথাৎ ,শিলাপর্ক পক্ষদ্ধযপর্কপ্রকৃতি, সন্ধির সমানতানিবন্ধন, অথাৎ শিলাসদ্ধিকে 
যে পর্ব বলা হয় তাহার প্রকৃতি বা কারণ পক্ষহয়ের সন্ধির eS অথাৎ পক্ষতয়ের সন্ধিকে পর্ব 
বলা হয় ‘অলিয়া ; ‘গিরিষ্ঠা” এই শব্দটী-যখন দেবতার বিশেষণ তখন ইহার অথ” 'মেঘন্থায়ী” 5 
মেও গিরি শব্দবাচ্য, সমুদিগরণরূপ et হইতেই-_( মেঘও অন্থরিক্ষলোকে সমুদগীর্ণ হয় )। 


তদ্‌ যানি নামানি প্রাধান্যান্রতীনাং দেব্তানাং 
a তদ্দৈবতমিত্যাচক্ষতে ॥ ১৫ ॥ 


তৎ (তাহা হইলে ) শ্রাধান্তস্ততীনাং ( প্রধানভাবে স্ততি হইয়াছে খাহ]দের er) 
দেবতানাং ( দেবতাগণের ) বানি (যে সমস্ত ) নামানি ( নাম ) [ তানি যত্র ] ( সেই ae 
নাম ঘে প্রকরণে আছে) তৎ (সেই প্রকরণকে ) দৈবতঙ্‌ ইতি ( দৈৰতপ্ৰকরণ বলিয়া ) 
আচক্ষতে ( আচাধ্যগণ বলেন )*। 





১। পু’ শাতু হইতে অর্মাস-পৰশক্দেত নিস্পত্তি করিতে হইলে “পু' ng ছানার্থ atom হণ করিতে 
হইবে; পিতৃগণকে, দেবতাগণকে এবং বনুত্গগাণকে পর্বদ উপলক্ষে ছাল করা হয়, ইহ! প্রসিদ্ধ ( দীয়তে ছি তত্র 
পিতৃদেবমন্য্েভ্য:-_ পৰং প্ৰাঃ ) I . 

a “aang বানা" নামান হব তথগকতণং দেষতানাং লো evefee (বাঃ) | 


© 





১.৩.৯.১৬ ] "_ প্রথম অধ্যায় ১৮১ 


তৃতীয় বা দৈবতপ্রকরণে কি আছে আহার সুচনা দেওয়া হইয়াছে ১১ CH! 
এই স্থলে তাহার উপসংহার করিতেছেন | বেদে যে সমস্ত দেবতা প্রধানভাবে we হইয়াছেন, 
মুখ্যতঃ তাহাদেরই “নামসমূহ দৈবতপ্ৰকৰ্ুণে বৰ্ণিত হইয়াছে; sate যে সমস্ত বিষয়ের 
অবতারণা কর! হইয়াহে তাহা আহ্ুযঙ্গিকমাত্র । ন - 
অনুবাদ-_তাহা হইলে প্রধানভাবে স্বত দেবতাগণের যে সমস্ত নাম, তাহা ঘে প্রকরণে 
আছে সেই প্রকরণকে আচাধ্যগণ দৈবতপ্রকারণ বলেন। 


তদুপরিষ্টাদ্‌ ব্যাখ্যাস্তামে| নৈঘণ্ট,কানি নৈগমানীহেহ ॥ ১৬ ॥ 


তৎ (সেই দৈবতপ্রকরণ ) উপরিষ্টাৎ ( পরে ) ব্যাখ্যাস্কামঃ ( ব্যাখ্যা;করিব ), নৈঘণ্ট কানি 
(নৈঘ্ণ্ট ক প্রকরণোক্ত সমানার্থক ধাতু ও নামসমূহ ) নৈগমানি ( নৈগন প্রকরণোক্ত অনেকার্থক 
ও অনবগত-সংস্কার নামসমূহ ) ইহ ( এক্ষণে ) > ব্যাখ্যাস্তাম: ( ব্যাখ্যা করিব )। 

দেবতাপরিজ্ঞান বেদের মুখ্যবন্ত, তঙ্গিবন্ধনই গৈবতকাণ্ডের প্রাধান্য । অপ্রধান বস্তুর 
জ্ঞান awe ্ঞানলাভে সহায়তা করে, সেই জন্য নিরুক্তকার অপেক্ষাকৃত অপ্রধান নৈঘণ্ট,ক 
এবং নৈগমপ্রকরণের ব্যাখ্যা পূর্বে করিয়া পরে দৈবতপ্রকরণের ব্যাখা! করিবেন। ‘ইহ’ শব্দের 
দুইবার উল্লেখ হইয়াছে অধ্যায় পরিসমাপ্তি goats নিমিত্ত । 

জন্মুবাদ--সেই দৈবতপ্রকরণ পরে ব্যাখ্যা করিব। নৈঘণ্ট.কপ্রকরণোক্ত এবং এ 
প্রকরণোক্ত নামসমূহ এক্ষণে ব্যাখ্যা করিব । a“ 





॥ নবম পরিচ্ছেদ সমাপ্ত ॥ , 
॥ প্রথম অধ্যায় সমাপ্ত ॥ 





21 ইহ্েতি কাল: প্রতিনিদ্িশ্বতে (দত: স্ব: )। ৮ 





3 দ্বিতীয় অধ্যায় 
প্রথম পাদ 
: প্ৰথন পৰ্রিচেছদ 
অথ নির্ববচনম্‌ ॥ ১৪ 
অথ (তৎপরে) নির্বচনম্‌ (নির্ধচনের বা ব্যাখ্যার উপায় অর্থাৎ শব্দের অথ কি 


i প্রণালীতে পরিস্ছুটভাবে বুঝান যাইবে তাহা) [ বক্ষ্যামঃ ] ( বলিব )। 


নির্বাচন শব্দের অর্থ নিঃশেষে বচন বা উক্তি অর্থাৎ ব্যাখ্যা। শব্দ ত্রিবিধ--প্রত্যক্ষবৃত্তি, 
পরোক্ষবৃত্তি এবং অতিপরোক্ষবৃত্তি (১/৩/১/৫ জর্টবা ); প্রত্যক্ষরৃত্তি শব্দের ব্যুৎপত্তি অতি 
স্পষ্ট, কাজেই নিরুক্তে Bet শব্দের নির্বচল sitet: করা হইবে না। পরোক্ষবৃত্তি এবং 
অতিপরোক্ষবৃত্তি শব্দ সমূহের অর্থ কি করিয়া fat বা উদ্ঘাটিত করিতে হয়, প্রধানতঃ 
তাহাই নিরুক্তশাস্তে প্রদর্শিত হইবে। 

আন্গুবাদ--তৎপরে নির্বাচন অর্থাৎ নির্বচনের উপায় বলা হইবে । * 


তদ্‌ যেযুপপদেষু স্বরসংস্ষারৌ সমথো” প্রাদেশিকেন গুণেনান্বিতে প্যাতাং 
তথ! তানি arate ॥২ ॥ 


SCT গুণেনাহিতৌ__এই অংশের অর্থ পূর্কে কর! হইয়াছে ( ১/৩/১/৫ wea) | 
তানি ( সেই সমস্ত পদ ) তথা (সেইভাবে অর্থাৎ লক্ষণ al ব7াকরণশাস্্াস্ছসারে ) নিক্রা়াৎ 
(fartoa করিবে )। 


SUA বাক্যারন্ডে ব্যবহৃত হইয়াছে মাত্র, ইহার কোনও অর্থ নাই (১/৩/৯৫ wa) | 
খে সমস্ত পদের উদাত্ত স্বর এবং সংস্কার অর্থণৎ প্রকৃতি প্রত্যহযোগে সাধন ব্যাকরণশাস্্র- 
বিহিত নিয়মের অস্ছগামী, যাহাদের স্বর ও সংস্কার হইতেই ধাতুর বা ক্রিয়ার উপলব্ধি হয়, 
সেই সমস্ত পদের নির্বাচন সেইভাবেই wis ব্যাকরণ শাস্ত্রের নিয়ম অঙ্সরণ করিয়াই * 
করিতে হইবে। ঈদৃশ পদসমূহ ( যেমন--হারক, পাচক ইত্যাদি ) প্রত্যকষবৃত্তি বা প্রত্যক্ক্রিয় ; 
ইহাদের নির্বচন সাধারণতঃ নিক্রক্তশান্রে করা হয় নাই। এই সুত্রে ‘প্রাদেশিকেন গুণেন+ 





31 অপিহিতস্াৰ্থক পরোক্ষবত্তাবাতপরোক্ষবৃততৌ বা শব্দে fore বিপদ বচনং নি্দচনন্‌ (ছ)। 
ই Redcat বা ইতি বাকা CFE) 
২258 তথা এৰ বধালক্ষণৰেৰ (সঃ) । 8 re 





২.১.১.৩] " দ্বিতীয় অধ্যায় 


এই স্থলে “প্রাদেশিকেন বিকারেপ' tet পাঠও, আছে, wx এই তর কটীয়া 
_ অন্মোদিত ৷" তিনি ‘বিকার’ শব্দের অর্থ করেন ‘fern 1? 


= আনুবাদ-_বে সমত পৰে স্বর ও সংস্কার (প্রকৃতি রতি বার লাখন ) Bota অথাৎ 
ব্যাকরণাত্রা্গত নিয়মের অনুযায়ী এবং প্রাদেশিক গুণ বা ধাতুর সহিত সমস্থিত; তাহাদিগের 
নির্চন সেইভাবেই অর্থাৎ ব্যাকরণশাস্রা্ুলারেই করিবে? ৰ 


ca অধানহিতেহেপ্রাদেনিকে বিকারেহ্খনিত্যঃ পরীক্ষেত 
কেনচিদ্‌ বৃন্তিসামান্যেন ॥ ৩ ॥ 


অথ ( আর ) অর্থে অনর্িতে ( শব্দ যখন অর্থের অঙ্থগামী নহে) বিকারে অপ্রাদ্েশিকে 
(যখন ধাতু বা ক্ৰিয়া অথপ্রকাশক নহে) অথ নিত্যঃ ( অধে নিয়ত বা অথ তৎপর হইয়া) 
পরীক্ষেত ( পরীক্ষা করিবে ) কেনচিৎ (কোনও ) বৃত্তিসামান্তেন (বৃত্তি বা ভাবের তুলাতার 
দ্বারা )। 

যধন কোনও শব্দ অখের অ্ুগামী নছে--ধাতু বা ক্রিয়ার দিক্‌ দিয়া বখন শব্দ ও অর্থের 
সহিত সামগ্ন্ত নাই এবং ক্রিয়া বন শব্দের অর্থ প্রকাশ করে না, তন অখে' নিয়ত হইয়া 
অথাৎ অথের দিকে লক্ষ্য রাখিয়া * শব্দটীর নির্কচন করিতে হইবে। দেখিতে হুইবে যে 
ধাতু বা ক্রিয়া হইতে শব্দটী নিপন, সেই ধাতু বা ক্রিয়ার অর্থের সহিত শব্দটীর যাহা অর্থ 
তাহার কোনও ভাবে mes আছে কি না। ঈদ ছলে মাত স্রলংস্কারের দিকে লক্ষ 
রাখিষা নির্বাচন করিলে চলিবে না। যথা weet) “পক শব্দ। * Sage শব্দের ধাতুগত 
অর্থ ‘অতীত কালে যাহার পাক হইয়াছে'। ঈদৃশ নির্কাচনের দ্বারা gua অথেরি প্রতীতি 
হইতে পারে না। এইস্থলে দেখিতে হইবে ‘aw শব্দের ধাতুগত CHT এবং ‘দৃত্ধ'রপ 
যে অধ এই দুই অথের সহিত কোনও সমানতা বা সাদৃশ্ত আছে কি না। পক্ষ 
ওদনাদি এ দুগ্ধের সহিত ange এই যে উভয়ই ভোজনযোগ্য । তাহা হইলে পক শব্বের 
নির্বাচন এইভাবে করা were oe তন্ধি তুজাতে (পক্ষ |S, Te যাহা তাহা ভোজন 
করা যায় ))- . Y 
Saat, শব্দ যখন অর্থের অঙ্গগামী নহে, যখন ধাতু বা ক্রিয়া অর্থপ্রকাশক 
নহে, তখন অর্থে নিয়ত হইয়া খাত অথেপ্জ প্রতি লক্ষ্য রাখিয়া কোনও বৃত্তি বা ভাবের 
সমানতা দ্বার। পরীক্ষা Hats নির্কচন করিতে হইবে । 





2 বৰিকারশব্দেন ক্রিযাততনীর্টে cb গুণশব্দেন ঘাভিহিতা | 
২) wed নিত aren, sere tne নির্কচননিনিকমবরতার্খে। বশ্চ mavitts omer (সু: বাঃ )। 
| weer ৮৮০৭ 3 Fira ৬১৪ wt) হ 





শি 





র [২.৯.১.৪ 
= 2) 
is অবিভমানে সামান্তেইপ]ক্ষরবর্ণসামান্যানিক্র রাজত্বের, 
নে নিক্রপ্জাল সংস্কারমাত্রিয়েত ॥ ৪॥ 
সামান্তে (বৃত্তি বা ভাবের সমানত। ) অবিডমানে অপি (না নিবি অক্ষরবর্ণ- 
সামান্তাৎ ( অক্ষর অর্থাৎ স্বর, বর্ণ অর্থাৎ Tas, ইহাদের লমানতা ধরিয়া )* raat 
(Raion করিবে ), ন তু এব ন Fait ( কিন্ত নির্বাচন যে করিবে না তাহা নহে, নিৰ্বাচন 
কৰিবেই ), সংস্কারং ( ধাতুপ্রত্য্গত সাধন ) ন আজিয়েত (আদর করিবে না)। 
যখন কোনও শব্দের ব্যৎপত্তিগত অর্থ FAT করা যায় না, যখন তাহার দ্বিতীয় অর্থ 
নাই, থাকিলেও তাহা অপ্রসিদ্ধ, তখন কোনও দিক্‌ দিয়া ঈদৃশ শব্দের যাহা অর্থ তাহার 
সহিত অন্য কোনও অর্থের সমানতার প্রশ্ন উঠিতে পারে না অথবা সমানতা থাকিতে 
পারে ন!।* তাহা হইলে ঈদৃশ শব্দের নির্ক্সচন করিবে কি না এবং করিলে কি ভাবে 
করিবে? ইহার উত্তরে বলিতেছেন, নির্চন করিতেই হইবে, কারণ দূর্বেবোধ শব্দের 
নির্বাচন করাই লিরুতুশাস্ত্ের বৈশিষ্টয। তবে wat স্থলে নির্কচন করিতে হইবে স্বর ও 
বাঞছনের সমানতা বা সাদৃশ্বের দ্বারা, সংস্কারের সহায়তায় ace! এই শব্দে এই স্বর বা 
বান রহিয়াছে, এই ধাতুতেও wet স্বর বা বাঞনের অস্তিত্ব PR হইতেছে, অতএব এই. 
ধাতুর অর্থ এই শব্দের মধো আছে। এই শব্দের সহিত এই শব্দের স্বরগত বা TEATS 
ange রহিয়াছে, অতএব এই শব্দের অর্থ এই শব্দে আছে__ইত্যাদিকূপে বিবেচনা করিয়া 
নির্বাচন করিতে “হইবে । ‘from’ শব্দের একটা মাত্র অথ, ইহার ব্যৎপত্তিগত অর্থ নির্ণয় 
কর! যাইতেছে না, ইহার নির্বাচন কি ভাবে করা যাইবে! দেখা যায় “to” ধাতুর সহিত 
“শিতায়' শব্দের ব্যঞ্চনগত সাদৃশ্য আছে, অতএব er ধাতুর অর্থের ছারা ‘শিতাম' শব্দের 
নির্কচন mea হইতে পারে ( Tie গতো| ভবতি শুক্ক্ষ্ণবর্ণাভ্যাম_ যাহা OF ও FE বর্ণের 
Ai অছছগত অথাৎ শ্যাম )।* এইরূপে “জঠর+ শব্দের অথ উদর ও অলাবুক; অলাবুকরূপ 
অথ” প্রসিন্ধ নহে ; এই দুই অথের মধ্যে সমানতাও নাই। কাজেই জঠর শব্দের উগরয়ূপ 
অর্থে নির্কাচন করিতে হইবে স্বর ও বাননের সমানতার ছারা । জঠর শব্দের মধ্যে এবং 
ধর ও জদ্ধধান এই ছুই শব্দের মধ্যে TATE ও ব্য্নগত সাদৃশ্য আছে; অতএব 'জঠর 
.. শব্দের নির্ধচন করিবে ইহাদের sees দ্বারা ( জন্তং ভক্ষিতমন্নমস্মিন্‌ farce তিষ্ঠতি, দীয়তে 
প্রক্ষিপাতে ইতি_-খাহাতে ভক্ষিত অন্ন থাকে al fre হয় )।* অগ্নি ও অক্লোপন ( যাহা 





১1 we ve বর্ে হান (নিচ বিচ )। ০ 

ar Se ক tn ome বধ শিাহেতি 
Cat)! 

1 া়তেরিতর্ তদ্ধি গা বৰ্ণাভ্যাং কেন কৃক্ষেন চ। পেরববক্ণসম্পর্কাৎ স্যামন্ত পজারমানসথাৎ 

.. (কাচ) 5 নিরক্ত ৬৩1 

Sr রান দত ঈঠরমুদরমিতি ॥ জঠর শব্দে জলাতুকে লোকেহপুসিদ্ধ: অঠরমলাবুকনিতি। ন তু 

লুক চবি সমান 375785555 
. 





২.১.১.৬ ] “দ্বিতীয় অধ্যায় ১৮৫ 
কক্ষ বা শুষ্ক করে) শব্দের মধে। স্বরগত AMET আছে, কাঙ্জেই অক্রোপন শব্দের অথের দ্বার! 


রি শব্দের নিন করা যাইতে পারে; SH ও“ দ্ধ শব্দের ব্যৱনগত সাদৃশ্য আছে, 
অতএব দগ্ধ শব্দের অণেরি দ্বারাও অগ্নি শন্ধের নির্বাচন হইতে পারে। * 


1 বিশয়বত্যো হি zecul ভবন্তি ॥ ৫1 পি 


হি ( যেহেতু ) Tau: ( বৃত্তি বা orange )-বিশযব 2 (সংশয়াচ্ছত্ৰ ) Safe ( হয়)। 

পূর্বা সন্দভে বলা হইবাছে ‘ন সংস্কারমাত্রিয়েত' । এইরূপ বলার কারণ প্রদর্শন 
করিতেছেন | * 4 

যে সকল শব্দের সংস্কার বা ধাতু প্রতায়যোগ ব্যাকরপশান্্পন্মত, ধাতু ও প্রতাত্ের খই 
সেই সমপ্ত শব্দের অখের প্রতি কারণ। টদৃশ স্থলে সংস্কারের RETA করিলেই শব্দাথের 
কারণ fags হয়। কিন্তু অনেক শব্দ আছে যাহাদের মধ্য ধাত্র্খ ভাসমান নহে, তাহাদের 
অথের কারণনির্ধারণে সংস্কারের অহ্সন্ধান করিলে চলিবে না। বাস্তবিক শব্দের যে 
অর্থবিশেষে প্রবৃত্তি তাহার অনেক কারণ খাকিতে পারে, তাহা অনেকভাবে হইতে পারে) 
কেন যে এই শব্দের এই অর্থ হইল তাহা fate করা gee! কাজেই বলিতেছেন, যেহেতু 
বুদ্তি অর্থাৎ শব্দের অর্থবিশেষে প্রবৃত্তির কারণ বহু এবং Sere সংশয়াচ্ছর,* সেইজন্য 
সকল স্থলে মাত্র সংস্কারের ARABICA শব্দাথে র কারণ বুঝ! যাইবে না। 

অন্ুবাদ--যেচেতু বৃত্তি অর শব্দের অর্থবিশেষে প্রবৃত্তির কারণমমূহ সংশযাচ্ছনস 
[ সেইজন্য সর্বত্র সংস্কারের আদর করিবে না ]। ai 





৬) যথার্থং বিভ ক্তীঃ সন্গময়েহ ॥ ৬॥ ৮ 


aut (বের প্রতি লক্ষ্য রাখিহা) বিভক্তীঃ (fe fon বিভক্তি) maces 
(বিপরিণাম করিবে ) 1 








3) নিট, 2১, ces পানে দিখেধাষকারপমকষরং freee, অধিশুপাপাবারকাতো্তি, * 
করিদমক্ষরসাসাদ। দশ রিপন সকারেশ বর্ণেন ane । "অরিনীলে' এই মতের Freres ete x80) । 

* | ন coy ্রসংস্কারমাতরিকেত__কিং কারণমিতি। উচাতে “feveecont হি pace safe ( দঃ); 
সানী ইহার আশথ ভিতরে বর্শা করেন। 

৩) ৰহ্মাখিশযধৰতো| বহসংগরবতাঃ terete Tah ভবন্তি। নানাভাবেনাৰ্থেৰৰহ্থিত পৰৰৃততিৱিতোৰং 
আনব স্কাদিতি বিচার ya: প্রতিপক্ষসংমোহাৎ, ores Fufafafs feo: সংশগ ইতি । হুঃ) । few 
সংশঙ্ঃ পচ. fame tg কিং rep Canaanite scree চাৰ্গকতানেকপকারতাৎ ৪ 
প্রকারব্েন We) Sr ANNs বিশযদেনানেককারথং লক্চাতে, অনেকপরকাড়। বত: পাসে 
ere (বাঃ | = 5 

2-185 B 





তেনানেক- 








হইলেও পঞ্চমী বিভক্তির aw প্রকাশ করিতেছে ( 


১৮৬ নিরুক্ত ' [২.১.১.৭ 


» অনেক স্থলে এক বিভক্তির অর্থে অন্ত বিভক্তির প্রয়োগ হয়। এভাদৃশ স্থলে সংস্কারের 
© দিকে লক্ষ্য রাখিলে চলিবে নাঃ এই বিভক্তির এই অর্থ, অতএব এই পদের এই অথ” 
হইবে, এইরূপ মাত্র বিবেচনা! করিলে নির্বাচনের ব্যাঘাত ঘটিবে? অর্থপঙ্গতির নিমিত্ত 
বিভক্তিবিপরিপামপূরর্বক নির্বচন ( ব্যাখ্যা) দোঁষাবহ নহে। নিকুক্রকার স্বয়ংই বলবেন 
ect ofs:. Saeed 2 (atte ২1১1১) এই ace "আশুশুক্ষণিহ' পদটা প্রথম! বিভক্কিতে প্রযুক্ত 
৬1১); Smale চিত্ত৷ প্রতি 
লোভয়ন্তা’ এই মন্ত্রে (act ১০/৯০৩।১২ ) “arg শোকৈ:'_হৃদয়ানি শোকৈঃ ( ছিতীঘার্থে 
at নিঃ vive) | 
অনুবাদ_র্থ অতিক্রম না করিয়া অর্থাৎ অথের দিকে লক্ষা রাখিয়া বিভক্তিসমূহের 
বিপরিণাম করিবে। 


প্রস্তমবন্তমিতি ধাত্বাদী এব শিশ্যেতে ॥ ৭॥ 


Maran ‘সবত্তম’ ইতি ( ‘ara ও “অবন্ত', এই ছুই শব্দে ) ধাত্বাদী এব (ধাতুর প্রথম 
অংশই ) শিশ্যেতে (অবশিষ্ট আছে )। 

ব্যাকরণশাস্তরে খে শব্দসাধন করিতে লোপ, আগম এবং বর্ণবিপরিণাম স্বীকার করিতে 
হয়, তাহার উদ্গাহরণ ক্রমশঃ প্রদর্শন করিতেছেন। ‘eta’ শব্দের অর্থ ‘প্রদত্ত’ এবং “HAG? 
শব্দের অর্থ বি? । এই eect শব্দ দুইটার যথাক্রমে সাধন করিতে হইয়াছে 
SMe এবং অব দে| (ators) + ক্র করিয়া । বলা বাহুলা, শব্দ দুইটীর সাধনে 
হু স্থত্রের অবতারণা, করিতে হুইয়াছে। দুই স্থলেই দেখা বায়, ধাতুর ন্মাদিভৃত যে ‘দ'কার 
তাহা জ্রণান্ধরিত হইয়াছে 'ত’কারে, এবং মাত্র তাহাই অবশিষ্ট আছে, অন্ত অংশের লোপ 
হইয়াছে। ব্যাকরণশাঞ্র লক্ষণগ্রধান, সেই শাজ্মেই শব্দসাধনের se লোপ, আগম ও 
বিপ্ররিণাম-_ইহাদের আশয় গ্রহণ করিতে হয়, ইহা! হুস্পষ্ট। নিকষক্রকার সর্বত্র সংস্কার 
অবলম্বনে শব্দের নির্বাচন করেন নাই, কারশন্বকূপে বলি্াছেন “বিশযবত্যো বৃত্ত । 
অর্থলামান্য, অক্ষরসামাক্ত ও বর্ণসামান্ত__ইহাদের দ্বারা এবং বিভক্তি বিপরিণামের ঘার। 
: নিৰ্বচন ware তঁভাকে্ লোপ, আগম এবং বিপরিণাম স্বীকার করিতে হইয়াছে। লক্ষণ 
প্রধান ব্যাকরণশান্তেরই যখন ইহাদের হাত হইতে নিহ্কৃতি নাই, অধথপপ্রধান লিকার 
ইহাদিগকে স্বীকার করিতে বাধা কি? * 
_ অন্মুবাদ_'প্র্’ ও ‘অবত’ এই দুই শব্দে খাতুর প্রথম অংশই অবশিষ্ট আছে। 









1 এক ব্যাকরণেহপি mere সারলেন লোপাগনৌ বিশড়শান্চ erat দুই: কিছুত নিক 
tee) Sar ange অানছিতেশ্রানেশিকে বিকারেরুরানিতাহ সত CONTENT: 





2] দ্বিতীয় অধ্যায় ১৮৭ 


অধাপ্যস্তেনিববততি্থানেদাদিলোপো| ভবুতি স্তঃ সন্তীতি ॥ ৮ ॥ . 
অখাপি ( আর ) এনিবৃত্তিস্থানেবু ( গুণবৃদ্ধির প্রতিযেধস্থানে ) sca ( অস্‌ ধাতুর) 
আদিলোপঃ ( আদিভাগের লোপ) ভবজ্তি (হয়), Cea] a afe ইতি (জ্য, স্তি 
ইত্টাদি )। - - 
যে সমস্ত প্রতাহ পরে থাকিলে গুণবৃদ্ধি হত না” তাহাদের যোগে ‘ত’ ধাতুর সমানাখক 
‘অস্‌’ ধাতুর আদ্িভাগ অর্থাৎ অকারের লোপ হয়; যথা_স্ডঃ, afe ইত্যাদি। pein 
ধাতুর আদিভাগের অবশেষ স্র্থাৎ অন্তযভাগের লোপ প্রদর্শিত হইয়াছে, এই স্তরে ধাতুর 
আদিভাগের লোপ প্রদর্পিত হইল । 
অনুবাদ--আর, গুণবৃদ্ধির প্রতিযেধন্থলে ‘অস’ ধাতুর আদিভাগের লোপ হয়, যথা 
শু af, ইত্যাদি | 
অথাপ্ন্তলোপো ভবতি গত্বা গতমিতি ॥ ৯ ॥ 
অধাপি ( আর ) অন্ধলোপঃ ( শেষভাগের লোপ ) weve (হয়), Cat] গত্বা গতম্‌ 
ইতি (toe, tea’ ইত্যাদি স্থলে )। 
ধাতুর শেষভাগের লোপ হয় দেখ! যায় “গত্বা, ‘গতম্‌' ইত্যাদি স্থলে। গম্‌ + ত্বা- গত্বা, 
গম্‌+ ক্র গত, উভয় স্থলেই মকারের লোপ হইয়াছে। 
অনুবাদ আর ধাতুর শেষভাগের লোপ হয়, “HT, ‘ey ইত্যাদি wa | 
অথাপ্যুপধালোপো! ভবতি জগাতুর্জগারিতি ॥ ১০৭ 
অখাপি ( আর ) উপধালোপঃ ( উপধার লোপ ) ভবতি (হয়), [ যথা ] wage জগ: 
ইতি ('জগ্যতুঃ', “জগ, ইত্যাদি স্থলে )। 
অস্থাবর্ের পূর্বববর্ণের নাম উপধা। গম্‌+-লিট্‌ অতুস্‌=জগম্‌ + অতুস্‌, গম্‌+ লিট উদ্‌ = 
জগম্‌+- উস্‌; ‘any এই অংশের ‘গ’এর পরস্থিত সকার উপধা, ইহার লোপ হইয়াছে 








দুই স্থলেই। 

আনুবাদ_ আর উপধালোপ হয়, ‘জন্মতুঃ”, ‘ams ইত্যাদি স্থলে । * 
4 অথাপুযুপধাবিকারে| ভবতি রাজ! দণ্ডীতি ॥ ১১ ॥ 

ক্মখাপি ( আর ) উপধাবিকারঃ ( উপদার বিকার ) ভবতি ( হয়), [ যথা ] রাজা দণ্ডী 
ইতি (cater, eal ইত্যাদি স্থলে )। . 


“রাজন্‌' শব্দের প্রথমার একবচনে “ate, “FST শব্দের প্রথমার একবচনে "a হয়। 








(লা ৮৪১১৯) 


১) দানে ery নিি্ানেহ ক্ষতি (পা ১/১ « ) ইডি veers —s 
ক জ্যাদি লোগো! was (ছঃ)। 


. 


১৮৮ 





[ ২.১.১.১৪ 


“রাজন শব্দের উপধা অকার পরিণত হুইছাছে ‘নাকারে', 'রণ্ডিন' শব্দের সকার’ পরিণত 
* হইয়াছে ‘কারে’ । 


, আন্ুবাদ-__খআর উপধার বিকার হয়, ‘ater ‘দণ্ডী’ ইত্যাদি বলেঃ 1 


Bah বর্গলোপে! ভবতি তন্বা যামীতি ॥ ১২ ॥ 
অথাপি ( আর ) বর্ণলোপঃ (বর্ণের লোপ ) ভবতি (হয়), ert যামি ইতি [ যখা ] 
Cem যামি’ এই মত্তে ‘যামি’ এই পদে )। 
fom যাথি এই মতে ( থেৰ ৯/২৪/১১ ) যামি- যাচামি- যাচে (লৌকিক সংস্কৃতে )। 
‘চ’ এই ব্যঞ্চনবর্ণের লোপ হইয়াছে । 
আন্ুবাদ-_ন্মার বর্ণের লোপ পরিদৃষ্ট হয়, “wal যামি” এই wee “ঘামি' এই পদে । 


অথাপি ছিবর্ণলোপন্তুচ ইতি ॥ ১৩ ॥ 

অথাপি ( আর ) দ্বিবর্ণলোপঃ ( ছুইটী বর্ণের লোপ হয় ); তৃচঃ ইতি ( 'তৃচ’ এই শবে )। 

flee: চো am ( তিনটী we wire )--এই সমালে ‘তৃচ’ শব্দ সিদ্ধ হয়। পা: ৫18199 
সথত্রাঙ্ছলারে পদটী অকারাস্ত। তরি+চ-ত7র্+ই+%৮-ত+ (বু এর সংগ্রসারণ) 
+ই4খচসত++চ (‘ৰুচ ইহার vata লোপ )-তৃচ (বাস্ঠিক ৩৪৭২ wea)! 
পদ্টী বৈদিক পদ। লৌকিক সংস্কতে Hye এইকূপ পদ হইবে। ই-কার এবং খ-কার_ 
এই ছুই বর্ণের লোপ পরিদৃষ্ট হইতেছে। শব্দটীর গঠনে মূল "ভরি শব্দের ব্‌ এবং ই, এই ছুই 
ada লোপ হইয়াছে_এইকপ বলিয়াও ‘দ্বিবর্পলোপ’ fags করা যায়। 

অন্মবাদ-__আর দুইবর্ণের লোপ হয়, ‘তৃচ' এই স্থলে । 


অথাপ্যাদিবিপণ্যয়ে! ভবতি জ্যো তির্ঘনো বিন্দর্বাটয ইতি ॥ ১৪ ॥ 

থাপি (আর ) ব্মাদিবিপর্্যয়: (ন্ছা্গিবর্ণের faerie বা বাপন্তি, অর্থাৎ বিকার বা 

ক্রপান্তর ) ভবতি ( হয় ), [ vat) জ্যোতিঃ war বিন্দুঃ atts: ইতি ( জ্যোতি: শব্দ, ঘন শব্দ, 
* বিন্দু শব্দ, বাটা শব্দ প্রভৃতিতে )। 

জ্যোতিঃ শব্দ ‘aie খাতু হইতে, ঘন শব্দ ‘হন্‌' ধাতু হইতে, বিন্দু শব্দ ‘fa ধাতু হইতে 
এবং বাট্য শব্দ “তট ধাতু হইতে ems প্রতোক শব্দেই ধাতুর আদিবর্ণের বিকার হী 
রূপান্তর ঘটিয়াছে। “বিপধ্য' শব্দের অর্থ দুর্গাচার্য্য করিয়াছেন, ব্যাপত্তি (ge Aceh 
waifeairan জ্যোতিঃ )। এখানে অব্য এই cy পরের স্থত্রেই আবার 'বিপধ্যয়' শব্দ 
রহিয়াছে তাহার অর্থ ঠিক খ্যাপত্তি নহে। তাহার পরের সুত্রে যে ‘ব্যাপত্রি' শব্দ রহিয়াছে, 
তাহার সমানার্থক বর্তমান স্তরের “Fanta শব্দ কাছেই Tanta সুত্রে ‘fave পাঠ না 





¥ ১ নহব প০০৯ ant 





2.9.9,98] *__ দ্িতীয় অধ্যায় ১৮৯, 


করিয়া “ব্যাপত্রি' পাঠ করিলেই ভাল হয়। serail বাস্তবিক তাহাই করিয়াছেন । 
ব্যান্ড শের অর্থ তিনি করিয়াছেন “বের ছারা বিকার” অর্থাৎ কপাস্থরপ্রাপ্তি। 
অনুবাদ আর আদিবর্ণের বিপ্যুয় (বিকার বা acta প্রানি) হয়, যথা জোোতিঃ, 
“ৰন, বিন্দু, বাট প্রভৃতি শব্দে। - 
অথাপ্যা্ান্তবিপর্ষায়ো! ভবতি স্তোক! রজ্জুঃ নিৰুতান্তৰ্িডি ॥ ১৫% 

অথাপি (আর ) আগ্তন্তবিপর্ধ্যযঃ (বাদি ও অন্যাবর্ণের বিপর্ম্যয় অর্থাৎ স্থিতিপরিবৃত্তি ) 
তবতি (হয়), [ যথা ] স্তোকাঃবজ্ছ: সিকতাঃ wa ইতি ( cate শব্দ, রচ্ছ্‌ শব্দ, লিকতা! শব্দ, 
তকু শব্দ প্রভৃতিতে )। 

সাত ধাতুর অর্থ ক্ষরণ, তাহার উত্তর fet প্রতায় করিয়া $ শব্দের নিষ্পত্তি । 
“কার ‘শ’কারে যুক্ত হইয়াছে, 'চকার তৎপরে আসিয়াছে এবং 'চ' এর স্থানে ‘ক’ আদেশ 
হইয়াছে। ‘ত’ গিথাছে ‘চ’এর স্থানে এবং 'চ’ আসিয়াছে ‘ত'এর স্থানে । ইহাই ‘পোক! 
শব্দে আগ্মন্ত বিপর্যয় বা আছি ও শেষবর্ণের স্থান পরিবর্তন safe ‘চা ধাতুর আদি বর্ণ 
নহে, তথাপি “ত'এর পূর্ববর্তী বলিয়া ইহার স্দাপেক্ষিক আদিত্ব আছে। ame শব্দের নিষ্পত্তি 
‘সজ! ধাতুর উত্তর ‘উ' প্রত্যয় করি! ।* স্ঙ্.খাতুর “ক'কারের গুণে ধাতুটী সর্জ, হইয়াছে। 
‘স’কার ও রেকের স্থান Panta ঘটিগাছে, অর্থাৎ ‘বৃ’ স্মাসিযাছে, পূর্বের তৎপরে গিয়াছে ‘স'। 
পরে ‘স্‌’ এর স্থানে “a! আদেশ হইয়াছে । রচ্ছ শব্দে ইহাই আডন্ত বিপর্ধায়। সিকতা 
কদ্‌+ইতচ, তক্কা-কৎ+উ$ ‘সিকতা’ শব্দে ‘স’কার ও 'ক'কারের এবং ex? শব্দে * 
‘তাকার ও ‘ক’কারের স্থান-বিপথায় স্রস্পষ্ট । . 

অন্মুবাদ--আার আদি ও শেষ বর্ণের বিপধায় ব স্থান পরিবৃত্তি হয়, যখা--স্ডোক, রজ্ছ, 
সিকতা, তকু প্রভৃতি শব্দে । 

অথাপান্তব্যাপত্তির্ভবতি ॥ ১৬ ॥ 
অধাদি ( আর ) অন্তবযুপত্তিঃ ( শেষবর্ণের বিকার বা রূপান্তর প্রাপ্তি ) ভবতি (হয়)। 

5৪ স্থজে ধাতুর আদি বর্ণের বিকার a) কপান্তর প্রাপ্তি প্রদর্শিত হইয়াছে। এই সুত্রে 
ধাতুর শ্রেষবর্ণের হে বিকার বা রূপান্তর প্রাপ্তি হয়, তাহার কথা বলিতেছেন। উদাহরণ 
পরবর্তী পরিচ্ছেদে প্রথম স্থত্রে প্রদত্ত হইবে । 3 রি 

অনুবাদ-_আর শেষবর্ণের বিকার বা sates aif হয় । 

॥ প্রথম পরিচ্ছদ সমাপ্ত ॥ 








31. পপি creer জে বানী পরে টা এইস্থানে পাঠ করিয়া 
এই rate স্থান তৎপরে নির্দেশ করিয়াছেন 

২ তোক cert অথ বৰা rg হয’ অর্থাৎ arf a 

৩। উপাধি ১৫ আটা 

50 উপাৰি ১৬ হুজ্ ate; “তরু? শে নর্থ হা ছাহা করন করা হাথ. * 





fase পৰ্রিচেছদছ 
+ ওঘে| মেঘো| নাখো গাধো বধৰ্মধিবিতি ॥ ১ ॥ 

ওহ AT নাধঃ গাধঃ বধুঃ মধু ইতি (ওঘ, মেঘ, নাধ, গাধ, বধূ, মধু প্রভৃতি শব্দে 
অস্তব্যাপত্তি দেখা যায় )। & 

Sey শব্দ ‘az! ধাতু হইতে, ‘মেঘ’ শব্দ ‘মিহ! ধাতু হইতে, “নাধ' শব্দ ‘হং ধাতু 
হইতে,» ‘গাধ’ শব্দ “ote? ধাতু হইতে,* ‘বধু’ শব্দ ‘বহ’ ধাতু হইতে,* “মধু” শব্দ “মদ 
ধাতু অথবা ‘মন্‌’ ধাতু হইতে * tn) প্রতোক শব্দেই ধাতুর শেষ বর্ণের বিকার বা 
কষপান্তরপ্রাপ্তি ঘটিয়াছে। 

অন্ুবাদ-_-এঘ, মেঘ, নাখ, গাধ, বধূ, মধু ইত্যাদি শব্দে ধাতুর অন্তব্যাপত্তি ঘটিয়াছে। 


অথাপি বর্ণোপজন আন্ছন্ছারে! ভরূজেতি ॥ ২ ॥ 
অথাপি ( আর ) বর্ণোপজনঃ ( বর্ণের আগম ) [ ভবতি ] (হয় ), [যথা] sites atte 
ewe ইতি ( আস্থৎ, দ্বার, ভরুজা প্রভৃতি স্থলে )। 
দমাস্থৎ' পদটী ক্ষেপপার্থক 'অস্‌! ধাতুর রূপ, ‘খ’কারের আগম হইথাছে। "ছার! শব্দ 
ধ্ৰু’ ধাতু হইতে নিশপপ্ন, ‘দ’কারের আগম হইয়াছে; “ভর শব্দ Em! ধাতু হইতে নিপা, 
‘উকারের' আগম হুইযাছে। 
SAA ata বর্ণের আগম হয়, AHI ITS, দ্বার, EB প্রভৃতি স্থলে। 
তদ্‌ * ত্র স্বরাদনস্তরাস্তস্থান্তখাতু ভবতি 
তন্দিপ্রকুতীনাং স্থানমিতি প্রদিশন্তি ॥ ৩ ॥ 
যত্ৰ (যে ধাতুতে ) অন্তৰ্ধাতু (ধাতুর মধ্যে ) wats ( স্বর হইতে ) অনন্তর ( অব্যবহিত ) * 
sau (sual বর্ণ)" ভবতি ( থাকে ), তৎ ( সেই ধাতুন্বকূপ )৮ ছিপ্রক্ৃতীনাং (ছুই প্রকার 
শব্দের ) স্থানম্‌ ( rete বা কারণ) ইতি ( Ber) প্রদ্বিশস্তি ( আচার্ধঃগণ বলেন )। * 





Dy ব্যাকরণ “নাৰ খাতু আছে। ২ ব্যাকরণে “গাধ: ধাতু আছে। 

০) ভাৰি ৮৩ শর আটা ০৪) জাৰি ২৭০ সুজ ate 

*। তৱিক্তি ৰাক্যোপক্তালে (সঃ থা )। 

৬ ea ৰাতৌ স্বরস্তাকারাধে: পুত (eee), অনন্তর) স্সননহিতাক্তেন ব্যক্জনেন পরা বা পূ্বণা 
MCE)! 

| swat র'ল atatemecat বর্ণ: (5H! 
০ ৮8 খাতুকপন্‌ CE) 





২.১.২.৪ ] “ দ্বিতীয় অধ্যায় ১৯১ 


যে ধাতুর মধ্যে Sata স্বর হইতে অব্যবহিতভাবে অর্থাৎ স্বরবর্ণের ঠিক পরে বা 
ঠিক aH খর; ল, ব, এই শন্তস্থা বর্ণ setae অন্ততন বর্ণ থাকে, সেই ধাতু হইতে 
দুই রকমের শব্দ fart হইতে পারে। যুখন ধাতুস্থ অন্তস্থাবর্ণের সংপ্রসারণ » হয়, তখন 
fara হয় একপ্রকার শব্দ, যখন সংপ্রসারণ হয় না, তন নিশপর হয় আর একপ্রকার 
শব্দ। এজ? ধাতু ও ant ধাতু হইতে বথাক্রমে “ইষ্ট ও “কটা এবং “Sal ও ‘বন্যা পদ 
fata হয়। উক্ত লক্ষণবিশিষ্ট সকল ক্ষেত্রেই যে সংপ্রসারণ হইবে তাহা নহে-_-যেমন, 
‘তু’ এই শব্দে ‘য’ এর সংগ্রসারণ হয় নাই। ২ 

অনুবাদ বে ধাতুর মধ্য স্বববর্ণের অব্যবহিত পুর্ব বা পরে য, র, ল, ব, এই rT 
বৰ্ণচতুষ্টযের অন্যতম বর্ণ থাকে, সেই ধাতৃ দুইপ্রকার শব্দের স্থান ব| কারণ হয়। 


৬)“ তত্ৰ সিদ্ধায়ামনুপপঞ্থমানায়ামিতরয়োপপিপাদয়িষে ॥ ৪ ॥ 


তত্র (এবং সতি-তার পর) সিন্ধায়াম্‌ ( অর্থসিদ্ধি ) অঙ্ুপপস্তমানায়াম্‌ ( অসুপপত্থমান 
অর্থাৎ অসম্ভব হইলে ) * ইতরঘা ( অন্সরীতিতে ) উপপিপাদখিষেৎ ( উপপাদনের ইচ্ছা 
করিবে )। 

শব্দের অর্থপাধন কর! নিুক্তের ere । যদি দেখা যায় ব্যাকরণাস্থমত প্রণালী অবলঘ্বন 
করি! কোনও শব্দবিশেষের ae সাধন কর! যায় না, তাহা হইলে সংগ্রসারপন্ধপ প্রণালী 
অবলম্বন করিবে; অর্থাৎ দেখিতে হইবে সংপ্রলারণ প্রক্কতি হইতে অর্থাৎ ফেশব্দে বা ধাতুতে 
সংপ্রলারণযোগ] বর্ণ (য,র, ল, ব__ইহাদের অন্ততম বর্ণ) আছে, সেই শব্দ বা সেই ধাতু 
হইতে সংগ্রসারণযোগা বর্ণের সংগ্রসারণ করিয়া অর্থ নিষ্পত্তি করা যায় কিনা। যেমন 
কুচর ( কায়ং ন চরতি_কোথায় না বিচরণ করে, নি ১২৮), কুছ (কাছ কোথায় 
ছিল, নি: ১১/৩২), তুর ( তুর ইতি স্বরতের্বা-'তুর’ এই শব্দটী স্বর ধাতু হইতেও বা fats, 
লিঃ ১২১৪) প্রতি শব্দ; প্রথম ও দ্বিতীর শব্দে ‘ক’ এই শব্দন্থ এবং তৃতীয় স্থলে “হর” 
এই rye ‘ৰ’ এর সংগ্রসারণ ‘উ’ করিয়া! সর্থসাধন করিতে হইয়াছে। যদি ইহাতেও 
অর্থসাধন অসম্ভব হয়, তাহা হইলে বর্ণসামাস্কের ও অক্রসামান্কের Stee গ্রহণ করিতে 
হইবে, ইহ বলাই বাছলা | টি . 
০. আন্গুবাদ-_র্থসিদ্ধি অসুপত্থমান নর্থাৎ, অসম্ভব হইলে, অন্তরীতি অর্থাৎ সংপ্রসারণন্ধপ 
রীতি অবলম্বনে উপপাদনের ইচ্ছা করিবে। 





5 ন, ত, ল, ব_ ইহাৰের থাকে বখা কনে ই, a2, উ হওয়ার নাম নংগরনারণ। 
২। ন পুনৱেতে ছিপ্রকৃত এবেতি। , তো বি নাতিগুসঙ্গে! ন লক্ষ্যতে জন (ছাঃ)! 
। অঙ্গপপ্ধমানাগাম্‌ পবন (বাঃ) । 





১৯২ 


ডঃ তত্রাপ্যেকেহল্সনিম্পত্তয়ে! ভবস্তি, তদ্যথখৈতদুতিম্ব হুঃ পৃথু 
পৃষতঃ কুণারুমিতি । ৫ ॥ রি 

তত্র অপি (সংগ্রসারণবিষয়ক ধাতুসমূহের মধ্যেও )* একে (কোন কোন ধাতু) অল্প- 
Faria: ( অল্পসংখ্যক শব্দে সংগ্লসারণনিশ্পত্তিযুক্ত ) ভবস্তি ( হয় ), তদ্‌ যথা এতৎ (তাহা 
এইরূপ, যথা) উতিঃ gar পৃথুঃ পৃষতঃ কুশারুম্‌ ইতি (উতি, স্ব, পৃথু, পৃযত, কুণারু 
প্রভৃতি শব্দে )। ৰি 

এমন অনেক ধাতু আছে যাহার্িগের সংগ্রসারণযোগ্য বর্ণের সম্প্রসারণ অল্পসংখ্যক শব্দেই 
ge হয়।* ‘অব! ( রক্ষণে ) এবং 'কণ? ( শব্দে ak ছুইটা ধাতুর ‘ব’ এর সংপ্রসাবণ 
হইয়াছে “উতি' এবং 'কুণার” * শব্দে ; “আৰ” (মদ্দলে ) এবং ‘প্রথ! ( প্রথ্যানে )-_এই ছুইটা 
খাতুর-__'র' এর সংপ্রসারণ হইতাছে “ge এবং yy! শব্দে ;' “প্রত (জ্গেহনে )--এই 
খাতুটারও ‘a? এর সংগ্রসারণ হইয়াছে ‘pee’ শন্দে।* উপরি উক্ত খাতুসমুছের সংগ্রসারণ 
অন্য শব্দে প্রায়শঃ দেখা যায় লা। 

অন্ুবাদ-__সংপ্রসারণাহবর্ণ বিশিষ্ট ধাতুসমূহের মধ্যেও কোন কোন ধাতু অল্পলংখ্যক 
শব্দে সংপ্রসারণিষ্পত্তিযুক্ত হয় অর্থাৎ অল্পলংখ্যক শব্দেই সেই সেই ধাতুর সংগ্রসারণঘোগা 
বর্ণ সংপ্রসারিত হয়; তাহা এইক্ূপ, যখা-_উতি, মৃতু, পৃথু, পৃষত, কুণারু প্রভৃতি । 


{9 অথাপি ভাষিকেভ্যো ধাতুভ্যো। নৈগমাঃ Fre! ভা ্ান্তে, 
দমুনাঃ erate ইতি ॥ ৬ ॥ 


অখালি (আর) ভাষিকেভাঃ (লৌকিকসংস্কত ভাষায় প্রসিদ্ধ) ধাতুভাঃ ( ধাতুসমূহ 
হইতে ) নৈগমাঃ ( বৈদিক ) কত: (কুংপ্রতায়াস্ত শব্দসমূহ ) Stace ( বিবৃত বা নিকুক্ত হয়); 
দমুনাঃ ক্ষেত্রসাধাঃ ইতি ( যেমন__দমুনস্‌। ক্ষেত্ৰসাধস্‌ ইত্যাদি শব্দ )। 

যে সকল ক্রংপ্রত্যযান্ত শব্দের প্রয়োগ মাত্র বেদেই দৃষ্ট হয়, তাহাদের নির্বচন যে বৈদিক 
ধাতু হইতেই করিতে হইবে তাহা নহে, লৌক্িকসংস্কৃতে প্রসিদ্ধ ধাতু হইতেও সেই সকল 
শব্দের নির্বাচন করিতে বাধা নাই। “দমূনস্‌' শব্দ এবং ক্ষেত্রসাধস্‌' শব্দ লৌকিক নূহে, বৈদিক 


[২.১.২.৬ 





১ mata সং্রদারপ্ষয়েশ (সং সবাহ )। 

২। অঙ্গ অসাধণনি্পত্তিধেদাং ত ইচমে অজঞ্সাতণবিধা Ranke (সঃ সাচ); একে খাতবোহকনিসপো। 
শু, werner সংগলারপরকৃতিরভিনিপ্লক্ষতে ( হুঃ) | 

৩। নিঃ ols ৪ সহবাগ পুরু পিত্ত Pettey ones (খের Steele) ॥ ACER 
(দিগন্ত) ) see বলির লিকার দ্বিতীগা্ব পৰ উদ্াত কৰিযাছেন। কপার নেখ। 

5) QR শব্দে ও সখ, ধাতু সংশসার দুষ্ট হত । 

তা ছক দিতি ই খল নী কন 





২.১.২.৮ ] * দ্বিতীয় অধ্যায় ১৯৬ 


( ধথেদ ৫161, ৮/৩১।১৪ ) ; ইহাদের নির্জন করিতে হইবে লৌকিকসংস্কৃতে প্রসিদ্ধ দম্চ 

ধাতু এবং সাধ: ধাতু হইতে ॥ দমূনস্‌-দমমনাঃ ( নিঃ'৪৷* ) ক্ষ্ত্রেসাধস্‌ = ক্ষেতসাধয়িতারসূ। * 
অন্মুবাদ-- আর লৌকিকসংস্তে প্রসিদ্ধ দাতুসমূহ হইতে বৈদিক কবংপ্রতাযয়ান্ত শবাসমূহের 

নির্ধচন হয়, যেমন--দমুনস্‌, ক্ষেত্রসাগস্‌ ইত্যাদি শব্দ । zy 


অথাপি নৈগমেছ্ো| ভাষিকা bam ofits man 


অথাপি (আর) নৈগমেডাঃ ( বৈদিক ধাতুলমূহ হইতে ) ভাষিকাঃ (লৌকিক ভাষায় 
প্রসিদ্ধ কৎপ্রতাহাস্থ শব্দসমূহ ) ভাত্ান্কে ( বিবৃত ব নিরুক্ হয় ), উষ্ণ দ্বতম্‌ ইতি (যেগন__. 
উচ্চ, ys ইত্যাদি শব্দ )। 

যে সমস্ত শব্দ লৌকিকসংস্কতে TAGE হয, তাহাদের সাধন আবার বৈদিক ধাতু হইতে 
করা যাইতে পারে। উপ শব্দ 9 দুত tees প্ররোগ লৌকিক ভাষায় দেখা যাহ । ইহাদের 
সাধন করিতে হইবে ‘উন’ ( দাহ ) garg ( ক্ষরণণীপ্রে।ঃ) ধাতু হইতে । উ,ও ম্ব_এই, 
উভয়ই বৈদিক ধাতু+.(বাসং ১৭, তৈ সং ১1১1২ 7 বা! সং ১১১২, WOW ২1১০৪ )। 

_ আনুবাদ-__মার লৌকিক ভাষার প্রসিদ্ধ কংপ্রতাযযান্্র শব্দসমূহের নির্কচন বৈদিক ধাতু- 

সমুহ হইতে কর! যাইতে পারে | 


অথাপি প্রকৃতয় এবৈকেঘু Stores বিকৃতয় একেযু 
শবতিরগতিকপ্্মী কন্দোজেছেব ভাষাতে ॥ ৮॥ 3 


অথালি (আব) প্ররুদ্যঃ এব ( প্রকতিই অর্থাৎ ধাতুর fess ক্ূপসমূহ ) একেছু (কোন 
কোন দেশে) ভান্বন্তে (কথিত ঝা প্রযুক্ত হয় ), fewer: ( ধাতু হইতে নিষ্প নামসমূহ ) 
একেষু (কোন কোন দেশে ) [ ভাত্তন্তে ] (কথিত বা প্রযুক্ত হয়), গতিকণ্থা ( গতাৰ্থক ) 
শবতিঃ (শৰ, ধাতু ) কম্োদ্বেখেৰ (acute দেশেই ) ভাত্ততে ( কথিত ব। sore হয় )। 

ইহাও লক্ষ্য করিবার বিষ এই বে কোন কোন বেশে ধাতুর প্রকৃতি অর্থাৎ ধাতুর few 
বা আখ্যাত ক্ূপসমূহ প্রযুক্ত হয়, আবার কোন কোন দেশে সেই AIRE বিকৃতি অর্থাৎ সেই 
ধাতু হইতে' সমুতপত্র নামসমূহ প্রযুক্ত হয়।* শব, ধাতুর caf গতি, এই ধাতুটীর তিওন্ত বা 
স্সাখ্যাতক্ধপ ( যেমন, শবতি ) কথোজ দেশেই প্রচলিত ।* েশবাগক বলিযা 'কম্বোজ' শব্দের 
বহুবচনে প্রয্নোগ হইয়াছে। * 





1 প্র, নি হবি ইতি কলি জঞ্গেগবশনাৎ store) খাতু (দাঃ) 
২) ধাতোগাখ্যাত পবভাবেন testes স। একৃতি:, নাষীকৃতক stax ঘ: প্ৰযোগঃ লা বিকৃতি: । ছ:) 
৩) weed tgs কঙোজেছেব ভাতে, জং পরা পৰুজ্যতে ্াখ্যাতপদন (FE)! 

$। কম্বোজা নাম উক্তরাপে কচিক্ছনপদ্থাখ্য মত্রাদিবৎ ( স্বঃ স্থাঃ )। 


9৮৪45 B. es 





১৯৪ fre * [২.১.২.০ 


. অন্ুবাদ__আর প্রকৃতিই অর্থাৎ ধাতুর fee বা আধ্যাতরূপসমূহই কোন কোন দেশে 
“প্রযুক্ত হয় এবং বিক্কৃতি ব! খাতুসমুত্সী নামসমূহ কোন কোন (বেশে আজ কা যেমন 
MEINE শব, ধাতু প্রকৃতিরূপে কম্বোজ দেশেই প্রযুক্ত হয়। 


কন্বোজাঃ কম্দলভোজাঃ কমনীয়ভোজা বা কন্বলঃ he 
কমনীয়ে| ভবতি ॥ ৯ ॥ 


কম্বোজা:= কম্বলভোজাঃ ( কম্বলের উপভোক্তা ); বা ( অথবা ) কমনীয়ভোজাঃ ( কমনীয় 
বা প্রার্থনীয় aaa উপভোক্তা ); eve: ( কম্বল ) কমনীয়ঃ (কমনীয় বা প্রার্থনীয় ) ভবতি 
(হয় )। 

‘কম্বোজ’ শব্দ কম্বল + ভুঙ্গ, ধাতুর উত্তর ‘অণ 'প্রত্যয়ে fata ( পৃষোদরাদিত্বাৎ )। ইহার 
অথ, “যাহারা কম্বলের উপভোগ করে’ । কথ্বোজ দেশ শীতপ্রধান, কাজেই তদ্দেশবাসী- 
fiesta মধো কম্বলের ব্যবহার স্থপ্রচলিত।” 'কথ্বোজ’ শব্দ কমনীয় + gee ধাতুর উত্তর ma! 
প্রতায়েও নিষ্পন্ন হইতে পারে ( পৃষোদরানিত্বাৎ )। ইহার অর্থ হইবে ‘যাহারা কমনীয় বা 
প্রার্থনীয় wears উপভোগ করে’ । কথম্বোজ দেশ রক-প্রচুর, কাজেই তদ্দেশবাসীদিগের পক্ষে 
প্রার্থনীয় বস্তু প্রান্তির বি ঘটে না।* ক্ছল শব্দের নিষ্পত্তি হইয়াছে ‘কম্‌' ধাতুর উত্তর 
‘কল’ প্রত্যয় করিয়া (উ see); ইহার অর্থ, “কমনীয় বা! প্রার্থনীয়' ( শীতান্তগণের 
নিকট) । * 


অন্মুনাদ--কম্বোজ্জ শব্দের সর্থ SENET অথবা FER ॥ কম্বল শব্দের অর্থ কমনীয় 

( প্রার্থনীয় )। 
ৰ বিকারমন্ার্যেষু ভাষস্তে শব ইতি ॥ ১০ ॥ 

আস্থা (শব, ধাতুর) বিকার (বিকুতি অর্থাৎ নামীভূত রূপ ) আর্ধ্যেষু ( আর্ধাদেশে ) 
ভাষন্তে ( প্রয়োগ করে ), শবঃ ইতি ( যেষন_-শব এই শব্কটী ) ৮ 

“শব! ধাতুর বিকার অর্থাৎ ‘শব’! ধাতু হইতে fawn নাম (যেমন, শব এই শব্দ ) 
“artes ॥ প্রযুক্ত ga Y . 

আন্ুবাদ__'শব এই ধাতুর বিকার ( অর্থাৎ শব ধাতু হইতে নিষ্পপ্ন নাম ) strony, 
জনগণ প্রস্োগ করে, যেমন-_“শব" এই শব্দ ॥ 








> তত fe seen কলাহুপকনু হা দেশ (=) 
St কমনীযাৰি আার্থনক্ানি চ তে সধ্যাশুপেতুজতে, spance হি স ope (a)! 
21 কমনীহঃ নিতান্ত রনী ভবতি (ut) 
81 আনু জনপদ (হং) gaat, Ores Tuga: বিদ্যাহিমাগগোঃ (ere) | 





২৯২] " ব্বিতীয় অধ্যায় ১৯৫ 
দাতির্বনার্থে প্রাচোষু দাত্র মুদ্রীচ্যেযু ॥ ১১ ॥ . 


লবনার্ধে (ছেদন অর্থ বুঝাইতে) দাতিঃ (দা ধাতুর তিডস্থ কূপ ) প্র চোষু (প্রাচ্য জনপদে) 
Ltrs ] (প্রযুক্ত হয় ), wt ( rtm ধাতুর ae wet) উদীচোছু (উদীচা জনপদে ) 
[ ভাঙ্গতে ] ( প্রযুক্ত হয়) । . 3 7 

আর একটা উদাহরণ প্রদর্শন করিতেছেন। cowards “দা' ধাতুর প্রকৃতি অর্থাৎ তিঙন্ত 
কূপ প্রাচ্য দেশে? প্রযুক্ত হয়; যেমন-_ত্রীহীন্‌ দাতি, ববান্‌ দাতি (Ae ছেদন করে, 
যব ছেদন করে )। এই ধাতুরই বিকার অর্থাৎ ধাতু হইতে সমুংপন্জ নাম প্রযুক্ত হয় উদীচা, 
ছেশে ১) যেমন-_দাত্র ( দীয়তে ছি্থাতে কনেন__যাহা ছার! ছেদন করা যায়) TH 

অনুবাদ__ছোনার্ধে ‘দাতি’ (দা ধাতুর few কূপ) প্রাচাদেশে, গাজা! শব্দ উদীচ্য- 
দেশে ( প্রযুক্ত হয় )। 





এবমেকপদানি RAIS ॥ ১২ ॥ 


এবম্‌ ( এইকপে ) একপদানি ( ‘একপদ' সমূহ) Pavers ( নির্বাচন করিবে ) | bed 
এবম্‌-এইবপে অর্থাৎ প্রদর্শিত রীতি অন্থসারে | ২ ‘অথ নির্ধাচনম্ এই za হইতে 
আরম্ভ করিয়া 'দাতির্লবনার্থে প্রা দাতরমুদীচোষু' এই স্থত্র পধান্ত যাহা বল! হইয়াছে তাহার 
সারমর্ম এই যে, শব্দের নির্কাচন করিতে হইলে প্রথমতঃ দেখিতে হইবে শব্দটী যৌগিক কি রঢ়। 
যৌগিক শব্দের নির্বাচন ব্যাকরণের নিয়ম 'অন্নসারেই করা যায়; রূঢ় শব্দের কানে অর্থসামান্, 
বর্ণসামাক্স, 'অক্ষবসামাস্ত, বর্ণব্যাপত্রি, বর্ণবিপধায়, বর্ণাগম, বিভক্তিবিপরিণাম সংগ্রসারণ 
প্রভৃতির আশরত্ গ্রহণ করিতে হইবে । আরও দেখিতে হইবে tah বৈদিক কি লৌকিক ; 
হৰিক শব্দের নির্বাচন লৌকিক ধাতু হইতে এবং লৌকিক শব্দের নির্কচন বৈদিক ধাতু 
হইতে করিলে কোন দোষ হইবে না। শব্দ-নির্কাচনে লক্ষা করিবার আরও একটা বিষয় 
এই যে, ধাতুবিশেষের তিঙস্ত কূপ কোন কোন দেশে প্রযুক্ত হয় এবং সেই সেই ধাতুর 
gra রূপ অন্থাদেশে প্রযুক্ত হয়। প্রসঙ্গ উপস্থিত হইলে ইহারও আলোচনা করিবে। * 
একপদানি = খে সমন্ত পদ তক্িতান্তও নহে, সমাসাস্ত নহে অর্থাৎ Bee পদসমূহ । * তন্ধিতাস্ত 
ও mutates পদের নির্বাচন কি করিয়া করিতে হইবে তাহা পরে বলিতেছেন। 2! 
*  অন্মুবাদ__এই প্রকারে একপদসমূহ ( রুদন্ত পদসমূহ ) নির্বাচন করিবে। 


Sal শাবান বোহৰবেদেশঃ আগ্রনিণঃ পাচা, Sie: teats (অমত); পরাবতী নাম 
নীবিশেষয | - . 

২। png "অর্থ নির্কচনন্‌' ইত্োতৎগরকৃতিবেপভাষাবযবাপধ্যম্েনানোকতপ্রকারেগ ( সব: ছাঃ) | 

০ আখাপীঘনপরসূপেক্ষিতৰ্যমনৈৰ শব্যানিক বত আহ কিমিতি। Sore “epee এবৈকেযু, etme 
বিকৃত একেছু' ( হুঃ) । 2 ৪ 

নি ১০০৮১০০ be * 








[ ২-১-২-১৪ 


au 0) আথ তদ্ধিত সমাসেছেকপ্রবস্থ চানেকপর্ববস্থ চ পূর্ববং পূর্ববম্‌ 
অপরমপরং প্রবিভজ্য লিজা ॥ ১৩ ॥ £: 


_ অথ ( আৱ ) একপৰ্ক্থ চ অনেকপর্ক্থ চ { একপদ সম্বিত এবং অনেকপদ সমন্বিত? * 
তন্ধিতসমাসেৰ ( তদ্ধিত ও mann) pee ( প্ৰথমে ) পূৰ্কং ( তদ্ছিতাঁর্থ এবং সমাসার্থ ) অপরং 
(পরে ) wee ( তন্ধিত ও সমাসঘটক পদের ed) প্রবিভঙ্যা ( বিশ্লেষণ করিয়া ) নিক্রদথাৎ 
( নিৰ্ককচন করিবে )। 

এই roma WE এই যে, তদ্ধিত এবং সমাসে প্রথমে তদ্ধিতার্থ এ সমাসার্থ বলিয়া পরে 
Stora অর্থ বলিবে।২ তদ্ধিত একপদবিশিষ্ট হইতে পারে ( যেমন, দগ্ডাঃ ), অনেক- 
পধৰিলি্ও হতে পাৰে ( যেমন, বাৰ্যাম়ণিঃ ) ; * সমাস একপদবিশিষ্ট হইতে পারে (যেমন, 
পুরুষাং__একশেষলমাসে )* এবং অনেকপদবিশিইও হইতে পারে ( যেমন, রাজ্পুরুষঃ ) | 
পুর পূৰ্ব Fonts পূৰ্বে পূৰ্বকে ( তন্ধিতা্থ বা সমাসাৰ্থ ) নির্ধচন করিবে; অআঅপরম্‌ 
sony নিক্রযাৎ= পরে ক্সমপবকে ( পদার্থ ) নির্বাচন করিবে। 


জনুবাদ_ সবার একপদবিশিষ্ট এবং ক্মনেকপদবিশিষ্ট তদ্ধিত ও সমাসে প্রথমে তন্কিতাখ 
এবং সমাসাথ? পরে তদ্ধিত ও সমাসঘটক পদের অর্থ বিশ্লেষণ করিয়| FoR করিবে 


দণ্ডাঃ পুরুষে! * দশুমহৃতীতি বা দণ্ডেন সম্পন্ভত ইতি বা ॥ ৯৪ ॥ 


war em (ratte ব্যক্তি) [ অস্যাখঃ ] (ইহার অথ) দপ্ডম্‌ (দণ্ড) অর্হতি 
(পাওয়ার যোগ) ) ইতি বা ( হয় Bet) দণ্েন ( দণ্ড-জবোর সহিত ) সমপদ্যতে ( সংযুক্ত হয়) 
ইতি বা ( আর না হয় ইহা )। 

এক পর্ষদ ( একপদ ) তন্ধিতের উদাহরণ প্রদর্শন করিয়া তদ্ধিভাখ বিবৃত করিতেছেন। 
NON পুরুষ:-__ এই স্থলে Hor এই WWD cota তন্ধিত | দণ্ড শব্দের উত্তর 'য' এই তদ্ধিত 
প্রত্যয়ে শব্দটীর নিস্পত্তি হইয়াছে তদ্ধিত প্রত্যন্ের ছারা! ‘ear শব্দের অথ” দাড়াইতেছে_ 





>: একপৰহ ানোক্ পচ এক পথে নেকপন্ছেছ ( জঃ) । 

২ এচেমেকপনা্ cores 5 সন্ধিতসমাসেৰ পক: পূর্কামের নিক্র্াৎ Se অপরনেন 
frogearae, ee feat Fear ane পচাৎ sete, acme ee Rint পপ পৰাৰ (RE 

০) বুনক্ষাপঙাং বাৰ্মা: বাধস্কাপনডাং বাগ্যাকস১, wait বাশ্যাচণিরিতি অনেকানি যোৰ পদানি প্বা্ধস্ক্তনীয 
শর্তে (S| টির 

৯ । একশেৰঃ একপথ সমাস. অ মা পুরস্চ পুরণ পর পুরা { দঃ}; একশেৰকে সমালঙ্গপে * 
rate করিতে বৈযাকরণগশের আপকি ITE * 

ey ইহার পর কোন ara পুণ্কে "পুরন এইকপ পাট নৃষট হষ্। এই পাঠের সমীচীনত! নসাছে নল 
সৰে হয় না, wore Rete tet করেন নাই । a 

‘ 








২.১.২.১৭ ] দ্বিতীয় অধ্যায় ১৯৭ 


যে বাক্কি দণ্ড পাওয়ার বোগা, খৰা যে ৰাজিকে দ্ত-বা কাৰ্যাপণাছিছার! সরু করা হী 
ধা যাহার কোনও নিদিষ্ট সংখ্যক কার্ধাপপাদি দণ্ড করা হয়।” 

অনুলাদ-_দণ্াঃ পুরুষ! ইহার অর্থ হই ‘যে ব্যক্তি ॥ও পাওয়ার যোগ্য, Sa না হয 
“থে ব্যক্তিকে দণু-জুযোর দ্বার! সংযুক্ত করা হয়। 


= দণ্ড দদতের্ধারয়তিকর্্মণঃ ॥ ১৫ ॥ 


দণ্ডঃ (দি? শব্দ ) খারহত্তিকর্প: ( দাবণাৰ্গক ) দঙতেঃ ( ‘wat খাত ছটতে নিল্প্ )। 

কন্ধিশার্প বলি পৰে পদার্থ Fitisa কঝিতেেন। tates ‘on? ধাতৃর Sara “mat 
প্রতায়ে ‘wa! শব্দ নিষ্পন্ন ত্টরগঞ্চে | টচার we, ‘যাহা নপত্তিগণ wate বিষয়ে ধারণ ic 
গ্রচণ বা অবলম্বন কারন” * ধারণ শব্দের নর্থ weet) করেন ‘নিবোধ’: সাতার মতে 
wa soma wef 'যাতা নিরোধ কবে অর্থাৎ লোককে sted হাটতে প্রতিচত হা far 
ware fea গাড় scx খাপ, tere cee se হটতে পাৰে না, ভাঙার প্রমাণ 
পৰবৰ্তী সত । 

reat ire শব্দ tastes ‘রদ’ uty টে Fate | 


অক্রুরো দদতে মণিমিতাভিভাষন্তে ॥ ১৬1 


seme: (orm লাম নৃপতি ) ঘণিম (সনি) মল লন) চতি হিত) 
অভিভাষন্দ (জনগণ বলিয়া থাকে )। 

নাগ? ধাতৃর utetted প্রয়োগ লৌকিক্ভাষা Pose প্রদর্শন বাচ আম উন 
wees মণিম__এট স্থলে Wace! Sata অর্থ ‘ধারযতি’ ' ( ধারণ করেন )। 

আন্মনাদ_-অক্ত রনামক রাজ মণি ধারণ কবেন--ইহা ক্ষনগণ বলিয়া খাকে। 


দমনাদিত্যৌপস্থাবঃ ৷ ১৭ ॥ 


wats ( ‘দম’ ধাতু হইতে “na! শব্দের fifa) ইতি (Bet) Sawa ( See 
নামক ক্যা মনে করেন। টু 


১ । ছেন ৰা ante ৰঃ ves সাজাতে সা CEE)! 

২ ধাধাতে জেবোহপরাদে ৰাজত: (ছঃ)। . * 

। বারি weal নিশি পাবি । 

0 অক্নাম গতি cages কনন্তকমণিধাজশের পরদঙ্গ জীনাগবতে বট হয় (১৭৯) "ধা 
ধাতুর arene scr, বেষেও দেখা বার (রে ১/৯১/৯, নিঃ ৬১৯, acer ২1৯৯৯, নিচ *!2৪)। খাত 
sich rel ste বার অর ধান, খাত অর্থ বাণ 2 বু বে eet অর্থ, তাহা হানা 
rene fete, আর না হয় রখ ধাতু সাহচধাবশতঃ | 














১৯৮ 





[ ২.১.২.১৯ 
পিষ্ট ধাতুর উত্তর ‘ড' প্রভাকে (উ ১১৯) na শব্দ নিষ্পন্ন হইয়াছে, ইহাই উপমগ্থাব 
নামক আচাখ্যের মত। “Ro! শব্দের অর্থ ‘যাহ! ছার! অদাস্ত ( অশস্ত ব্যক্তি দাস হয়’ | 
ধর্শান্তে উক্ত হইয়াছে “দণ্ডের ছারা sete ব্যক্তিকে দমন করিবে’ (গৌতম we শাঃ 
১স২৮)। , 


অন্মুবাদ__'দম্‌ ধাতু হইতে ‘দণ্ড শব্দ নিপন, ইহা উপসন্তব নামক আচাৰ্য্য মনে করেন। 
দণ্ডমন্যাকৰ্মতেতি গহীয়াস্‌॥ ১৮ ॥ 


rs (এই বাক্ধির) দণ্ডম্‌ (wo) আকর্ষত ( অবধারণ করুন) ইতি (এই বাক্য ) 
retary, ( গৰ্হায় বা তিরঙ্কারে )। 

যে বাক্তি murs তাহার সম্বন্ধেই বল৷ হয় “হে সভাসদ্গণ, ইহার দণ্ডবিধান করুন’ ; 
এই বাকা যে nate ব্যক্তিকে গহিত ( তিরষ্টৃত ) করিবার জন্ম প্রযুক্ত হয়, ইহাতে. সন্দেহ 
নাই । গহিত হইয়াই ware afer ere হয়। স্থূল কথা এই যে, ered ব্যক্তিকে দান্ত 
কর! অর্থাৎ sere বাক্কির মধ্যে যে সমস্ত মন্দ অভিসন্ধি আছে তাহার দমন করাই দণ্ডের 
কার্থা । কান্ছেই ম্‌’ ধাতু হইতে “দণ' শব্দের সাধন অযৌক্তিক CE I 

আন্মুবাদ- ‘ইহার দণ্ডবিধান করুন" এই বাক্য neta ( তিরক্ষারে ) অর্থাৎ গঠিত করিবার 
জন্য প্রধুক্ত হয়। 


কক্ষ্যা WERT ॥ ১৯ ॥ 


কক্ষ = অশ্বস্থ ( অশ্বের ) eee (বচ্ছু)। 
একপদ তন্ধিতের দ্বিতীয় উদাহরণ প্রদর্শন করিতেছেন। ‘a শব্দ একটী একপদ 

তদ্ধিত, ইহার অর্থ “অশ্বরজ্ছ' | 
অন্মুবাদ--কক্ষ্য।= অশ্ববজ্ছ। 


কক্ষং সেবতে ॥ ১৯ ॥ 


কক্ষ _কক্ষ€ (কক্ষ ) সেবতে (seta করে )। 

কক্ষ শব্দের তদ্ধিতার্থ বলিতেছেন_যাহ। কক্ষ ( কাক ) tate করে অথাৎ তথায় সং 
হয়। কক্ষ শব্দের বুৎপত্তিগত অর্থ বাহুমূল, এই অর্থকে ভিত্তি করিছাই অশ্ব সম্বন্ধে ইহার 
অর্থ কর হইতেছে “বাহমূলগ্রদেশ বা কাক” ( ২৪শ স্তর জষটব্য )। 

অন্মুবাদ__কক্ষ্য৷-- ঘাহা কক্ষ ( কাক ) আশ্রদ করে । « i 





2) কাকিমা ভবতি তৰণিকবতয cereal ৰৰান্তি ‘দণ্ডমন্তাকমত হে IW, তেন সম্পক্জভাময়ং ততো 
* ete ভুৰিক্ততী’ঠি। এবস গৰ্হাযাং GR ave eaten ইচতীপসন্তব আচাথ্যো মন্ততে (হ:)। 
. A 





doa] "দ্বিতীয় অধ্যায় ১৯৯ 


কক্ষে! গাহতেঃ ক্স ইতি নামকরণঃ ॥ ২০ ॥ i 

কম (ee শন) গাহতেঃ (intel ধাতু হইতে নি) কৃষঃ ইতি (em ইহা 

হইতেছে ), নামকরণঃ প্রত্যয় )। . 
ori সুত্রে 'কিক্া' শব্দের তদ্ধিতার্থ বলা হইয়াছে, ae তঙ্ছিতের saves “ক 

শব্দের নির্বাচন করিতেছেন | 

‘mre? ধাতুর অর্থ বিলোড়ন ; ‘ate? aya উত্তর 'কৃস প্রত্যয়ে ‘কক্ষ' শব্দের নিষ্পত্তি । 
“কক্ষ শব্দের অর্থ--বাহুমূল (armpit), যাহার বলে Done দধ্যাদি বিলোড়ন করিতে 
সমর্থ হয়৷ = 
© অন্মুবাদ_'কক্ষ' শব্দ (ore? ধাতু হইতে নিশ্প, প্রত্যয় হইতেছে ‘ক্স’ । 

-খ্যাতের্বানর্থকোহভ্যাসঃ কিমস্মিন্‌ খ্যানমিতি ॥ ২১ ॥ 


বা (অধৰ) খ্যাতেঃ Clue ধাতুর ) অনর্থক ( নিনিত্তবিহীন ) অভ্যাস: (festa) — 
ন্মিন্‌ ( ইহাতে ) কিং (কি) খ্যানম্‌ (খ্যাপনী আছে ) ইতি (ইহাই অথ )। 

প্রকাবাগ্তরে 'কক্ষ' শব্দের নির্বাচন করিতেছেন। ‘an’ ধাতুর উত্তর কে’ প্রতায়ে এ 
‘কক্ষ শব্দের নিষ্পত্তি হইতে পারে এই পক্ষে “an? ধাতুর অভ্যাস at festa ( খা+ ক = 
খা।+-ধা1+ক _.কখা17+ক-কখ্য-কক্ষ) নির্েতুক বলিয়া স্বীকার করিতে হইবে ।* 
‘কিংখ/' (কিম্‌1খ]17 ক ) শব্দ হইতে কক্ষ শব্দের নিষ্পত্তি স্বীকার করিলে নির্ছেতুক অভ্যাস 
Data করিতে হয় না। “ar ধাতু হইতে নিশ্পন্জ কক্ষ শব্দের অর্থ হইবে fag স্বস্মিন্‌ 
খ্যানং খ্যাপনীয়ম অস্তি'। ( ইহাতে খ্যাপন বা বর্ণন! করিবার কি আছে 11 কক্ষ ( বাহমূল ) 
সাধারণতঃ দেখ! যায় না-- ইহ! গোপনীয় ; কাজেই ইহাতে বর্ণনীয় কিছুই নাই।* * 

অন্ুবাদ--অখবা খযা' ধাতুর নির্হেতুক অভ্যাস ( festa) স্বীকার করিয়া ‘ew’ শব্দের 
নিষ্পত্তি করিতে পারা মা 4 অর্থ হইবে__ইহাতে খ্যাপনীয় ( বর্ণনীঘ ) কি আছে? 





১ কন্ষগোরেৰ হি বলেন বিলোডতি হী হাদি । ছুঃ | MET বলেন কক্ষ’ শব্দ নী, অনুপ 
( লগা ব। জলনপ্িঠিত ‘বেশ ), পৰত, কুজ, প্রকৃতি বুকাইতেই অধিকাংশ সবলে are হয় । সদৃশ কক্ষ শব্দেরও 
fama হইতেছে বিলোড়নার্ধক "খাছ" ধাতু হইতেই কক্ধনব্দো ন তৰাৰ পৰলিক্ধো aM সঙ্গ 
পৰম জানি“... বিলোড়নীযে। হৃলৌ বাটার ৱালপূকবৈধ তব । 
২ made নিনিমিব্বকোহস্যাসঃ । ক্ষ: সাঃ) । ছর্সাগাহোর ace, "অনর্থক' শব্দের BEERS: See 
শব্দে ‘att ধাতুর অন্যাস বে 'ক'কার তাহার কোনও ন্দব atts কিংখ্য শব্দ হইতে “কক্ষ' শব্দের নিষ্পত্তি স্বীকার 
করিলে “কাকারের Sta খাকে । 

৩) কিমশ্মিন্‌ খ্যাপনীবমন্টি, ন Fefeanedateats | পৃহনীয়োহগুমিতাৰ্থ (ছ:)। রাহা ‘কক্ষ 
পের অর্থ করেন--নমী, কুক, পরত উ্যা্ি: কাজেই rete মতে নির্বাচন এইজপ-_“হুণঝুননাপযানীযো 

হি ae ভৰত" ( তৃণাৰি প্রচুর পরিমাণে are বলিয়া নবী, ক ges, প্রকৃতিতে কিক বন্ধ প্রারপ অধ্যানীর 

বা দৃষ্টির অগোচর )। Py 








[ ২.১.২.২৩ 
এ কষ্তেৰা ॥ ২২৪ 
বা ( অথবা) কষে: 


“কষ” ধাতু হইতে ‘কক্ষ’ শব্দের সাধন করাপ্থা্)। 

_ কষ ধাতুর অর্থ হিংসা) “কষ ধাতুর উত্তর স প্রত্যয়ন ( উ ৩৪২ ) করিযাও ‘কক্ষ’ শব্দ 
Fain হইতে পারে ॥ কক্ষ (বাহুমুল ) সর্ব হ্বেদসিক্ত থাকে, তাহাতে কণুযনের উৎপত্তি 
হয়, কণ্ুয়ন নিরৃত্তির জন্য নখ-দরধণে sweet ক্ষতবিক্ষত করা হয়_ ইহাই কক্ষপ্রদেশের 
হিংসা 


অন্থুবাদ_অথব। ‘কষ, ধাতু হইতে ‘কক্ষ’ শব্দের সাধন কর! যাইতে পারে। 





তৎসামান্যাৎ মনুস্থকক্ষ: ॥ ২৩ ॥ 


তৎসামান্তাৎ ( স্তরী-বক্ষের সমানতাহেতু ) মঙস্থাকক্ষঃ ( পুরুষের বাহমূল ও কক্ষ)। 

২*শ স্তরে বলা হইয়াছে বিলোড়নাখক ‘ate? ধাতু হইতে কক্ষ শব্দ fa; aloes 
মতে কক্ষ শব্দের অর্থ--যাহার বলে স্ত্রীলোক দধ্যাদি বিলোড়ন করিতে সমর্থ হয়। ২১শ 
সুত্রে বল! হইস্রাছে কক্ষ শব্দের নিস্পত্তি ‘ay ধাতু হইতেও হইতে পারে; তখন ইহার অথ 
হইবে ( দুর্গাচাখোের মতে )__যাহাতে বর্ণনীয় কিছুই নাই, কারণ ইহ! সর্বদা গোপনীয়। 
tote? ধাতু কিংবা ‘ag ধাতু হইতে fara যে কক্ষ শব্দ, তাহ! স্্ী-কক্ষেরই বোধক - ইং। 
ছর্গাচাধা মনে ক’রন। কক্ষ শব্দে কি তাহা! হইলে পুরুষ-কক্ষ বুঝাইবে না? হা, বুঝাইবে। 
কিকূপে? ইহারই উত্তর পাওয়! যাইতেছে বর্তমান সুত্রে; Montesa বাহমূলের ayes 
পুরুষের বাহুমূলও কক্ষ বলিয়া অভিহিত হয়, ইহাই ছুর্গাচা্ের মতে এই স্থত্রের অর্থ 
(স্বীকক্ষস্ত mats মহগ্যাকক্ষোহপি কক্ষ ইতুাচাতে )। হুৰ্গাচাখ্যের ate যে শিদ্দোষ 
নহে তাহা BM প্রথমতঃ, মূলে কোথাও ভ্রী-কক্ষের উল্লেখ নাই, কাজেই সাধারণভাবে 
কক্ষ শব্দের ব্যুৎপত্তি বিবেচিত হইতেছে, ‘তৎ’ শব্দের দ্বারা এখানে স্্ী-কক্ষের নির্দেশ 
হইয়াছে ইহ! মনে করিবার কোন কারণ খাকিতে পারে না ;' fess, ‘কয! ধাতু হইতে 
. নিপা কক্ষ শব্দের aw ও feces উভয়কে অবিশেষে বুযাইতে কোন বাধ নাই; 
gene, wee স্ত্রীলোক্‌ এবং পুরুষ উভয়কে বুঝাইতেই প্রযুক্ত হয়, এখানে TET শব্দ 
পুরুষ বাচক- এইরূপ মনে করিবার কারণ কি? ্বন্দস্থামী এই zeae যে অর্থ করেন তাহ 
দুর্বোধ্য |? লক্ষ্ব্ব্ূণ ছুর্গাচাখ্ের ব্যাখ্যার দোষ দর্শন করিয়াছেন বটে, কিন্তু তিনি যে 
অর্থ করেন তাহাও সঙ্গত নহে।* ইহার সঙ্গত অর্থ কি বুঝিতে পারি নাই, পণ্ডিতগণ 





2) কংসামানথাতচ্ছন্দেনোরণঠ fark পতিনিদ্ধিগ্ন্থে, উক্তক্িগাস;বাক্কাৎ সুক্ষকক্ষ:, cath হি বিলোডনং 
হম নিপ্রচ্ছানাজিদক্াবিশেষেন বিষ্িশ: স্বীকক্ষে। 


08 এ of this 56551 ting rubbed ) it নি armpit 








২.১.২.২৪ ] ” দ্বিতীয় অধ্যায় ২০১ 

বিচার করিয়া দেখিবেন। আমাদের মনে হয় “তৎসামুন্তাৎ মহস্তকঙ্গ£ এই অংশ বাদ দিলেও 

অর্থের কোথাও অসঙ্গতি হয় না; এই অংশ কি পরক্ষি্? 
অনুবাদ__তাহার ( স্রী-কক্ষের) সমালতানিবন্ধন পুরুষ-কক্ষও কক্ষ । 


বাহমূলসামান্যাদশ্বন্ত ॥ ২৪ ॥ * 


বাহমূলসামান্াৎ ( বাহমূলের সহিত ates আছে বলিয়া) বসন্ত ( অশ্বের বাহমূল প্রদেশ 
কক্ষ বলিয়া অভিহিত হয়)। J 

মাছষের বাহমূল কক্ষ বলিয়া অভিহিত হয়, মাহুষের বাহমূলের সহিত অশ্বের বাছযূল- 
প্রদেশের সাদৃশ্ব স্মাছে, কাজেই অশ্বের বাহ্মূলপ্রদেশ ও বক্ষ ( কাক )। 


অন্যুবাদ-_মাহুষের বাহমূলের সহিত সাদৃশ্য আছে বলিয়া! অস্বের বাহমূলপ্রদেশও কক্ষ। 


॥ দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





১ | Swart যো বাহমূলতষেশ: স কক্ষ ইন্তাচাতে 1 55) 1 5 
25-35452 ০ চিত. 





তুতীল্স পরিচেছদ * 
Ht: পুরুষ: রাজপুরুষঃ ॥ ১ 5 

স্বাজপুরুষ:- ata: ( রাজার ) পুরুষ: (get) 

একপদধ তদ্ধিতের উদাহরণ-_-দণ্ডা এবং wen; অনেকপৰ তন্ধিতের উদাহরণ 
বাধ্যায়ণি, sified apis নিরুক্রকার প্রদর্শন করেন নাই। একপদ সমাসের উদাহরণও 
( যখা-_পুক্তদাঃ) ১ প্রদর্শন করেন নাই স্থগম বলিয়াই। অনেকপৰ সমালের উদাহরণ 
রাদপুরুষ ; রাজ: পুকৃষঃ (রাজাও পুকদ বা রাজস্বামিক পুঞঘ )_ইহা eral রাদপুরুব শব্দের 
সমা সার প্রদর্শিত হইল। 

বআন্মুবাদ-_রাজপুকষঃ — রাজ্ঞ: পুরুষ; ( রাজার পুরুষ )। 

রাজা রাজতেঃ॥ ২॥ 


রাঙ্গা ( ‘রাজন্‌” শব্দ ) রাজতে: (*রাক্ষ ধাতু হইতে নিপ )। 

এক্ষণে সঘাসের AWA GS রাজন্‌ ও পুরুষ শব্দের নির্বাচন করিতেছেন । 'রাঞ্জন্‌' শব্দ 
Sates ধাতুর উর ‘কনিন্‌' পরতাছে নিশপর (উ ১৫৪); “ate! ধাতুর অর্থ MP পাওয়া" । 
রাজা অ্টলোকপালের অংশে নিন্দিত, তিনি তাহাদের বপু ধারণ করায় তেৎব্বিতানিবন্ধন 
Derm 


অন্ুবাদ-_'রাজন্‌ঠ শব্দ ‘ate! ধাতু হইতে Hoa 


পুরুষঃ পুরিষাদঃ পুরিশয়ঃ jaws ঝা! পূরয়ত্যস্তরিত্যন্তর- 
৬৯৮ 
sten (পুরুষ )--পুরিষাদঃ ( পুরে অধিষ্ঠিত ) উঠলেন (পুরশামী )) 
সা (অথবা) পুৱয়তেঃ (‘পূরণ ৰাতু হইতে “ter শব্দ Gem), (Rett) অন্তঃ 
( অন্তঃপ্ৰদেশ ) পূরন্থতি ( পূরণ করেন ), ইতি ( এই নির্বাচন ) অন্ধরপুরুষম্‌ ( অন্তর tet 
seis পরমাস্ম। বা aace ) অভিপ্রেত্য ( অভিপ্রাছ্ধ অর্থাৎ লক্ষা করিয়া করা হইয়াছে )। 





3) aver) = 
২1 Meas SOR অন্ঠানাং লোকপালানাং tree ৰারণাধিতি comieen (Ht) । 
Shores ছসে-প্ানাং লোকপালানাং CE) | 
আজ কপালে ce নিশি লি fence রশি €/. অন WEE 
৪ 








২.১.৩.৪ ] বিভিন হত a 
পুরুষ শব্দ পুরিযাদ শব্দের বা পুরিশর শব্দেরই কপান্তর। পুরিষাদ শব্দ ‘afta 
ধাতু হইতে এবং পুরিশু শব্দ ‘পুরি+শী' ধাতু হইতে fava পুরিযাদ শব্দের অর্থ “বিনি 
বিধয়ের উপলব্ধির নিনিত্ত পুরে অর্থাৎ বৃদ্ধিতে বা দেহে ন্িষ্ঠান করেন’ অর্থাৎ Sara; 
পুরিলয় শব্দের অর্থ ‘বিনি বিষয়ের উপলব্ধির নিমিত্ত পুরে অর্থাৎ বুদ্ধিতে কা দেহে শয়ানি 
+ আছেন অর্থাৎ বিশেষভাবে অবস্থান করেন’ অর্থাৎ বান পুরিযাদ ও পুরিশয় শব্দের 
বনস্তুগত্য| অর্থের কোন পার্থকা নাই। feats eee) fens শব্দ “পুরুষ'শব্দে পরিণত 
হইয়াছে বরণব্যাপন্তি, বর্ণবিকার প্রভৃতির wet) পু শব্দ "পুর" mg (শিকষন্ত প্‌) হইতে 
ও eae প্রতায়ে ( উ ৫১৪) feria হইতে পারে। এইভাবে নিপ্পগ্ পুরুষ শব্দের কর্ণ হইবে, 
“খিনি সকলের অন্তঃপ্রদেশ পূর্ণ করেন? অর্থাৎ বিনি maine, খাহার ছারা সর্কাঞ্জপৎ ব্যাপ্ত, 
যিনি সকলের 'অন্তরে বিরাজ করেন, ধাহাকে পরমাত্মা বা aw বলিয়া অভিহিত করা হয়। * 
অন্ুবাদ--পুরুষ -পুরিষাগ (পুরে অধিষ্ঠিত ) ন্দখবা-পুরিশহ ( পুরশায়ী ); অথবা 
‘পুরুষ’ শব্দ ‘পূব’ ধাতু ( ণিছন্ত পু ) হইতে Fame; তিনি সকলের অন্ধঃপ্রদেশ পূর্ণ করেন। 
এই নির্বাচন অন্তর পুরুষ নর্থাৎ, পরমাস্যা বা রক্ষক অভিপ্রায় অর্থাৎ লক্ষ্য করিয়া। 


যন্মাৎপরং নাপরমন্ত্ি কিঞ্চিদ্‌ যন্মান্নাণীয়ো ন জ্যায়োহন্ডি কিঞ্চিৎ । 

বৃক্ষ ইব স্তকো| দিবি হিষ্ঠত্যেকন্ডেনেদং YR পুরুষেণ সর্ববম্‌ ॥ 

ইত্যপি নিগমে ভবতি ॥ ৪ ॥ ঠি 
(তৈ অ ১*।১*।১, শ্বে উ ৩৯, মানা উ ১০1৪) 


হন্মাং (হাহা হইতে ) পরং (স্থগ্ম বা কারণভৃত ) mee ( অক্ত ) কিঞ্চিৎ ( কোন বন্ত ) 
ন অপ্তি (নাই ), যন্মাৎ ( খাহা হইতে ) whe: (exer) কিঞ্চিৎ (কোনও বন্ধ ) ন sie 
(লাই), arte (বৃহত্তর ) [ কিঞ্চিৎ ] (কোনও বস্ত ) [ ন অন্তি ] (লাই), [ যঃ ] একঃ 
(খিনিই ক্ৰেল ) বক্ষ ইক (বৃক্ষের ate) wee ( সিক্ত হইয়া) দিবি ( ছালোকে ) তি্তি 
(স্ৰবস্থান করেন), তেন (সেই) পুরণ (পুরুষকত্ুক ) ইদং (এই) সর্কৎ ( সমন্ত ) পু 
(পূৰ্ণ); ইতি (এই ) নিগমঃ কপি (নিগম বা বেদ্ৰাক্য ) safe (আছে)। 
পুরুষ সম্ত পূর্ণ করিয়া বর্তমান আছেন cowed নিগম ( বেববাকা )ও উদ্ধৃত করিতেছেন। 
© এই পুরুষ পরমাগ্মা, সর্কাগত, সকলের কারণতৃত 7 তাহা হইত পর (en) অর্থাৎ তাহার 
কারণন্ত * কোনও বন্ধ নাই । যে বন্ধ অতি EE (যেমন পরমাণু.) এবং যে বস্তু অতি 
বৃহৎ ( যেমন সমঞা ৰিশ্ব )_যাহা হইতে স্তর বা বৃহত্তর বস্তার কল্পনা হইতে, পারে না, 
সদৃশ সকল বন্ততেই তিনি বিরাজ করেন, সকল বন্ধই তিনি*ব্যাগ করিছা আছেন, ই 











> সদ ree সানি Tee ( ছঃ 











Bee. [ ২.১.৩.৬ 


*তিনি স্ষত্বতমও বটে বৃহতমও বটে; তাহা হইতে we বা বৃহৎ কোন বস্তু থাকিতে পারে 
sal তিনি gras নিক্তিয়’--বিকারশৃন্ত । তিনিই কেবল gaye অস্তরিক্ষলোকে ও 
লোকে অবস্থিত আছেন, তাহারই দ্বারা এই সমন অর্থাৎ সমগ্র sare পরিপূর্ণ ২ 

= অনুবাদ্ধ_ধাহ! হইতে পর (TE) অপর কোনও বস্তু নাই, খাঃ| হইতে হত বা 
বৃহত্তর কোনও বস্ত নাই, বৃক্ষে ন্যায় we ( নিক্ছিয় ) হিনিই কেবল ছালোকে বর্তমান আছেন, 
সেই ownage এই সমস্ত পূর্ণ ; এই নিগম ( বেদবাক্য )ও আছে। 


বিশ্চকত্রাকর্ষঃ ॥ ৫ ॥ 


বিশ্চকদ্রাকর্ষঃ ( কুকুর-জীবন পুক্তষকে যে "আকর্ষণ করে )। 
অনেকপদ সমাপের দ্বিতীথ উদাহরণ--বিশ্চকজ্রাকর্ষ:। বিস্চকস্রকে যে ates করে অর্থাৎ 
কোনও অপরাধনিবন্ধন বিশ্চকত্র ব্যক্তিকে যে ব্যক্তি গলদেশে রজ্দাদিবদ্ধনপূর্বাক টানিয়া আনে, 
সেই ব্যক্তি বিশ্চকজ্রাক্ষ ।* ‘fesse’ শব্দের অর্থ কুকুর-জীবন অর্থাৎ কুকুরের দ্বার যে 
ভ্বীবিক! অঞ্জন করে, ঈদৃশ বাক্তি। Fewer শব্দের নির্বাচন পরে প্রদর্শন ক্তেছেন। 


অন্মুবাদ-_বিশ্চক্ড্রাকর্ষ ( কুকুর-স্রীবন বাক্িকে মে আকর্ষণ করে), ইহা অনেকণদ 
সমাসের fest উদাহরণ । 


* ৰীতি চকদ্র ইতি শ্বগতে ভাস্যাতে ॥ ৬ ॥ 


fa ইতি sam: ইঁতি ( ‘বি’ এই শব্দটী এবং ‘cee’ এই শব্দটী মিলিত ভাবে) শ্বগতৌ। 
( কুকুরের. সহিত গমনকারী অর্থাৎ কুকুর-জীবন পুরুষকে বুঝাইতে ) ভাত্াতে ( প্রযুক্ত হয়)। 

বিশ্চকত শব্দ ‘বি’ এবং ‘sae’ এই দুইটী শব্দের সমবায়ে গঠিত। বিশ্চকত্র শব্দ প্রমুক 
হয়_কুকুরের সহিত গতি যাহার অর্থাৎ কুকুরের দারা থে ed নির্বাহ করে, এইন্ধপ 
“ব্যক্তিকে বুঝাইতে ৷ * 

অন্ভুবাদ-_এবি” শব্দ এবং চক্র শব্দ সমবেত হই কুকুরের সহিত গমনকারী পুরুষকে 
বুঝাইতে প্রযুক্ত হয় ।* চি 





2) ৰখা বৃক্ষ স্তকো fate: ( প্ৰ: at 
a) দ্বিৰি'ছালোকে, setae ছাঞ্শন দিৰ্যন্তরিক্ষে কুবি চ ৰ এক এৰ (HED: দিবি’ এই পদটী 
ভপলক্ষণনাত্র, ইং! দ্বার! অন্তিক্ষলোক এবং তুলোকের ও বোধ হইতেছে । ৯ 
০ । তপন কস্মিংস্তিদ বৰ্তমানমক্চো ন gists স বিশ্চকসাবৰ্ড: (ছ্ঃ)। 
*। fer ates যো পাচ্ছি সনি ভাঙ্গতে (ছু) । 
্ 
Bees ke ae 





২.১.৩.৭ ] দ্বিতীয় অধ্যায় ২০৫ 


ভ্রাতীত গতিকুৎ্সনা, কদ্রাতীতি werent, চক দ্রাতি ia 
amas সতেহিদ্থকো২ভ্যাস স্তদস্মিননস্তীতি বিশ্চকদ্রঃ ॥ ৭ ॥ 


* দ্রাতি ইতি (‘ar এই ধাতু ) ত ( কুংসিংগতিবোধক ), *কপ্রাতি ইতি 
দ্রাতিকুংসন| (‘ear ধাতু কুৎসিত গতির ও কুংসিতত্বের, অথাৎ নিরতিশয় কুৎসিতত্তের 
বোধক )> চকদ্রাতি (চকপ্রাতি অর্থাৎ চৰুজ্াধাতু ) sath ইতি সতঃ ( ‘কত্ৰাতি” এই 
শব্দস্ব্বপের অর্থাৎ wey ধাতুর ) * অনর্থকঃ ( নির্ছেতুক বা অর্থহীন ) অভ্যাস: ( festa) 
তৎ (সেই নিরতিশয় কুংলিত গমন ) অস্মিন্‌ ( ইহাতে ) fe ( আছে ) ইতি (এই অর্থে ) 
বিশ্চকত্রঃ ( freee শব্দ )। 

বিশ্চকত্র শব্দের দ্বারা কুকুরের সহিত গমনকারী বা কুকুর-জীবন ব্যক্তির বোধ কি প্রকারে 
হয় তাহ! প্রদর্শন করিতেছেন। ‘ar ধাতুর অর্থ কুৎসিত গতি। “sar (কু+জা) 
কুৎসিত গতির (যাহা “ভা ধাতুর at) ও কুৎসিতত্ব অর্থাৎ কুৎসিতত্বের আতিশযা প্রকাশ 
করে) 'চকত্র' এই ধাতু ‘ee ধাতুর নির্হেতুক বা! অনর্থক অভ্যাস অথাৎ ছ্িরারত্ি 
(কিতা ধাতু অভ্যন্ত হইয়া হইল কত্ৰাকত্া; ক্রাকত্রা-চক্রা)। ‘কত!’ ধাতুরও যাহা 
অর্থ ‘চকত্র” ধাতুরও, তাহাই। ‘Sear ধাতু হইতে “চক্র a ‘চকত! শব্দ fata; ইহার 
অর্থ_নিরতিশয় ক্ুংপিত গমন। এই নিরতিশয্ন কুৎসিত গমন যে ব্যক্তিতে আছে সে 
‘Prova! | ‘বি’ শব্দ awed; সকারের আগম হইয়াছে পারন্ধরাদিত্বাৎ ; meal শব্দবিশেষে 
cua বর্ণের আগম- হয় এই স্থলেও সেইরূপ সকার আগম হইয়াছে, ইহার কোনও বিশেষ 
কারণ নাই।* কুকুর-জীবন ব্যক্তিও কুৎসিতগমনসম্প্। কাজেই বিশ্চক্র - কুকুর-জীবন। 
কুকুর-জীবন ব্যক্তির ঘে কুকুর সঙ্গে লইয়া গমন, ইহা তাহার গতির কুংসিতত্ব সুচনা করে। 
কুংসিতত্বের আবার আতিশযা এই স্থলে যে, কুকুর লইয়া মাত্র গমনই করে না, কুকুরের দ্বার! 
অন্য প্রাণী বধ করিয়া Stel Wal আবার জীবিকার সংস্থান করে।* কেহ কেহ বলেন যে 
fase শব্দে কুকুরকেই বুঝাহ'। কুকুর হিন afta স্বভাবতঃই তাহার গতি কুৎসিত ; 
ইহার উপর আবার সে পাদবিকল, কাজেই তাহার গতির স্বাভাবিক কুংসিডত্ব আরও বৃদ্ধি. 
পাইয়াছে। »*বিশ্চকত্রাকধ* এই aga শব্দের অর্থ ater হইলে হইবে; ‘ca ব্যক্তি কুকুরকে 





১1 জা! কুৎসাযাং গঠো কঙ্কাতীতি a বসতকুৎসনেত চর (ছুহ) ৷ 

২। কর্াভীতোৰনেৰ সঃ qeeetanate এৰাত্যাসঃ। বৰেবোকং ভৰতি কতরাতীতি তবে চকজাতীতি 
(es)! 

or ৰি শব্দে| তরে পারা বি 25 শন্দোপজ্নো বা (কঃ at) 

| rou তার কুনিভযং wo বিঃ সহ tafe, ইং কুখনিততরা cea er ats হবি, 
wats করাতীতি কৃৎসিতকুৎসনেরাপপছতে (ছঃ) | ; , 














২০৬ 

লালায় রচ্্বন্ধনপূর্্ক ) আকর্ষণ করেঞ কেহ কেহ নাবাৰ বলেন “বীতুচকত্র শব্দে 

বুঝায় কুকুরকে ( বীত বিবিধতা প্রাপ্ত চক্র অর্থাৎ কুৎসিত গতি যাহাতে); এই 'বীতচকদ্র 

শব্দই 'বিশ্চকত্ৰ' শব্দে পরিণত হুইয়াছে।* 

: ay এই ধাতু ashe গতিঝোধক, কত্ৰ। (Ete } ধাতু কুৎপিত্ত গতির "ও 
কুংলিতত্বের অর্থাত, নিরকি শত কুংপিতত্বের বোধক ; চকড্রাতি অর্থাৎ ‘samy! ধাতু ক্রাতি 

i এই শব্দন্বজ্ধশের অর্থাৎ ‘eer ধাতুর নির্হেতুক “ব! অর্থহীন weit ( faarsfe); সেই 
'নিরতিশয় কুৎসিত গমন ইহাতে আছে, এই অর্থে “বিশ্চক্র শব্দ । 


কল্যাণবর্ণরূপঃ কলাণবর্ণন্যেবাহ্যরূপম্‌ & ৮ ॥ 


[ ২.১.৩.৯ 








কলযাপবরণূপ = কলযাগবরণন্ ইৰ (স্বর্ণের সায়) অস্য (Reta) wry (কূপ )-- অর্থাৎ 
ঘে বস্তুর কূপ স্বর্ণের ন্যায় 
আঅনেকপদ সমাসের তৃতীঘ উদ্বাহরণ-_-কল্যাণবর্ণরূপ। সমালার্থ হইতেছে, কল্যাণবর্ণ 


অর্থাৎ বর্ণের স্যার রূপ যাহার সরি অথবা তাদৃশ পন্য কোনও উজ্দল পদার্থ ।* 


আলুবাদ-__কলা।ণবর্ণজপ সু sata aie কপ ইহার অর্থাৎ, অগ্নি অথব| তাদৃশ কোন 
Bean পদার্থ । ( ইহা অনেকপৰ সমাসের আর একটা উদাহরণ )। 


কল্যাখং কমনীয়ং ভবতি বর্ণে। বুণোতেঃ রূপং রোচতেঃ ॥ ৯ ॥ 


কল্যাণং ( কল্াপশক্জের অর্থ) কমনীয়ং ( কশনীগ্) ভবতি (হয়), বর্ণ: (বর্ণ শব্দ ) 
ৰূণোতেঃ (og ধাতু হইতে Fava ), কূপং (কপ শব্দ ) রোচতেঃ ( “#5 ধাতু হইতে faa) | 

লমাসার্থ বলিয়া এক্ষণে সনাসঘটক শব্দসমূহেত fasion করিতেছেন। ‘কল্যাণ! শব্দ 
Say ধাতু হইতে farts; ইহার নর্থ ‘ate কমনীঘ ৰ প্রার্থনীর * হয়'। বর্ণ শব্ধ ‘বা 
ধাতু হইতে নিশ্পগ; + ধাতুর অর্থ ‘আগ্ছাৰন করা?বরণ he rete অর্থাৎ ঘাহাকে আশ্রথ 
করিয়া খাকে তাহাকে আচ্ছাদিত করে। ‘কূপ’ শব্দ 'রুচ্‌! পাতু হইতে fata, “কুচ 
ধাতুর অর্থ ‘দীপ্তি toy at দীপ্তি পায় । ig 

১) অঙ্গে তু করতে বৈৰ বিশ: stan হি ব্ৰতাৰত এৰ ferety ates কুৎসিচ|। লচ পুনঃ 
পাধবিকলোহত্তন্ কুখলিতকুসিতমদ, ( ছ: )। . 

হে) ৰিৰিখাঁৰত Mats কহা। চ কুসিতা গতি বামন, শুনি... Rene বীতচকতাকর সন 
বিশ্চকত্াকর্দো ৰতি (দা) ) < 

ce ay কলা eke তের ak সন্ত স্‌ কল্যাপবৰ্কপ; অত্থিতবন্যো। বা কন্িৎ (ছু) স্তন্যপান 
পূর্বপরক্োক্তর পদলোপশ্চ (RIDE ২:২:২% )1 ও 
৪1 কদু কান কান্তিরিন্দা। 
7 














২.১.৩.১২ ] * দ্বিতীয় অধ্যায় ২০৭ 

অনুবাদ-_কল্যাণ শব্দের অর্থ কমনীয় ; af শব্দ ‘বৃ’ ধাতু হইতে এবং ‘তপ’ শব্দ “কত 
ধাতু হইতে Fava ৰ 

* এবং তন্ধিতসন্তাসান্িক্র য়াৎ ॥ ১০ ॥ | 

* এবং (tact) তস্থিতগমাসান্‌ ( তদ্ধিতপ্রতায়ান্ত ও সমাসবদ্ধ পদসমূহ ) fratits 
( নিৰ্কাচন করিবে ) 1 * 

তদ্ধিাস্থ ও লমাসবন্ধ পদসমূহের নির্বান প্রদর্শিত প্রপালীতে করিবে_প্রথমতঃ তক্ষিত 
ও সমাসের অর্থ বলিয়| পরে পদার্থ নির্কাচন করিবে । 

অনুবাদ _এইনধপে ভস্িতান্ত ও সম'সবন্ধ পদসমূহের নির্কচন করিবে। 

© নৈকপদানি নিক্ৰয়াৎ ॥ ১১॥ 

একপদানি (mney অর্থাৎ প্রকরণাদি হইতে falter এক একটী পদ) ন fares 
( নিৰ্বাচন করিবে at) 1 = 

mars সংস্কার HS যাহার প্রক্কতি ও প্রতায় অবগত নহে, ঈদৃশ পদের নির্বাচন 
করিতে হইলে কোন্‌ প্রকরণে এবং অন্য কোন্‌ পদের সাহচখো সেই পদ্টীর প্রয়োগ 
হইয়াছে তাহার জ্ঞান থাকা ব্রাক 7* তাহা না হইলে ভ্রান্তি ঘটিবার সন্ভাবন| থাকিবে। 
cgay একটা অঅনবগতপংস্ধার পর; এই পৰটীর নির্ধচন *হন্‌' ধাতু হইতে ও হইতে পারে, 
“হা? ধাতু হইতেও হইতে পারে। ঠিক কোন্‌ ধাতু হইতে ইহার fife তাহা অবধারণ 
করিতে হইলে জানিতে হইবে এই পদ্টীর প্রয়োগ কোথায় হইথাছে, ইহার সহচরিত পদাস্তর- 
সমূহ কি এবং ইহার গ্রকরণই বা কি। ‘জহা’ পদটীর প্রয়োগ হইয়াছে খের ৮৪/৩) ACH; 
ইহার প্রকরণ এবং সহচরিত মন্ধ (৮1৪৫/৩৪ ) আলোচন! করিলে ‘ea? ধাতু হইতে “যে ইহার 
নিশপত্তি হইয়াছে, তদ্দিষহে সন্দেহ থাকে না। ope পরিচ্ছেদের দ্বাদশ সুতে 'একপদ' শব্দের 
অর্থ ক্বনস্ত পদ", এই স্থানে ‘একপদ’ শব্দের অর্থ :প্রকরণাদিবিচ্ছি্ন এক একটা পদ" (single 
detached words) + 

অনুবাদ--একপদ wis অপহা্ বা প্রকরণাদিবিদ্ছি এক একটী পঞ্ছের নির্বাচন - 


করিবে ari : . 
fs (© নাবৈয়াকরণায় ॥ ১২॥ 

নবৈয়াকরণায (ব্যাকরণপান্তে অনভিজ্ঞ ব্যক্তির নিকট) ন [ fare] (নির্বগন 
করিবে না)। . bd 





১। প্রকরশোপপৰৱহিতানি সন্তি কেবলাক্েৰ ..... ছঃ ) ; একশ্দোহসহাগৰতনঃ, স্বসহাগান্তৰা meter 


Cet) ত রি 
২ পুর্বে চ "এসনেকপানি নিক্ত যাং’ ইতানেনাস্ত বিদযতেৰাৰৰিরোৎড হা । 





২৬৮ [২.১.৩.১৪ 
যে ব্যাকরণ জানে না তাহার নিকট নিরুক্তখাত্বের fon অর্থাৎ কথন বা ব্যাখ্যা বার্থ 
Baas, কারণ, ব্যাকরণে জ্ঞান না খাকিলৈ নিরুক্তশাত্তে ব্যৎপঞ্ধি হইতে পারে না। 

অনুবাদ__ব্যাকরণে safes ব্যক্তির নিকট ধনিকক্তশান্ছের নির্বচন করিবে না। * 

- E *নানুপসঙ্গায় ॥ ১৩ ॥ £২ 

অস্ুপস্থায় ( শিশ্পভাবে যে ব্যক্তি সমাগত হয় নাই তাহার নিকট) ন [ fasts) 
নির্বাচন করিবে না )। 

ব্যাকরণাভিজ্ঞ বাকি যদি afte হইয়া শিল্পাভাবে সমাগত না হয়, তাহার নিকটও fae 
শাস্ত্রের নির্বাচন করিবে al) ব্যাকরণে অভিজ্ঞ হ1 অর্্ছনপূর্কক যে ব্যক্তি fasta অবলম্বন 
করিয়া সমাগত হইবে, তাহার নিক্টই শাত্র রহস্য প্রকাশ করা ঘাইতে পারে, NCTE নিকটে 
নহে। যেবাক্তি afte, বিস্যালাভের প্রাণী হইয়া সমাগত নহে, বুঝিতে হইবে তাহার 
four আদর feed গুরুতে ভক্তি নাই; শান্র শ্রবণ করিয়া তাহার ধন্মদাভও হইবে না, 
অর্থনলাডও হইবে না। ঈদৃশ ব্যক্তির নিকট শাত্্-রহস্ত প্রকাশ করা 'উলুবনে মুক্তা ছড়ান' 
ৰই আর কিছুই নহে। 

অন্ুবাদ__যে ব্যক্তি শিক্পাভাবে সমাগত নহে, তাহার নিকট নিরুক্তশাস্তরের নির্বচন 
করিবে না। * 


অনিদংবিদে বা ॥ ১৪ ॥ 


ay ( এবং )* অনিদংবিদে ( যিনি লিরুক্শান বুঝিতে অসমর্থ, ঈদৃশ ব্যক্তির নিকট) 
[ ন লিক] (নির্বাচন করিবে না) । 

ব্যাকরণশাঙ্ছে অভিজ্ঞ এবং অগর্কিত হইয়াও যে বেদাদিশাস্ত্র অধ্যয়ন বরে নাই, সে 
নিক্ষকশান্্র বুঝিতে পারিবে না। নিরুক্তশাত্্র বুঝিতে Pet অসমর্থ ব্যক্তির নিকট নিকল্ঞ- 
শাস্তের নির্বাচন করিবে না।* অনিদংবিংৎ- নিক্ক্শাস্ত্র বুঝিতে অসমর্থ । * 
,. জনুবাদ--নিক্বকশাস্ত বুঝিতে সমর্থ ব্যক্তির নিকটও নিরুক্তশান্তের নির্ধাচন 
করিবে না। ঠা - is 





3) খাব বৈজাকরপন্া মন ির্বকবযোহ melt: (সঃ ৷ 

ay সঙ 31১৯২ 5 ২১১০ জন্য । ৮ টু 

৩1 ৰা শসার (মাঃ) ৯ 

oy বৈধাকরণ উপপন্জোসী বি ্থানত বেবিকুনসমর্থে যঃ কমলো আনিরংৰিৎ। »। 
ভৰে? mentee: SCHEIN! 


ক সানি 1 


' কথ: বালী ead 








২১৩১৬] দ্বিতীয় অধ্যায় ২০৯ 

. নিত্যং হাবিজ্ঞাতুধিজানেহসুরা ॥ ১৫ ॥ 

fe যেহেতু ) an (সর্দা) eat (জবার) ) বিজ্ঞানে (বিজ্ঞান বিষয়ে ) 
অনুয়া (ort) [ ভবতি ] (হয় )। . 


অজ্ঞ অসমর্থ ব্যক্তির নি+ট cigars প্রকাশ করিবার চেষ্ট! করিতে নাই। যে বাক্তি 
অজ, শাস্ত্র বুঝিতে অসমর্থ, সাধারণতঃ তাহার শাস্ত্রের প্রতি এবং শাস্ত্রে wines ব।ক্তির 
প্রতি even বা উর্ঘ] পত্দৃষ্ট হয়। Rott কিছু নহে, ই শান্ছের মধো জানিবার কিছুই 
নাই, & mica আচাগ্যের নিঙ্েরই জ্ঞান নাই, অপরকে বুঝাইবে কি করিয়া, ইত্যাদি কথ! 
প্রচার করা তাহার পক্ষে স্বাভাবিক | কাজেই অসমর্থ অল্প বাক্িকে শাস্ত্রের উপদেশ দিতে 
গেলে কল এইট হইবে যে, তাহার কথ! শুনিয়া শাস্ত্রের প্রতি লোকের অশ্রন্ধা আসিবে, 
আচার্দোর শ্রম বৃখা হইবে এবং তাহার যশোরাশি ata হইবে । বিজ্ঞান শব্দের অর্থ “শান 
( বিশেষেশ জ্ঞাহতে অন্মাং--যাহ! হইতে বিশিষ্ট জ্ঞান লাভ হয়) এবং জ্ানসম্পন্ন বাক্রি 
( বিশিষ্টং জ্ঞানং যস্ত--ধাহার বিশিষ্ট জ্ঞান আছে )। 
| যেচেতু, অজ্ঞ ব্যক্তির বিজ্ঞানে ( শাস্ত্র এবং শান্ছে জানসম্পর ব্যক্তির তি) 
সর্বদা অন্য হইয়া থাকে। 


উপসঙগায় তু নিক্র'্থাদ্‌ যো বালং বিজ্ঞাতুং স্তান্মেধাবিনে 
তপনৰ্বিনে বা ॥ ১৬ ॥ 





উপাসঙ্গায় তু নিক্ররাৎ ( উপসর বা! শিল্তাভাবে সমাগত হইলেই আচার্য্য শাস্তার্থ প্রকাশ 
করিবেন ), য: (FUR) বিজ্ঞাতুৎ (জানিতে ) ame ats (সমর্থ হন) [eta] (তাহার 
নিকট ), বা! (অথবা) মেধাবিনে ( মেধাৰী ব্যক্তির নিকট ) বা ( আথব।) তপস্থিনে ( পন্থী 
ব্যক্তির নিকট )। 
ৰে বাকলি স্থিরবুদ্ধি এবং শাস্্রার্থ গ্রহণে সমর্থ সাহার নিকট, মেধাৰ) ব্যক্তির নিকট এবং 
তপস্বী ব্যক্তির নিকট আচার্য্য শাস্তার্থ প্রকাশ করিবেন যদিও উহার! ব্যাকরণে এবং বেদানি- 
শানে tpt অভিজ্ঞ না হন, কিন্তু উপসন্ন অর্থাৎ শিল্পভাবে সমাগত হন। ধাহার দৃঢ় 
সংকল্প আছে এবং simi” বুঝিবার ক্ষমতা স্কাছে, ব্যাকরণানি শাস্ত্রে তাদুশ ৰাৎপত্তি না 
থাকিলেও পুজ্ূপথেশে হার নিকট শান প্রকাশ পাইবে; saree segs প্রজা ধাহার 
আছে তিনি মেখাৰী, Bet fer এবং যথা eres ব্যক্তির অসাধ্য কিছই নাই; 
extort প্রাপ্ত হইলে ত কথাই; নাই, গুক্ূপদ্েশ ব/তিরেকেও ইহারা শুরা হৃদয়ঙ্গম করিতে 
সমথ” হন। খাদুশ গুণসম্পহই হউন না বেন, শিশ্তাভাবে সমাগত হইতেই হইবে, তাহা না 
হইলে আচাৰ্য কাহারও | নিকট শাস্তরাথ প্রকাশ করিবেন না। . 7 


4 ৮ 








২১০ fee [২১৩৯৬ 


= এই ব্যাখ্যা! ছুর্গাভাধা-সন্মত।৯ স্তন্দস্থামিরৃত ব্যাখ্যা কিঞ্চিৎ অন্যরকমেন্। শিশ্য ডাব 
MANGA es যদি কেহ igi গ্রহণের জন্য উপস্থিত হয়, লে বৈয়াকন্রণ না হইলেও এবং 
বেদাদিশাস্ত্র ret ন! করিয়। থাকিলেও আচাধিয কুপাপুর্ক তাহার নিকট শাস্তরার্থ প্রকাশ 
করিবেন; অথবা স্আচার্যয হরি দেখেন, কোনও ব্যক্তি স্থিববুদ্ধি এবং শাস্্রাখগ্রহণে সমথ? 
অথবা! মেধাবী, অথবা তপস্বী, বযাকরণাদিশান্তে বুঃৎপন্প না হইলেও এবং শিশ্পভাবে সমাগত না 
হইলেও, তিনি এই সকল fea নিকট arate” প্রকাশ করিবেন, শাস্ত্রর্থার উদ্দেশ্যে WI: 
যাহাতে শাস্ত্র পরস্পরাক্রমে চলিতে থাকে তাহার জন্ত_ইহাই ewes ব্যাখ্যার 
সারমশ্ম ।* 
[বাদ-__উপসন্গ at শিশ্পভাবে সমাগত হইলেই আচাধ্য “tate প্রকাশ করিবেন, 
| fafa শাস্ত্ৰ বুঝিতে naw’ তাহার নিকট, অথবা মেধাবী ব্যক্রির নিকট, waa ond 
ব্যক্তির নিকট । 


॥ তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





2) অনশন নি watt ont মেধাৰ সু্াণী ঝা। ৮ 


২। শিক্ষা শন্ধালৰেহস্কণাভাৰেইপি কারশ্যানিক ss | ----- এডহক: তষতি-_উজ্তপিক্ষ- 
কাবরহিতাছাপি শার্াবিচ্ছেরাগানন্ত রোংকে্া fares একৈক ভগযেপি উপসন sine ৰ! নিত 
. 








melt: চতুর্থ পলিতছদ 
বিদ্ধ! হ বৈ ত্রাঙ্গপমাজগাম 'গোপায় মা শেবধিষ্টেহহমস্মি । 
'অসুয়কায়ানৃজবেহ্যতায় ন মা জয় বার্য্যবতী,তথ! স্যাম্‌ ॥ ১৪ ২ 


বিন্ধা! (বিগ্যাভিমানিনী দেবতা) ast { ত্ৰাহ্মণের নিকট ) হ বৈ আঙ্গগাম (আগমন 
করিয়াছিলেন ), * [ আগত্য উবাচ] ( আসিয়া বলিয়াছিলেন )--মা ( মাম্_স্বামাকে ) 
গোপায় (রক্ষা কর), অহং (আমি) তে (তোমার ) শেবধিঃ ( সুখের আকর ) * afr 
(হইব), waste ( অন্থুতবাসম্পত্ৰ বাক্তির নিকট ), অনুঙ্ধবে ( কুটিলব্বভাব ব্যক্তির নিকট), 
অধতায ( অসংযতাস্ম৷ fer নিকট) মা ( আমাকে ) a aware ( বলিও at), তথা ( তাহা 
হইলে ) aa) ( শক্তিসম্পন্ন। ) স্ঞাম্‌ (হইব ) | 

যাহার! প্রক্ৃতশিশ্ভাবাপন্ন নহে, তাহাদের নিকট আচার্ধ্য state প্রকাশ করিবেন ন! 
এতদৰ্থে” প্রমাণ উদ্ভত করিতেছেন। বিষ্তাধিষ্ঠাত্রী দেবী একদ| উপদেষ্টা! totes ব্রাহ্মণের 
নিকট উপস্থিত হইয়া বপিয়াছিলেন, ‘আমাকে তুনি রক্ষা! কর, আমাকে রক্ষ। করিলে আমি 
তোমার শেবধিদ্বন্প অখাৎ লিখিবৎ স্থখের কারণ হইব; যদি তুমি আমাকে ergata 
অর্থাৎ গুণে দোষদশী কিংবা কুটিলমতি কিংবা anes ব্যক্তির নিকট প্রকাশ না কর, 
তাহ! হইলেই আমাকে রক্ষা কর! হইবে। আমাকে রক্ষ। কহিলে আমি, শক্তিসম্পন্ন হইব 
অর্থাৎ তোমার Baca অবস্থান করিয়। তোমার WAN ফলপ্রদানে সমর্থা হইব। * 

অনুবাদ -বিদ্যাভিমানিনী দেবতা উপদেষ্টা আচার্য্য বিপ্রের নিকট উপস্থিত হইয়াছিলেন 
এবং বলিয়াছিলেন, ‘তুমি আমাকে রক্ষা কর, আমি তোমার শেববিশ্বক্ূণ রা নিথিবৎ 
আুখদানী হইব; অস্থয্াসম্পতর ব্যক্তির নিকট, কুটিল ভাব ব্যক্তির নিকট এবং অ’ংযত বাক্তির 
নিকট আমাকে প্রকাশ করিও না, তাচ হইলে আমি শক্কিসম্পন্া হইব ৷ 


য আতৃণস্তাবিতথেন কর্ণাবদুঃখং TANTS সংপ্রযচ্ছন্‌ । 
তং মন্যেত পিতরং মাতরঞ্চ তন্যৈ ন BSS কতমচ্চনাহ & ane 


যঃ ( যিনি ) অহু:খং Hq ( ছুঃখ ন! জন্মাইযা) অগ্ুতং সপ্ন ( মোক্ষ প্রদান করিতে TE 
কণৌ (atau) অবিতখেন (সত/বেদবাক্যের দ্বারা ) আতৃণত্বি (বিদ্ধ করেন), তং 





১1 আহু 21১১8, নানি ২/৮, বি এল ET চট 
২। হু ইতি পুরাতীতে পাৰপুরণে বা, বৈ ইতি fee (নি বিঃ) । * 

৯ । লি নিখানদ (ছু) coffers rents: (184) 1 

8) তখা লতি বন্দরে feet ems emery (সারণ)। * 

tl wy aes, বশিষ্ঠ ২১০5 FoR ৩০1৪৭, আপনস্তন্থ phe tH 





২১২ frre [ ২.১.৪.৩ 
(তাহাকে ) পিতরং মাতরঞ্চ ( পিতা/এবং মাত! বলিয়া ) মন্তেত ( মনে করিবে ), কতমচ্চনাহ 
(কদাপি ) তশ্মৈ। তাহার প্রতি ) ন ces ( cate করিবে না)। . 


"এক্ষণে শিস্নের প্রতি উপদেশ প্রদান কাঁরতেছেন। আচার্ঘ্য যিনি, তাহাকে "পিতামাতার 
স্তায় দেখিবে, তাহার প্রতি কখনও catejefect al) weed যে যৌক্ষ তাহা প্রদান করে 
Cagis, কাজেই বেদবাক্য অবিতখ বা সহ্য । আচা শিল্পের মোক্ষসাধন জ্ঞান ATR AH 

+ উদ্দেশ্যে তাহার কর্ণ বেদবাকয* দ্বারা বিদ্ধ করেন অথাৎ Fame বেদবাক্য শ্রবণ করান, 
বেদাভ্যাস Fata? বেদাভ্যাস তিনি করান Ae এক্পান একপাদ করিয়া এবং সময়ে 
সময়ে পাও অংশতঃ বিভাগ করিয়া, যাহাতে শিল্পের কোন কষ্ট না হয়। ঈদৃশ হিতৈষী থে 
আ্মাচাথ) তাহার cute করিলে নরকেও স্থান হইবে Al | 


অন্ুবাদ-_খিনি ছঃখ লা জন্মাইন্া মোক্ষপ্রদান করিবার নিমিত্ত সত্য বেদবাকোর দ্বারা 


শিল্পে aun বিদ্ধ করেন, তাহাকে মাতাপিত। বলিহ! মনে করিবে, কখনও তাহার one 
করিবে alt 


অধ্যাপিতা যে গুরুং নাপ্রিয়ন্তে বিপ্রা বাচা মনস। কর্ণ! বা। 
যখৈব তে ন গুরোর্ভোজনীয়ান্্রথৈব তাঙ্গ GAS arse তৎ ৩॥ ২ 


ছে (যে সমপ্ত ) বিপ্ৰাঃ ( cat) aint) ধ্যাপিতা (গৃহীতবিদ্য হইয়া) owe ( গুরুকে ) 
বাঁচা মনসা Sekt বা (বাক্য মন্‌ বা কণ্ছের দ্বারা) ন আত্রিস্তে (সন্মান করে না), তে 
(তোছার।) wat ( cet) গুরোঃ ( ema) ভোঙনীয়াঃ ( পালনীয় ) ন (নহে), তৎ (সেই 
অর্থ।ৎ তাহার লব্ধ) mae (বিশ্যা eter ( সেইন্ধপেই ) তান্‌। সেই গৃহীতবিদ্য ata 
সমূহকে ) ন দুনক্ি (পালন saa)! 

যে দুষ্ট'শিশ্না বিস্যাগ্রহণ করিয়া গুরুকে বিনয় বচনে পরিতু্ট করে না, তাহার ভিতচিন্তা 
করে না, OHM Wie] তাহার eB লাঘব করে না, সে গুরুর প্রতিপাল্য নহে অর্থাৎ গুরুর 
কূপ! তাহার উপর বন্ধিত eval) গুরুর রূপা হইতে সে ঘেজপ বঞ্চিত হয়, বিদ্যাদেবীর রুপা 
হইতেও সেইক্ধপ বঞ্চিত হয te বিস্তার যাহা! ফল তাহা সে লাভ করিতে সমর্থ হয় না। * 

YE হইয়া যে সমস্ত মেখা শী ব্রাহ্মণ বাবে], মনে বা ATH wen প্রতি 





৯) meee সংশ্ৰদ্ছন অন্তশাণ্ডিহেরুং জানং MUR, IETS আভিনাত অপিহিতাৰিৰ ned” 
কষণৌ বিত্বণোতি আবিতরপেন হোন owt CE); নিতখমনৃতন, অপু তং লোঁকিকং ston তথিপযীতং 
aa হেবা কাম বিন, কো” steifa বস: fen করোতি, উপসরবশাগৌিতযাচ কৃণতিধাতোর্াৱরে 
afer রদ বেৰ যঃ শবঘতীতাৰ্ষ: সা) 

২। সংস্থিৎতোপানিষ (Burnell edition) 2801 2 ৮৬ 

২) শ্রফলেন ন সংগুনকীতাৰ্ (সঃ) 





২.১.৪.৫ ] , দ্বিতীয় অধ্যায় ২১৬ 


সন্মানপরায়ণ হয় না, তাহাদিগকে গুরু যেরূপ প্রতিপালন করেন না, তাহাদিগের লক্ধ বিস্যাও 
সেইরূপ তাহাদিগকে প্রতিপালন করে না। 2 এ 
যমেব frat: শুচিমপ্রমন্তং মেধাবিনং ত্রহ্মচর্ধ্যোপপঙ্নম্‌ । 
_যেন্তে ন দ্রুহোৎ কতমচ্চনাহ SoA মা জয়া নিধিপায় amy ॥ ৪ ॥ ইতি ॥৯ 


হে ব্ৰহ্মন্‌ (ce BIBT) হস্‌ এব ( যাহাকেই ) শুচিস্‌ (HP) erat (প্রমাদবৰ্জ্জিত 
অর্থাৎ শাস্ত্রা্থ নিষ্ঠ ) মেধাবিনং ( মেধাবী ) ব্হ্মচধ্যোপপত্ং ( বন্ধচৰ্ঘ/সম্পন ) বিদ্ধাঃ (জানিবে ), 
যঃ (যে) তে (তোমার প্রতি) কতমচ্চনাহ (কদাপি ) ন ক্রহেৎ (cate করিবে না). 
নিধিপায় ( নিধির avers ) তে ( তাহার নিকট ) যা ( আমাকে ) are (বলিবে)। FE 

বিস্যাদ্ানের উপযুক্ত পাত্র কে তাহা নির্দেশ করিতেছেন | বিগ্াথিষ্াত্রী দেবী ক্ছাচাখাকে 
সৰ্বোধনপূর্বাক বলিতেছেন-হে বন, যে ব্যক্তি পধিত্রচিত্ত, প্রধাধ্ব্দ্দিত অর্থাৎ শানার্থের 
অন্থসরশে অবধানশীল, মেখাসম্পন্জ এবং ব্রপ্চধ্যসমন্থিত, যে ব্যক্তি কদাপি তোমার ত্রোহ 
করিবে না এবং স্থুখের আকর যে বেদ তাহার রক্ষণে সমর্থ, তাহারই নিকট আনাকে 
প্রকাশিত করিবে। K 


অনুবাদ--হে ক্ষন, যাহাকেই পবিত্রচিত্ত, অবধানশীল মেখাবী এবং ত্রন্চ্্যদস্পন্ন বলিয়া 
জানিবে, যে কদাচ তোমায় cate করিবে না, নিধিরক্ষক তাহারই নিকট আমাকে প্রকাশিত 
করিবে। 


_ নিধিঃ শেৰ্ধিরিতি ॥ ৫ & ্‌ 
নিষিঃ- শেবধিঃ ( সুখের আধার )। 3 

লিখি শব্দের নর্থ “শেবধি” অৰ্থাৎ সুখের আকর বা আধার | বেছে হজের বিধান আছে, 
হজ সম্পাদনের ছার! সমস্ত জগতের সখপ্রান্তি ঘটে, কাজেই বেগই নিধি।* ইতি শব্দ 
প্রকরণসমাপ্যার্থক | 


অনুবাদ-_নিখিঃ- শেবধিই ( স্থখের নিধান বা আকর )। 


॥ চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত ॥ * 


১ wr ২/১১৭, বলি হা, বু 221১+ BET! 
২। content দিদি: ets Tey জগতে ঘমারেণ (ডঃ) | . 








চা = ভি A 
পঞ্চলস ল্লিচেহ্হদ & 
% 3 অথাতোহমুক্রমিন্যামঃ ॥ ১ ॥ . 
A অথ ( তার পর) ser ( কাঙ্ছেই ) অহুক্রমিশ্যামঃ (ব্যাখ্যা মুখে যথাক্রমে বর্ণনা 
করিব )। টি 


_ "সমাস্থারঃ সমাম্রাচত সং ব্যাখ্যাতবাঃ' এইক্ধপ প্রতিজ্ঞা করিয়া নাম, stats, উপসর্গ ও 
লিপাতের লক্ষণ নির্দেশকরতঃ সমান্নায়ের ব্যাখ্যা সামান্মভাবে মা কর! হইয়াছে । সামান্ম 
ব্যাখ্যার পরে বিশেষ ব্যাখ্যার প্রয়োজন। কাজেই এক্ষণে গ্রতিপদের ব্যাখ্যা দ্বারা সমামাছের 
বিশেষ ব্যাখ্যা করিবেন ।' এই বিশেষ ব্যাখা যে করিবেন, তাহাই ব্যক্ত করিতেছেন 
“অসুক্ৰমিশ্যামঃ’ এই পদের দ্বার1। 

অন্ুবাদ-_কাঞ্জেই তারপর ব্যাখ্যার ছারা সমামায়ের বর্ণনা করিব অর্থাৎ সমায়ায়ের 
বিশেষ ব্যাখ্যা করিব। 


a গৌরিতি fran নামধেয়ং যদ্‌ দূরং গত! ভবতি যচ্চাস্তাং 
ভূতানি গচ্ছন্তি ॥ ২ ॥ 


গৌঃ ইতি: (“গে এই শব্দ) feasts (পৃথিবীর ) নামধেছত (লাম ), BR (যেহেতু) 
wat গত! ভবতি (দুরগতা ex), যত চ (আর যেহেতু) অস্তাং (ইহাতে ) ভূতানি 
( শ্রাণিসমূ) গচ্ছ্ি (গমন করে) । 

corre পৃথিবীরই নামান্তর অর্থাৎ গোশব্দে পৃথিবীকে বুঝায়। কারণ, পৃথিবী দুরগতা 
mis হতদুরেই যাও পৃথিবী আছেই, ইহার অস্ত উপলক্কি করা যায় না আর ইহাতে 
প্রাদিগণ গমনাগমন করে। ‘গম্‌: ধাতুর উত্তর col প্রত্যর করিয়া (উ ২২৫ ) ‘on শব্দ 
Faria» প্রত্যয়টী হুয়াছে কর্তৃবাচ্যে অথবা অধিকরণবাচ্যে। Fi 

ত tone “এই শৰ্ধটী পৃথিবীর নাম; যেহেতু পৃথিবী দূরগতা হয়, আর CHEE » 
ইহাতে প্রাণিগণ গমন করে। 





এ 
১) ব্মখ শব্দ SIG, লামানতলক্ষপানন্তয়দ, See! হে, wet সামাস্ল্ষণ Bor বিশেষ 
প্রত্যাকাঙ্ান্ধীতযত আপ্রাণ কানা বা) By pass ‘ 
“ অখেৰানীং বিশে প্রতিপদ ae ্যা্যাতা্িকানার্মখশন, Sete জে 
আনা (ক)? ন 4 $ 
i চা . 








২.১.৫.৫ ] দ্বিতীয় অধ্যায় = ২১৫ 
গাতেবৌকারে নামকরণ ৩॥ 2) 

a oa ) গাঙেঃ ( ‘গা’ ধাতু হইতে গো’ শব্দ নিষ্পর ) নানক্রপঃ (প্রত্যয় হইতেছে) 
ক]রঃ (ও) । . > 
গতা্থক ‘ar ধাতুর উত্তর কর্তৃবাচ্যে বাঁ অধিকরববার্চো ‘ও’ stare করিযাও ‘car 
শব্দের নিষ্পত্তি করা যাইতে পারে । অর্থ হইবে পূর্বস্থত্রে ষেন্ূপ বলা হইয়াছে তদ্রপ। 


RTA) বলেন "গা ধাতু স্বতাখক ॥। কাজেই "গা! ধাতু হইতে fata £গো” শব্দের অর্থ 
হইবে_যে TE হয় অথব। যাহাতে APES হইয়া VFS করে। 


তানুবাদ--সখব। ‘গ!’ ধাতু হইতে৪ গে! শব্দের নিষ্পত্তি করা ঘাইতে পারে; প্রত. 


হইবে ‘6 | 
অথাপি পশুনামেহ ভবত্যেতস্মাদেব ॥ ৪ ॥ 


অথাপি ( আর ) [ গো শব্দঃ ] (গে! শব্দ ) ইহ (লোকে এবং বেদে )* পণ্ড নাম ( পশুর 
নাম) ভবতি ( হয় ) এতপ্মাৎ এব ( এই ধাতুদ্য হইতেই )। 
fon শব্দ লোকে এবং বেদে পশু বুঝাইতেও প্রযুক হয়। এই 'গো' শব্দও পূর্বোক্ত 
wigan হইতেই অর্থাৎ ‘গম্‌’ বা 'গা' ধাতু হইতেই নিশ্পগ। ইহার অর্থ_'যে যায় 
(গচ্ছতীতি)। দ্বন্দস্থামীর মতে ‘গ!' ধাতু wares, কাজেই 'গা' ধাতু fame পশুবোধক 
teat শব্দেরও ব্যুৎপত্তি হইবে ‘দীয়তে দুৎতেইপৌ'যে WE হয় অর্নাৎ লোকে যাহার 
_পুণকীৰ্ত্ন করে। 
জন্ুবাদ--আর লোকে এবং বেদে ‘গে।' শব্দ পশুনামও্ড হয়, অথাৎ পশুবোধকও ও বটে 
এই ধাতু ( ‘গম্‌’ ধাতু ও ‘গা’ ধাতু ) হইতেই নিপ । 
অথাপ্যন্তাং তাক্ধিতেন কৃৎনবন্পিগমা Safe গোভিঃ Ate 
মতসরমিতি পয়সঃ ॥ ৫ ॥ 





অখাপি “( সার ) Sate ( পক্তগোবিষয়ে অর্থাৎ পশ্ডবোধক্র come সম্বন্ধে ) [ অয়ং 
ৱিশেষঃ ] (বৈশিষ্ট্য এই যে), তান্ধিতেন ( তন্কিজাৰ্থদমপ্বিত ) কুংগ্রবঞ্নিগযাঃ ( অবিকল 
গোশন্দবিশিষ্ট বৈদিক মঙ্জসমৃহ ) ভবপ্তি ( রহিয়াছে); গোভিঃ ( গোসমুষ্ভূত হদ্ধের সন্ধিত ) 
মৎসৱং ( তৃল্রিজনক সোমকে ) Sits ( মিশ্রিত ফর )_ইতি ( এইস্থলে ) পয়স্ট ( 
অর্থ বুঝাইতে গো। শব্দ প্রযুক্ত হইয়াছে )) 5 





2) ইহ লোকে বেৰে চ (সঃ খাঃ)। ০ 5 
ই Man গৰি পশুৰিৰযে পরসকর্া বিশেখোভতি ( দঃ বাঃ) 














২১৬ নিরুক্ত [২.১.৫.৭ 


= পশুবোধক গো! শব্দ সম্বন্ধে কিঞ্চিৎ বৈশিষ্ট্য পরিলক্ষিত হত । অনেক টুরদিকমঞ্র আছে 
যাহাতে অবিকল এই গো se প্রযুক্ত হইয়াছে, on শব্দের উত্তর তদ্ধিত প্রত্যয় করিয়া যে 
শব্দ নিষ্পন্ন হয়, তাহার অর্থ বুঝাইতে । যেমন, ‘গোডিঃ Dts মংসরম্’ (weer Pinsis ), 
এই স্থলে । -গোভিঃ গোভ্যঃ অভিনিশ্পহ্েন ক্ষীরেণ মংসরং মাদয়িতারং সোমং Ate free 
(তৃপ্তি্নক সোম area afes মিশ্রিত কর )--ইহাই এই মন্ত্রাংশের অর্থ । এখানে গো। 
শব্দের অর্থ পৃথিবী বা পশু হই:ত পারে না; অর্থ হইবে ‘গব্য' অর্থাৎ পয়ঃ। ‘গোর বিকার 
এই owed গো শব্দের উত্তর তদ্ধিত প্রতায় ‘বং’ করিয়া গবা শব্দের নিষ্পত্তি 'পয়সা 
মৈযাবরুণং জীণাতি দগ্রাদিহাম’ ( মৈত্রাবরুপদ্দেবভাক সোম gee সহিত এবং আদিত্য 
দেবতাকে সোম দখির সহিত মিশ্রিত করিবে) এই শ্রুতি ঈদৃশ অর্থের সমর্থন করে। 
তান্ধিতেন=তন্ধিচার্থনমন্বিত ; acme মধ্যে গো শব্দ থাকিলে তাহার অর্থ ময়ে লাই, 
আছে গে। শন্দের উত্তর তদ্ধিত প্রত্যয়ে নিষ্পন্ন যে শব্দ তাহার অর্থ ।) ক্কৎসবক্িগমা:স 
ক্বংস্রবন্তঃ নিগমাঃ ( pores অর্থাৎ অবিকল গোশন্দ বিশিষ্ট নিগম বা বৈদিকবাক্য সমূহ )। 
অন্মুবাদ--সার পশুবোধক গোশব্দ সম্বন্ধে বৈশিষ্ট্য এই যে, তন্ধিতার্থসমস্বিত অবিকল 
গোশব্দবিশিষ্ট অনেক বৈদিক aa পরিদৃষ্ট হয়; শোভিঃ Aths মৎসরস্‌ ( গোসমুডূত দুখের 
সহিত তৃপিজনক সোম মিশ্রিত কর )__এই স্থলে ‘ge? অর্থে গে! শব্দের প্রয়োগ হুইয়াছে। 


= মৎসরঃ সোমে। মন্দতে স্তু প্রিকর্শ্মণঃ ॥ ৬ ॥ 


wera: ( মংসর“শব্দ ) সোমঃ ( সোমকে বুঝার ), তৃপ্থিকশণ: ( Gert) মন্দতেঃ (“মদি' 
ধাতু হইতে fats) 1 

wards ‘মদ্দি’ ধাতু (St আঃ) হইতে মৎসর শব্দের নিষ্পন্তি। মৎসর শব্দের অর্থ 
লোম ; সোম দেবতাদদিগের তৃপ্রিসম্পাগন করে ইহা শ্রতিসিদ্ধ । 

অন্ুবাদ-_সৎসর শব্দে বুঝায় সোমকে ; wards ‘দি’ ধাতু হইতে মৎসর শব্দ fete 


হইয়াছে। 


মত্ষর ইতি লোভনামাভিমত্ত এনেন ধনং ভবতি ॥৭॥ * 


aur ইতি (মর এই শব্দ ) লোভনাম ( লোভের নাম SAIS লোভবাচক ), এনেন 
( ইহার ata) ধলম্‌ অভিমতঃ (ধনের জন্য Bara) ভবতি (হয় )। 

মৎসর» শব্দে GSTS বুঝায়; লোঁতের Wat WARE হইয়াই লোক খনের জন্ত মত্ত 
(farses) হয়। লোভার্থক মহসর শব্দের নিষ্পত্তি হইবে শি যদ ( গৰ্দিত হওয়া ) 





১) কাৰ্ধিতেন তন্িস্কাক্, তাৰ্ধিতোহৰ্লী ৰিকারাবতবলক্ষণস্মেদ। হইখংকুতনক্ষণে gale, হ্ধিতার্খেন 
-f ত meses | IE) । 





২০১,৭১০] দ্বিতীয় অধ্যায় ২১৭ 


ধাতু হইতে এবং ব্যুৎপত্তি হইবে_নাদগতি wat ( বিক্ৃতচিত্তং ) করোডীতি ( যাহা লোককে - 
মত্ত অর্থাৎ বিকুত্তচিত্ত করে )। 
অনুবাদ-_/মৎসর' শব্দ লোভবাচকও টে, ইহার ছারা অর্থাৎ লোভাবিষ্ হই লোক 
ধনের নয মত্ত হয়। 5 - 
পয়ঃ পিবতের্া প্যায়তেরবা ॥ ৮. 


পয়ঃ ( ‘পয়স' শব্দ ) পিবতেঃ বা (হয় ‘পা’ ধাতু হইতে fats ) পায়ড়েঃ বা (আর লা 
হয় ‘প্যায়’ ধাতু হইতে নিষ্প্র )। 

িয়স শব্দের নিষ্পত্তি পানার্থক 'পা' ধাতু হতেও হইতে পারে, বৃদ্ধার্থক “পার! ধাতু 
হইতে হতে পারে। পা" ধাতুনিষ্পর ‘পতন’ শব্দের ব্যুৎপন্তি হবে--ঘাহ| পীত হয় 
(পীয়তে ছি তৎ )) ort খাতুনিষ্পর my শব্দের ব্যাৎপত্তি হইবে_যাহ| বারা প্রাণিগণ 
fonts করে (তেন হি বসকে প্রাদিন: )। 

অনুবাদ-__পয়স্‌' শব্দের নিষ্পত্তি 'পা' ধাতু হইতে অথবা ‘ote’ ধাতু হটতে। 

ক্ষীরং ক্ষরতের্থসের্ধেরে! নামকরণ উশীরমিতি যথা ॥৯॥ , 

ক্ষীরং ( ‘ক্ষীর’ শব্দ ) ক্ষতত্তে: (Cw ধাতু হইতে ) বা ( অথবা ) ঘসে: (em! ধাতু 
হতে ), Ba: (Ba) নামকরণ ( প্রায় যখ। (যেরূপ ) Bay ইতি (Vg শব্দ )। 

পিস" শব্দের সমানার্থক ‘aya শব্দ । ক্ষীর’ শন্দেরও নির্বাচন প্রদর্শন করিতেছেন। 
ক্ষীর শন্দ শ্চোতন অর্থাৎ ক্ষরপার্থক ‘eg! খাত হটতে অথবা ভোঙ্নার্থক ‘om! ধাতৃ হইতে * 
par প্রভা জবিযা, rote ইহার বাৎপত্তি-যাচ৷ উঃ অর্থাৎ স্তন হইতে কষরিষ্ট হয় 

শ্চোততে ক্ষতি হি তদুধসঃ ) অথবা, যাহা খাওয়া বায় ( অন্তে ছি তৎ)। ‘জর! 

প্রত্যয় fata শব্দ আরএ mice; যেমন ‘BAe শব্দ । rads ( ইচ্ছার্থক ) বশ, ধাতুর 
উত্তর ‘ঈীর’_প্রতায় করিয়া এই eA fata; উনীর লোকের অভিলধিত, কারণ ইহার 
সুগন্ধ আছে। 

meat ae শব্দ “র্‌? ধাতু হইতে অথবা “OY ধাতু হইতে নি গুচ, প্রতায় Re; 
যেন, “উশীর' শব্দ 

ংশুং দুহস্তো অধ্যাসতে ANSTO AAS ॥ ১০ ॥ 

[কিঃ] (বিগ) কপ (সোম) gem (দোহন করি) গতি অধি 
( অধিষবণ sete উপর ) আসতে ( অবস্থিত আছেন) ইতি *( এইস্থলে ) অধিষবণচপ্দণঃ 
(িষবণচচ্ অর্থ বুঝাইতে “গোঁ শব্দের প্রয়োগ হইয়াছে ) | 





কেহ কেছ বলেন "হস একটা বত ধাতু ৷ 


4 





২৯৮ 


- পক্ষে সুখকর হয়, ইহাই ‘অংস্ত' শব্দের বুৎপত্তি । 





[২.১.৫.১১ 
© tea শব্দের ‘গো’র বিকার যে ae, Seed শ্রহোগ প্রদর্শিত হইয়াছে। এক্ষণে ‘গো'র 
বিকার থে be, তদর্থে প্রয়োগ ana করিতেছেন। “aes gece অধ্যাপতে গবি' ইহা 
আদ ১০৯৪৯ মনের অংশ | ome সোমং EE: erin wats ইতার্থঃ গৰি আখি 
গোরুপরি (োরবগ্বেইধিষবণগম্মনি আসতে (fess লোম নিঃলারণ করিয়া অধিষৰণের 
অর্থাৎ সোম নিঃপারণের জন্য থে গোচপ্র ব্যবহৃত হয় তাহার উপর অবস্থিত আছেন ), ইহাই 
মন্ত্রাংশের অর্থ । এই স্থলে “গো” শব্দের অর্থ ‘গ্যে'র অবয়ব থে চণ্ম তাহা, যাহা দ্বারা অধিহবণ 
অর্থাৎ সোমের ক্ষারণ হয়। 

আন্ুবাদ__অংশুং areal অধ্যাসতে গবি (সোষ দোহন করিয়া খত্িগ্গণ অধিযবণ 
Bete উপর ব্দবস্থিভ আছেন )-_-এই স্থলে অধিষবণ wees অর্থে 'গে।' শব্দের প্রয়োগ হইয়াছে। 


ংশুঃ শমষ্টমাত্রে! ভবত্যননায় শং ভবতীতি ব| ॥ ১১ 0 


[ অংশুঃ ] (সোম ) stata: ( ব্যাপ্ৰমাত্রেই অৰ্থাৎ পীত হইলেই ) শং ( স্থখকর ) ভবতি 
(হয়), বা (অথবা) অননায় ( জীবন ধারণ করিবার পক্ষে ) শং (স্থখকর ) ভবতি (হয়), 
ইতি ( ইচ| ‘অংশু’ শব্দের ব্যুৎপত্তি )। 

সোমবাচী ‘see’ শব্দের নির্বাচন করিতেছেন। ব্যাধ্যার্থক “ws! ধাতু এবং ‘a শব্দের 
মিলনে ‘aco! শব্দ fawn হইয়াছে, উ প্রত্যয় যোগে ॥ অষ্ট ( অশ_+ ক্র) বা ব্যাপ্ত হওয়া 
মাত্রই সোম wena নিদান হয়, অর্থাৎ লোম পান করিবামাত্রই যজমান হুখলাভ করে।” 
দসপাম CANT আকুম' (ক্ধখেদ ৮৪৮৪ ) এই শ্রুতি সোমের স্থখদায়কত্রে প্রমাণ। 
প্রাণনা ক 'অন্ঠ ধাতু এবং 'শম্ঠ শব্দের মিলনের দ্বারাও sco শব্দের নিষ্পত্তি করা যাইতে 
পারে; * অর্থ হইবে “যাহা! অননের অর্থাৎ ভীবন ধারণের পক্ষে সুখের হেতু?। সোমের 
দ্বার! যজ্ঞ করিলে দেবত! সন্তুষ্ট হইয়া জলবর্ধণ করেন, তাহার দ্বার! “eye উৎপত্তি হয়, 
তাহার দ্বার! Ha সুখে জীবন ধারণ করে, ইহা শান্তর হইতে অবগত হওয়া যায়।* 


অনুবাদ__ব্যাপ্মাত্রেই sais ইহা পীত হইলেই সুখকর হয়, অথবা! জীবন ধারণ করিবার 








১ esta: ব্যান: Masta) শো সকারোহশের্মধামহ্থপ্রনিরোংদুন্দারীকূত:, Sere তায: 
(eth) ছর্গাচাধা “meaty ইহার ব্যাখা 'ব্যাপ্তসাজঃ' করিয়া তাহার তাখপথ্য what করেন এই ভাবে 
omens সবাত! বঙ্গ fam) wats মনে করেন [তিনি দেবতাদিগেঞ নিকট খণনুক হইলেন, ইহাতে গাধার 
ents হয় (Rican) হি পেত বিগতমনোহ্যখো ভবতি ) । কালেই হু্গাচাৰোর মতে tata: 
eta! . 
ee i ॥  *. 
৩) meat ছি ৰংপ্ৰৰবতিহেুস্ততশ্চ সৰদকূতানি হখং জীবন্ধি (HE) ৷ 
Nas é 








২.১.৫.১৩ ] * দ্বিতীয় অধ্যায় ২১৯ 


চর চরতেবোচ্ছৃতং ভবতীতি বা ॥ ৯২ 2044 


Ba (ot শব্দ ) paces বাঁ (হয় ‘চর! Hare হইতে) Ban ভবতি ইতি a (আর না 
হয় উৎকন্ঠিত হর )। 

“pa শব্দের নিষ্পত্তি গমনার্থক ‘চর’ ধাতু হইতেও হইতে পারে, বিশ্রংসনার্থৰ 'চূৎ ধাতু 
হইতেও হইতে পারে। ‘চর’ ধাতু নিষ্পর ‘od! শব্দের ৰ্যৎপত্তি | হইবে--যাহা AACA গত 
হয় অথাৎ শরীরের সর্্ধাংশ ব্যাপিয়া থাকে ('চরিতং হি তৎ mF শরীরে গতমিতার্থ ) 
“চুন ধাতু হইতে নিশ্পন্ ‘ow! শব্দের ব্যুৎপত্তি হইবে__ঘাহা বিশ্রংসিত হয় ন্দর্থাৎ শরীর হইতে 
উৎকষ্টিত হয় ( Seas শরীৱাদিতি )। 

অন্ভুবাদ-__'চণ্'' শব্দ হয় ‘চর' ধাতু হইতে fas, আর না হয় “চুৎ! ধাতু হইতে নিষ্পন্ন ; 
to) ty হইতে fava ‘চন্দ’ শব্দের বুৎপত্তি হইবে--যাহ!। বিশ্রংলিত ( উৎকন্টিত ) হয়। 


অথাপি Sf চ crab; গোভিঃ সংনদ্ধে অসি ৰীলয়স্বেতি 
রখস্ততৌ ॥ ১৩ ॥ 


অধাপি (আর) ots came ('গে।' শব্দের অর্থ ‘চর্ম ecu); গোভিঃ (ste 
canta দ্বারা ) সংনন্ধঃ ( আচ্ছাদিত ) অসি ( হইয়াছ ), বীলযনদ ( নিজেকে দ্ট কর )--ইতি 
(এই বাকা ) acura) ( রখস্ততিতে প্রযুক্ত হইয়াছে )। 

fon শব্দ একসঙ্গে BH এবং প্রেস! এতছবভয়েরও বোধক | ‘গোডিঃ সমন্ধ অসি Tew 
ইহা খখেদ ৬/৪৭1২৬ মঙ্গের অংশ। এই aaa দ্বারা রখের স্বতি *করা হইতেছে ( নির্‌ 
৯১২১ war) | গোভিঃ অসি ames সমস্তে! নস্ধো বন্ধো গবোন oat cael চন বীলঘন্ 
আত্মানং দুটীকুক্ণ * (corte এবং গোল্লেস্থার দ্বারা সর্ববাবহবে বন্ধ হইয়াছে অর্থাৎ গোচগ্ের 
দ্বার! তুমি সম্পূর্ণন্ধপে আচ্ছাদিত হইরাছ, তোমার “অরে? অর্থাৎ চক্রনাভিতে সংযুক্ত কাষ্টসমূহ 
গোষ্সেম্সার stat সংযোজিত ,হইফাছে, তুমি নিজেকে দৃঢ় কর )_ইহাই ames অর্থ । 
এইস্থলে, গোডিঃ- stat comm (sete স্থার। এবং প্রেসার দ্বার!) গো? শব্দের দ্বারা 
“গোর aN চৰ্ম এবং ‘গো’র বিকার cami, এতদুভৱের একসঙ্গে বোধ হইতেছে 1 
ন অন্মুবাদ_ আর ‘ony শব্দ একসঙ্গেই চন্দ এবং CAT ভুতহভয়েইঃও বোধ; গোভিঃ 
‘acest অসি বীলয়ন্ব (গোচণ্ এবং গোস্সেম্ার ছারা সমন্তাং বন্ধ হইয়াছ অর্থাৎ গোচশ্দের 
দ্বার! সম্পূর্ণরূপে আচ্ছাদিত হইয়াছ এবং গে[ক্রেমার বারা তোমার অরসমূহ সংযোজিত 
হইয়াছে, তুমি নিজেকে দৃঢ় কর )-- ইহ! রখস্ততিতে প্রযুক্ত হইয়াছে। 5 








১ লিঃ ৯১, চাহ eae ter Sp 
২। সহি চালক) অতি, cot তঙ্গারাব mentees হবি (দঃ) । 


/ 














[ ৯-১.৫-১৫ 


- অথাপি atts cial চ গোভিঃ amet পততি প্রসূতেতীযুস্ততৌ ॥ ১৪ ॥ 


থাপি ( আর ) স্রাব চ পা চ"গোপন্ধের অর্থ argent cant); ঠোভি? (গো 
এবং গোস্লেস্বার দ্বার! ) সর্ধা (সম্যগৃত্ধপে বন্ধ ) BEE] ( বাণ ) * প্রস্থত। ( নিক্ষিপ্ত হই! ) 
প্ৰতি ( ধাৱ্লিত হ.)--ইতি ( এই বাক্/ ) ইযুস্ততৌ ( ইযুস্ততিতে প্ৰযুক্ত হইয়াছে )। * 

‘গো’ শব্দ একসঙ্গে ara’ (RTE) এবং শ্সেম্সা এতচুডয়েরও বোধক | 'গোভিঃ awa 
পততি প্রন্থতা’ ইহ খেৰ ৬/৭৫।১৯ Sead অংশ & এই aaa দ্বার! ইযুর স্ততি aa) হইতেছে 
(faq ৯1১৯১ wear) | গোভির্গোবিকারৈঃ। স্বাবতিঃ ক্লে! চ ame সম্যগ্‌ বন্ধা পততি 
গচ্ছতি প্রস্থ! প্রেরিত! feet eter "২ গোবিকার গোন্সাছু এবং গোল্েগ্ার দ্বারা 
সম্যগ্ৰন্ধ MIS গোল্লেগ্বার we] সংযোজিত ঘে গোস্বাঘুসমূগ তাহার দ্বারা পরিবেষ্টিত By" 
নিক্ষিপ্ত হইয়া খাৰিত etek মন্্াংশেক-ৰ্থ । akan, গোভিঃ- স্মাবু[+-লেসণা (পার 
্বার। এবং cormta হার! ); ‘গো’ শব্দের দ্বারা “গোর বিকার মাড় এবং cmt, * এততদুভয়ের 
একসঙ্গে বোধ হইতেছে । 

আঅন্মুবাদ_ আর ‘গে’ শব্দ একসঙ্গেই আযু এবং শসা এত দুয়ের বোধক ; এগোভিঃ 
amet পততি প্রস্থতা ( গোঙ্সাছ্ এবং গোক্সেস্সার ছারা সমাক্‌ বন্ধ অর্থাৎ গোষ্সেস্সার ছারা 
সংযোজিত বে গো্জাযুলনূহ তাহার হারা পরিবেরীত ইনু লিক্ষিপ্র হইয়া! ধাবিত হয়)_ইহা 
ইযুস্ততিতে প্রযুক্ত হইাছে। 

জ্যাপি গৌরুচ্যতে, গব্য! চেত্তান্ধিতম্‌ , অথ COM গব্যা গময়তীযুনিতি ॥ ১৫ ॥ 


জা পি ( অর্থাৎ ধুর ৭৩) গৌঃ (গো! বলিয়া ) Bore ( অভিহিত হয়); 
rat চে ( যদি ‘an! গো-সদ্বন্ধীর কোন ভ্রবোর দ্বারা নির্ন্মিত হয় ), তান্ধিতম্‌ ( তাহার - 
বুৎপত্তি তদ্ধিতাৰ্থের দ্বারা নির্দেশ কর! যাইতে পারে ), শখ চেৎ ন গব্যা (আর যদি গো- 
সন্বন্ধীর কোন অ্রব্যের ছার! নিশ্দিত না x), SECC) মাতি Cols ক) 
ইতি (ইহাই হইবে “গো। শব্দের ব্যুৎপত্তি)। 

fash (ধর গুণ ) শব্দের অর্থ বুঝাইতেও ‘গে।' শব্দের প্রয়োগ হয়। জ্যা-অর্থে প্রযুক্ত 
গো” শব্দের বুতপনতি কিন্ধপু হইবে তাহাই বলিতেছেন। জ্যা নানা জব্োযের wal নির্দিত 
হইতে পারে। যদি গো-দছ্ধীহ কোন By অর্থাৎ cated বা গোস্বায়ু দ্বারা নির্শ্মিত হয় 
তাহা হইলে ইহার anne তদ্ধিত প্রতায়ের mere এবং বিকার কপ যে অর্থ তাহা ছারা 








১) "ৰণ শব্দ এইস্থানে লিঙ্গ প্রযুক্ত হইয়াছে? werent Serer: পাত্রী রোপ Bae রোড ( অমর )। 
২) fraps erent at 

৩1 সা হি স্রাব বেত ভৰতি সো চ সংজেনিহা ছু) - 

2) গোততিরদোবিকারৈচি arate: জে! সা), গোভিরসবিকাৰৈ: আযুতিঃ (সাম )। 


8 3 


\ 


২.১.৫.১৫ ] *_ দ্বিতীয় অধ্যায় ২২১ 


নির্দেশ করা যাইতে পারে। গোঃ কন্মাৎ গব্যস্থাৎ গোরবযতাদ্‌ গোৰিকারন্থাদ্‌ বা ( ছার 
গে। নাম হষ্টুল কেন? গব্য অর্থাৎ ‘গো’র স্ববনর্ব বা বিকার বলিয়া) ) ইদৃশ বুৎপততি প্রদর্ীন- 
করিলে কোথাও অসঙ্গতি হইবে না। এতাক্ষিতস্‌_তান্িতাভিখালম্‌ অর্থাৎ তছ্দিতপ্রতয়ের 
আমারা বাপি এ seta (> যে জ্যা গো-সদ্ধন্ধীয় কোন জবোর দ্বারা নির্টিভু নহে, যে এজা। 
সুরকার দ্বার! বা Rata দারা AME, তদ্বোধক 'গো+ শব্দের ante প্রদর্শন করিতে হইবে 
fay ধাতু হইতে 5 ইযুসমূহ গতিবিনিই কঢ়ে বলিহা জা ‘ca’ বলিয়া সভিহিত, ইহাই হইবে 
ছাহার ব্যুৎপত্তি |. . 

orgata—ani ধুর গুণ )9-+গো" বলিয়া অভিহিত cai হদি জ্ঞা। গো-সদবদীয় কোন 
জ্ববোর দ্বারা নির্মিত হয়, তাহার ব্যুৎপত্তি তদ্ধিতার্থের স্থার! নির্দেশ কর! যাইতে পারে । 
আর জা যদি গো-সম্ত্ধীর কোন scare etal Pfs না হয়, চা, yer বাগসমূহ গতিবিশিষ্ট 
করে ইহাই হুইবে আপনের ৰ্যৎপত্তি। 








- ॥ পঞ্চম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





১) তাত safety (হু: ), তা ভিখেযবিকারবিষরং শো-শব্দাতিবানন্‌ ( দঃ বাঃ) 
> . / 


be a 





ষ্ঠ পন্রিচেছদ 4 
*.. সৃক্েবৃক্ষে নিয়ত! নীময়দ্‌ গৌন্ততো বয়ঃ প্রপতান্‌ পুরুষাদঃ॥ ১॥ ২ 

বৃক্ষে বৃক্ষে ( প্রত্যেক ধুতে ) নিয়ত! (নিবদ্ধা) গৌঃ (sry) মীময়ৎ (শব্দ করে), 
ততঃ (তৎপরে ) বয়ঃ ( বাণসমূহ ) পুরুঘাগঃ ( পুরুষদিগকে ভক্ষণ অর্থাৎ শত্রগণকে সংহার 
করিবার নিমিত্ত ) emery (প্রপতন্তি-_গমন করে ) | 

Sart শব্দের বোধক যে “গো” শব্দ, তাহার প্রযোগ প্রদর্শন করিতেছেন ॥ বৃক্ষে AR 
ইহা খখ্বেদের ১০1২৭২২ মতের প্রথমাংশ | font শব্দ এইস্থলে জ্যাবাচক। প্রত্যেক ধছতে 
গো অর্থাৎ জা! আরোপিত হইলে ডাহা ইন্বাহদ্বারা Ste হইয়া শব্দ করে, তৎপরেই » 
বাপসমূহ শক্রগণের প্রাণসংহারের নিমিত্ত ধাবিত হয় *--ইহাই মধ্জাংশের তাৎপর্য । বৃক্ষ 
বৃক্ষে' ইত্যাদি পদের অর্থ নিকুক্রকার স্বযংই প্রদর্শন করিতেছেন | 

অন্ুবাদ-_প্রত্যেক ধুতে নিবদ্ধ জ্যা শব্দ করে, তৎপরে বাণসমূহ পুক্তষদিগকে ভক্ষণ 
করিবার নিমিত্ব অর্থাৎ শক্রগণকে সংহার করিবার নিমিত্ত ধাবিত হয় 


বৃক্ষে বৃক্ষে WHAT ধন্মুযি ॥ ২॥ 


বৃক্ষে বৃক্ষে= ধছষি ধঙছষি ( প্রত্যেক ধুতে )। 
এই em ‘gee শখ বৃক্ষের বিকার যে “ধহঠা, tat অর্থ বুঝাইতে প্রযুক হইয়াছে IY 


wR — ge বৃক্ষে ইহার অর্থ ROBIE ধুতে” | 


বৃক্ষে! ব্শ্চনাদ্‌ Ta ক্ষাং তিষ্ঠতীতি বা ॥ ৩॥ 

বৃক্ষ: ( ‘বৃক্ষ শব্দ ) ব্ৰহ্চনাৎ ( ‘ত্ৰষ্চ' ধাতু হইতে নিষ্পন্ন ), বা (অথবা) ক্ষাং (পুথিবী ) 
yal ( আচ্ছাদিত করিয়া) তিষ্ঠতি (বর্তমান থাকে ), ইতি ( ইহাই “বৃক্ষ শব্দের বুৎপত্তি )। 

বৃক্ষ শব্দের ব্যুৎপত্তি প্রদর্শন করিতেছেন। ছেননার্খক ‘ae’ ধাতু হইতে “বৃক্ষ শব্দের 
নিশ্পত্তি করা যাইতে পারে। অগ্নি প্রজজলিত করিবার কাঠের জন্য লোক বুক্ষ ছেদন করে_ 
ইহা প্রত্যক্ষদৃষ্ট (স হি gone ছিগ্থতে ইন্ধনা্খন )। must আবরণার্বক “a? ধাতু এবং “wT 

শব্দ এতদুভয়ের মিলনে ‘ge শব্দের নিষ্পত্তি হইয়াছে, ইহাও বলা যাইতে পারে। এই পক্ষে 
ব্যুৎপত্তি হইবে হারা কৃমি আর দি প্ৰস্থান কর 1 











১। জনে ক wos হ্যাক (সেই জ্যা হইতে ) (কঃ খং) 

হ। প্রপতান্‌ শজন্‌ শুতি tafe CRE) | a 

| বৃক্ষ ইতি বৃক্ষৰিকাৱহান্ধদুযচাতে (Ft) । বে গন ধা ধৰি (সঃ )। 
৩ 





২৯৬৭] স্থিতীয় অধ্যায় ২২৩ 


7১ শব্দ aes? ধাতু হইতে নি অথবা পৃথিবী আবৃত করিয়া! আবস্থাসি 
সে, ইতাউ “বৃক্ষ শখের ব্যুৎপত্তি । 

১৮৫ ক্ষ ক্ষিয়তেসিবাসকপ্রণঃ ॥ ৪ ॥ ea 
ক্ষ! ( ‘ক্ষ’ শব্দ ) নিবাসকৃৰ্শ্বণঃ ( নিবাসাৰ্থক ) Stace: (“শষ ধাতু হইতে faa) | 
“পৃথিবী? অৰ্থে ang "কষা" শব্দের নির্বাচন প্রদর্শন করিতেছেন। নিবাদার্থক_ “ক্ষি' ধাতু 


হইতে ‘ক্ষ’ শব্দ নিশ্পর। ইহার ব্যাপ্তি ‘ক্ষিযন্তি নিনসন্ত্থাৎ প্রাণিনঃ (যাহাতে প্রাণিগণ 
বাস করে)। 


অনুবাদ-্ণ' শব্দ নিবাসার্থক ‘ক্ষ ধাতু হইতে নিষ্পন্ন । 
নিয়ত! মীময়দেগীঃ শব্দং করোতি মীময়তিঃ শব্দকশ্মা ॥ ৫ ॥ 


নিযতা মীময়ৎ গৌঃ’ এই স্বলে--মীময়ৎ= শব্দং করোতি { শব্দ করে ), মীমতিঃ (Frew 
‘Day ধাতু ) শব্দকশ্দা ( শব্দকরণাথক )। -. 


নিয়তা মীমঘদ্‌ গৌঃ-_এইস্থলে aw এই ক্রিয়ার অথ ‘শব্দ করে; DE ধাতুর অর্থ 


শব্দ কর।'; > ‘Rael এই পটী forme ay ধাতুর কূপ? নিচ, প্রত্যয় হইয়াছে স্বা্খে। 
অন্গুবাদ-নিয়তা মীমঃদেগী:-_এইস্থলে “নীম ইহার অ ‘শব্দ করে; পিজন্ত DY 
ধাতু শব্দ করণাখক। 2 


ততে ৰয়ঃ প্রপতস্তি পুকুানদনায় wen 

ততো! ae প্রপতান্‌ পুকুষাদঃ = ‘ততো বয়ঃ প্রপতন্তি পুকষানগনায' ( তৎপরে ব্যুণসমূহ 
পুকুষদিগকে ভক্ষণ. করিবার নিমিত্ত mais শক্রপাহাবের নিমিত্ত ধাবিত হয় )। 

প্রপতান্=প্রপতন্তি। পুরুষানদনায়_ পুরুষাণামলায় ভক্ষণায় ( পুরুষদ্গিগকে ভক্ষণ 
করিবার নিমিত্ত) বাণ পুরুষের প্রাণ ভক্ষণ করে অথাৎ শত্রসংহার করে (তে হি শত্তণাং 
প্রাণান্‌ ভকষযস্থি__ছঃ)। 

অনুববদ-_ ততো aw প্রপতান্‌ পুরুষাদঃ - “ততে! am প্রপতন্টি পুক্রযানদনাহ' ( তৎপরে' 
*বাণসমূহ পুরুষদিগকে ভক্ষণ করিবার নিমিত্ত ধাবিত হয় )। 


বিরিতি শকুনিনাম বেতেরগগতিকর্স্মণোহথাপীযুনামেহভবত্যেতন্মাদেব ॥ ৭॥ 
বিঃ ইতি ( ‘বি’ এই শব্দ_ঘাার প্রথমার বহুবচন “বঃ) শকলিলাম ( শর্কুনি অথাৎ 
পক্ষী নাম ), গতিকপ্মপঃ (প্রত ক) বেডে ( (শী ধাতু হইতে fave), অথাপি ( আর ) 





a Team শে (লিং কৌঃ)। _ 





২২৪. free [ ২.৯.৬.৯ 


ইহ্‌ (বেদে এবং লোকে ) ইযুনাম (বালের aR) ভবতি ( হয় ) এতন্মাদেৰ (এই wg হইতেই 
নিষ্প হইয়া )। 

“বণ শব্ধ ‘বি’ শব্দের এখমার বহবচন। (Pore পক্ষিবোধক | ree 4 ধাতু 
হইতে ইহার নিম্পত্তি হইঘাছে। ইহার ব্যুৎপত্তি ‘cafe গচ্ছতীতি' ( যাহা গমন করে )'। 
লোকে এবং বেছে By (বাণ) বুঝাইত্ে ও “বি” শব্দের প্রয়োগ হয়। ইমুবোধক ‘বি’ শব্দও 
গত্যথক “বী' ধাতু হইতেই fata) ইহার খ্যুৎপত্তি পক্ষিকোধক “fat শব্দেরই তুল্য। 
‘ay ধাতুর আর একটি অথ আছে, তাহা অলন ( ক্ষেপণ )। এতদর্থক ‘বী’ ধাতু হইতেও 
‘বি’ শব্দের সাধন করা যাইতে পারে; ব্যুৎপন্তি হইবে “বীযতে ইতি? (যাহা নিক্ষিপ্ত হয় )। 

অন্মুবাদ-- বি’ এই শব্দ শকুনিনামও অথাৎ পক্ষিবোধক ; গত্যর্থক “A ধাতু হইতে 
ইহা! লিপ) আর লোকে এবং বেদে 'বি’ শব্দ এই ধাতু হইতেই eta হইয়া বাণবোধক ও 
ma 


আদিত্যোহপি গৌরুচাতে Seta: পরুষে গবি ॥ ৮॥ 


আদিত্য: অপি ( সুৰ্্যমণ্ডলও ) গৌঃ ( গো বলিয়া) উচাতে ( অভিহিত হয় ); [ যথা] 
Bs ( অপি-_আর ) se ( অমুস্মিন_এই ) পরুষে ( পর্চসমন্বিত অর্থাৎ eter) গবি 
(থাম গুলে )। ০ 

“আদিতামণ্ডল'--এই wets ‘গে’ শব্দের প্রয়োগ হয়; যেমন-_উিতাদঃ পরুষে afer 
অএইপ্থলে। ‘উতাদঃ পরুষে গবি'-_-ইহা ares */ং৬৩ মঙ্জের অংশ । উত অপি অদঃ 
অমুস্মিন্‌ '_পকষে পর্কবতি দীপ্রিশালিনীতার্থ:, গবি গ্তরে zien স্থিত ইতি শেষঃ 
( আর, এই পর্কসমন্বিত অর্গাৎ দীপ্রিশালী গমনশীল স্থ্ষ/মণ্ডলে অবস্থিত ) ইহাই মন্ত্রাংশের 
অর্থ । 'গম ধাতু হইতেই আদিত্যাৰ্থক *গো শব্দ নিম্পন্জ। ইহার বুঃৎপত্তি 'গচ্ছতীতি” 
(যাহা গমন করে )। 

অনুবাদ আদিতাদও্ডলও “গো” বলিয়া অভিহিত হয়; Rei Beis পক্ষে গৰি 
(আর এই পর্কসমন্বিত অর্থাৎ ভাব্বর গমনশীল আদি তামগ্ডলে ) এইস্থলে। 


steaks ভাস্বভীত্যৌপমন্যবঃ ॥ ৯ ॥ 


পর্বত = ভাম্বতি (rere Stee ইতি ( ইহ!) উপমন্তবঃ (আাধ্য উপমন্যব 
মনে করেন ) 
উহ মন্ত্রে 'পরুষ" শব্দের ও mae অর্থাৎ সন্ধিবিশিষ্ট। আদিতামণ্ুলের আবার 
পর্ক্ম বা সন্ধি কি? আচাধ্য উপমন্তব মনে করেন, ভাস্‌ বা MRE 'আদিত্যমগ্ডলের পর্ষদ বা 
2 bs a টু 
_ ১। Beate অৰ Rash Fee নত (বাঃ) 
ভু ৪ 








২.১.৬.১০ ] * দ্বিতীয় অধ্যায় ২২৫ 


সন্ধি; কাজেই পর্কবতি-ভাস্বতি। osama দ্বারাই রাত্রি-দিন হয়; ছূর্গাচার্য বলেন, 
এই রাত্রি-দিনকেও স্থধ্যমণ্ডলের সন্ধিকূপে কল্পনা করা স্বাইতে পারে। * 
অন্ুবাদ-_পর্বববতি _ ভাস্থতি ( Tag = ভাস্থান্‌ ) ইহা আচাৰ্য ওুপমন্যব মনে করেন। 


st অথাপ্যন্তৈকো! রশ্িশচন্দ্রমসং প্রতি দীপাতে, : 
তদেতেনোপেক্ষিতব্যমাদিত্যতোহস্ত দীন্ডি্ভবতীতি। 
ুম্ণঃ সু্যরশ্মিস্ন্দরম tad ইত্যপি নিগমো রি [| 
সোহপি গৌরুচাতে ॥ ১০ ॥ 


অখাপি ( আর ) wes (স্থধ্যের ) এক? ( এক ) রশ্মিঃ (রশ্মি) sat প্রতি দীপ্যতে 
(pcm অবস্থিত হইয়া দীপ পায় ),* তৎ ( কাছেই ) আৰিত: (থা হইতে) অস্ত (চক্গের ) 
Afar (দীপ্রি) ভৱতি (হয়) ইতি (Ra)  এতেন ( মন্াৰ্থে অভিজ্ঞ ব/ক্তি কতৃক) 
উপেক্ষিতৱ্যম্‌ (ন্ার্থের আলোচনা পূর্বক বা )।* TART ( হযুম্ণ ) সুর্ধ্াযরস্মিঃ (স্থর্ধোর 
একটা af ), চন্দরয়াঃ (55) গন্ধ ( গস্তা অর্থাৎ গমনশীল হুযুম্ণনামক BOAT atafier) 
ইতি fatal আপি (এই বৈদিক বাকা ৪ ) ভবতি (আছে )। সঃ অপি ( সেই স্বযুম্ণনামক 

© অু্ধারস্মিও ) গৌঃ ( গে! বলিয়া ) উচাতে ( অভিহিত হয় )। 

তের একটা রশ্মির নাম স্বযুম্ণ ; ‘গে! শব্দ এই স্যুম্ণনামক রন্মিরও বাচক। pw 
নিজে জলময়, ইহার কোন দীঞ্চি নাই ॥ স্র্যযের স্বমুম্ণনামক রশ্মিই চন্দমুগ্ুলে গমন করিয়া 
তাহার দীপ্তি সম্পাদন করে। স্ধামগ্ুল হইতেই ঘে চন্দ্রের দীপ্তি সম্পাদিত হয়, তৎপক্ষে 
বৈদিক মঙ্থার্থে অভিজ্ঞ বাক্কিগণ বৈদিকমন্্ প্রমাণস্ব্বপে উদ্ভত করেন। at et 
বক্ষ! গ্:..... ইহা rumors ১৮/৪০ sone অংশ | এই মাংশ হইতে wae 
রশি কর্তৃক চন্দ্রের দীপ্রিসম্পাদকন্ প্রমাণিত ex, আুম্পরশ্মি কেন “গো? বলিচা অভিহিত 
হয়, ব্যাখয। হইতে আমর! তাহারও নির্দেশ পাই ॥ wR হষ্টঙ্খ Bard, maga 
নিত্যঘসৌ হলাদয়তি। ক্োংসাৰিতি। eta হুধ্যাচ্িন্ছতয চন্জমসং প্রতি গ' 
চঙ্গমাঃ গন্ধৰঃ। সতি হযুম্পগমনে গোশন্দবাচাযত। Ss, গোমতশ্চচ্ছো। ধারযিত। AWA? 
ইহ! goss উক্ত মস্তরাংশের ব্যাখ্যা SN এই থে, TANT হুৰ্য্যরশ্রি সর্ববপ্রাণীর * 
সোহলাদক, সর্দপ্রানী ইহা হইতে হুখ-মহভব করিয়া থাকে ; এই রশ্মিটী wh হইতে নির্গত 
হইয়া চন্দ্ৰরমণ্ডলে গমন করে। BART SCR গমন করে, এই হেতু TAR “গো' শব্দ বাচা; 
গোমান্‌ অর্থাৎ গোশনব্দবাচ্যত! যাহাতে আছে সঈুশ স্বহুম্ণনামক রশ্মিকে ow ধারণ করে 
বলিমাই omg TOA ( গাং ধারযতীতি-_যাহা গোবাচক স্বযুম্ণরশ্মিকে ধারণ বরে )।৯ 











21 আঅহ্োরাত্াদিপৰ্দতিপ্্বতি। * 
২। একো রাহি শুম নাম চলমদি শতাবরিতে! দীপাতে (হঃ)। ৯ 
৩8 তৰেতেন মন্তা্থৰিৰ| মপ্তানুপোতা Prem অটকাষ (ছু: 

2018155, 





২২৬ fee * [২.১.৬.১২ 


€ অন্ুবাদ-_-আর, wha একটা রশ্মি চন্দ্রে অবস্থিত হইয়া দীপ্তি পায়; কাজেই 2h 
হইতে চন্দ্রের দীপ্তি হয়, ইহ! uated ক্মভিজ্ঞব/ক্রিকতুক যগ্ার্থের আলোচনা, পূর্বক অটব্য 5 


ART সর্ষের একটা রশ্মি, Hay ( গমনশীল ) সেই হুম্পরস্মির ঘারণক্ষরত। চন্দ, ঈদৃশ বৈদিক- 
বাক্যও আছে; স্বযুম্ণরশ্মিও 'গে।' বলিয়া অভিহিত হয়। 


অত্রাহু গোরমঁস্বতেতি তদুপরিষ্টাদ্‌ ব্যাখ্যাস্যামঃ ॥ ১১॥ 


তাহ crews ( এই smart স্নূ্ম্ণরস্থির অবস্থান warming করিয়াছিল ) ইতি 

(এই বাকা “গো” "শব্দের স্থবুম্পরস্মিবাচিত্বে প্রমাণ ); তং (এই বাকা) উপরিষ্টাৎ (পরে) 
_ ব্যাখ্যান্লামঃ (ব্যাখা করিব )। 

“গো শব্দ যে স্বযুম্ণরন্রি বুস়্াইতে প্রযুক হয় তাহার উদাহরণ ‘গোরমন্বত ata ee 
বাক্য। ইহ খ্চ:দ্বদের ১॥৮৭৷১৪ মন্ত্রের অংশ । ন্বত্রাহ BERT চক্র গুলে * CHE স্তযুম্ণরশ্রেঃ* 
নাম নমনং অবস্থানমিত্যর্খ: wes অমন্তন্ত সমহজ্ঞাতবস্ত ইতাৰ্থ:* ইতরে een ইতি 
শেষ: ( চশ্ডমণ্ডলে সুধুম্ণৱস্মির অবস্থান অন্যান্ত রশ্মিগণ অনুমোদন করিয়াছিল )--স’শ্ষেপে 


ইহাই মন্তরাংশের ait | মন্ত্রের বিস্তৃত ব্যাখা! নিরুক্রকার নিজেই পরে করিবেন ( নিঃ ৪1২৫ 
wa )। 


অন্মুবাদ--অত্রাহ গোরমন্বত (এই চঙ্ছমণ্ুলেই হযূম্ণরশ্মির অবস্থান অচ্ছমোদন 
করিয়াছিল )--এট বাক্য 'গো+ শব্দের স্বযুম্ণরস্মবাচিত্ধে প্রমান; এই বাক্য পরে ব্যাখ্য। 
করিব। 


সবেবহপি রশ্ময়ে| গাব উচ্যন্তে ॥ ১২ ॥ 


ee অপি রর (সের সমন্ত রস্রিই ) গাবঃ ( গে! বলির! ) Bree ( অভিহিত হয় )। 
“গো শন্দে যে মায় স্বৰু্ণতস্মিকেই বুঝায় তাহা নহে, সত্যের সমন্ত রশ্মিরই বাচক এই 
“গে! শব্দ । উদাহরণ পরের পরিচ্ছেদেই প্রদর্শিত হইতেছে। | 


অন্ুুবাদ--পমন্ত রস্মিই ‘গে’ বলিয়া অভিহিত হয 


॥ ষষ্ঠ পরিচ্ছেদ সমাপ্ত ॥ ্ ঃ 


৯) Sate অহ নিপাতে| বনি এবশন্দেন সমানানী অন (৭: গা?) 7 
২। গোরসহ্চল্রমসো। মণ্ডলে গৃহে ( সার) | sl 
+ sane অলানন্ট( সার) । * এ 








লি 


তা বাং TUN গমধ্যৈ যত্ৰ গাবো ভূরিশৃঙ্গা অযাসঃ । 
mate তদুরুগায়প্ত বৃষ্ঃ পরমং পদমবভাতি ভুরি ॥ ১ ॥ 
i WA ১১৫৪৬ 
তা (তানি--সেই ) বাস্তুনি ( নিবাসস্থানসমূহ ) বাং (তোমাদের দুই জনের) গমখ্যৈ 
(গমনায়__গমনের নিমিত্ত) উন্দসি (কামনা করি ), am (যায়) ভুরিশৃঙগাঃ ( বহদীপ্লি- 
aroma) > গাবঃ ( রশ্মিসমূহ ) হাস: (বিচরণ করে ); ware ( সেই সমস্ত স্থানে ) উক্গায়প্ত 
(মহাগতি ) get ( বিষ্ণুর ) তৎ (সেই ) পরমং (কত্যুৎর্ট) পদং ( আদিতামগ্ডলাখ্য 
স্থান) ছুরি ( প্রতুতরূপে ) বভাতি (প্রকাশ পায়)। 
“গো” শব্দ ঘে রশ্মিমাত্রেরই বোধক তাহ! প্রদর্শিত হইতেছে। এই মঞ্চে গাবঃশ রঃ 
(রন্মিসমূহ ) 5 অত্রাহ - তেষু স্থানেছু এব * ( সেই সমন্ত স্থানের মখোই )। 
অনুবাদ-__হে যজযান দম্পতী, তোমাদের গমনের নিমিত্ত সেই aaa নিবাসস্থান কামনা 
করি; wate বহুদীপ্তিপম্পর aftange বিচরণ করে; সেই সমন্ত স্থানেই মহাগতি ৰিমু সেই 
পরম পদ অর্থাৎ আদিত)মগ্ুলাখ স্থান বিশেষভাবে প্রকাশ পায়. 


তানি বাং বাস্ছুনি কাময়ামহে গমনায় ॥ ২ 
তা বাং বান়ুনি SAH গমখৈ তানি বাং বাস্ুনি কাম্ামহে গমনা ( সেই *নিবাস- 
স্থানসমূহ তোমাদের ছুই জনের গমনের নিমিত্ত কামনা করি ) | 
অনুবাদ__সেই নিবাসস্থানসমূহ তোমাদের গমনা্থ কামনা করি | 
যন্ত্র গাবে| ভূরিশৃঙ্গ! বহুশৃঙ্গ! SAAS বহুনো নামধেয়ং 
প্রভবতীতি সতঃ ॥ ৩॥. 


xn গাৰো কৃরিশূদাঃ" এই স্থলে কুবি: বহশৃদাঃ (রহ শৃঙ্গবিশিষট ); ভুরি ইতি 
(ofa এই শব্দ ) বহুনঃ (বহর) নামধেয়ং (ate), [ ইহার বুযুৎপত্তিগত অর্থ] প্রভবতি 





3 করিত বহদপ্া: (sr) wean: (সং ৯ অঅত্যন্থোকাপজাঃ (সা); manyborued 
cattle—Roth, wanyhoraeil cows— Muir. . 

২। Bets Brees সহাগতের্ডশবতো Facets পরত পদ আবিাইওলঙ্থানম্‌ (aE) 

1 কাহ coy স্বানেশু ( ছ:) “Rate এখেৰ স্থানে (কক খা) 7 কহ একটী বিনিপরহাশীর নিপাত, 
ইহার অর্থ 'এব'। নিরুকার “নাহার ব্যাথা করেন সত" এই শব্দের ঘাঁরা; 715 5 ব্যাখ্যা 
তসুৰারিনী ৷ - 


২২৮ fee” [ ২.১.৭.৩ 
ইতি ( প্রভূত অথবা সকলকে অহ্থগ্রহ করিতে সমর্থ cx); সত: ( ভবতে:__“ছু* ধাতু হইতে 
‘প্রভবতি’ এই ক্রিয়া পটী কন্তক্সারকের সহিত যুক্ত বলিয়া "ভূ" ধাতুর উত্তর কর্তৃবাচোর 

প্রত্যয়ে ‘ভুরি’ শব্দ নিষ্পন্ন )। . 

* Sir শন ও ‘বহু’ শব্দ সমানার্থক । ‘তু’ ধাতুর উত্তর ক্রিন্‌ প্রত্যয় (উ ৫০৫) কারিয়া 
"ভুরি? শব্দের নিষ্পত্তি । ইহার ব্যৎপত্তিগত অর্থ “যাহা প্রভৃত অথবা সকলের অন্ুগ্রহবিধানে 
সমর্থ cus? যাহা বহু তাহা সকলকেই crow যাইতে পারে, সকলেই তাহা দ্বারা অহুগৃহীত 
হয়, ইহা প্রত্যক্ষ দু । ‘ner এই পদটার প্রয়োগে কি উদ্দেশ্য সাধিত হইতেছে wT 
১২1২) ব্যাখ্যা BRA । 

'অনুবাদ-_'ঘজ গাবে৷ Seats’ এই স্থলে তুরিপৃঙ্গা:= বহশূঙ্গা: ( বহুশৃপবিশিষ্); "ছুরি 
এই শব্দটী বহুর নামধেয় অর্থাৎ “করি” শব্দ ও 'বহু’ শব্দ একাখ'ক ; ‘ভুরি’ শব্দের ব্যুৎপত্তিগত 
অথ” ‘যাহা সকলের অনুগ্রহে সমর্থ হয়’; “ভূ ধাতু হইতে নিষ্পঞ্জ প্রভবতি এই ক্রিয়! eh 
কর্তৃধারকের সহিত যুক্ত বলির! বুঝিতে হইবে, ‘ভূ’ ধাতুর উত্তর কর্তৃবাচে/র প্রতায়ে ‘ofa শষ 
fmt 


শৃঙ্গং শ্য়তে্বা শৃণাতেৰ। শঙ্গাতের্বা শরণায়োদগতমিতি বা 
শিরসো নির্গতমিতি বা ॥ ৩॥ 


পৃঙগং (শৃঙ্গ বন্দ ) শ্রযতেঃ বা ( “ft ধাতু হইতে নিশ্পন্ ) ব। ( অথৰ৷ ) শৃণাতেঃ ( 4 ধাতু 
হইতে নিপ) বা,( থকা) শঙ্গাতে: (‘শম্‌’ ধাতু হইতে fame), বা ( অথবা ) শরণায় 
উদগহম্‌ ইতি (ato ag হইতে অথবা শরণ+ গম্‌ ধাতু হইতে নিপন, অথ হিংসা 
অখব! ক্ষার নিমিত্ত উদগত ), বা ( অথব! ) শিরসঃ নির্গতষ্‌ ইতি ( শিরস্‌+ গম্‌ ধাতু হইতে 
Faria, অর্থ — faa: অর্থাৎ আদিত্য হইতে নির্গত )। 
শৃঙ্গ" শব্দের নির্বাচন করিতেছেন। সেবনাখক অথাৎ আশ্রয়করণাথক “শ্রি' ধাতু হইতে, 
হিংসাখক “শু ধাতু হইতে অথবা হিংসাখ ক ‘শম্‌’ ধাতু * হইতে শৃঙ্গ’ শব্দ Pvt হইতে পারে। 
. শর" ৰাতু হইতে ota ge শব্দের ব্যুৎপত্তি হইবে “যাহ! সধ্যমগ্ডলকে আলয় করিয়া থাকে? 
(শ্রিভং হি তদাশ্িতং মণ্ডত্ে); ‘শু’ অথবা ‘ম্‌’ ধাতু হইতে fata ‘শৃঙ্গ’ শব্দের ব্যুৎপত্তি 
হইবে ‘যাহা প্রাণিগণকে গ্রী্মকালে হিংসা করে’ ( হিনস্তি হি em গ্রীষ্মে প্রাণিনঃ )। oy ধাতু 
এবং (AR ধাতু-_এই উহ ধাতু সিলিত করিছাও Gat শব্দের সাধন করা যাইতে পারে? অর্থ 
হইবে, ‘যাহ! অন্ধকারাদির হিংসার নিমিত্ত উদগত হু (তম আছেছিংসারথ মিত্যখ?); রক্ষণার্থক 
শরণশব্দপূৰংক ‘গম্‌’ ধাতু হইত “aa! শব্দের নিষ্পত্তি করা যাইতে পারে; অথ” হইবে, 





১1 প্রস্তৰত্তি হি তৎ গৰ্বংস্তাহুপহাছ (art) 1 . 
Rh ছিংসার্থক ব্যাৰি শৰ্‌ ধাতু পাণিনীম ধাতু পাঠে নাই ; দেবরাজ বলেন-__শম উপশনে, ব্যভ্যরেন AI 





২.১.৭.৫ ] "_ ভ্িতীয় অধ্যায় ২২৯ 


“যাহা শশ্তিশ্পত্তি প্রভৃতির দ্বারা প্রাণিবর্গকে রক্ষা করে” (রঙ্গতি হি ana 
শঙুনিপতযাদিন )। “শিস am tte গস ধাতু’ হইতেও পু শব্দ নিজ করা যাইতে 
পারে; অথ” হইবে, “ater শির: অথাৎ অগদিত্য হইতে নির্গত হয়' (শির; আদিত্যাস্িতি- 
Fees দনগাবাৰিত) শিরঃ প্রঙ্গানাস্* ইতি শ্রবণাং, “অপি বা শির আদিত্যো ভবতীন্ি 
1১৩)।  পশুশৃঙ্ের নির্কচনও যখাসন্তব এই ভাবেই করিতে হইবে; দেখা যায় 
পশ্ুপুগ মন্ত্রক আশ্রথ করিয়া থাকে (ত্ধশ্রিতং শিরসি) শৃদ্দের বাকা হিংস| করে (তেন ছি 
Fea), fone’ naw হইতে Tere হয় (পরণার-হিংসার নিমিত ), শৃদ মন্তক 
হইতে নির্গত হয়, ইত্যাদি | 

অন্ুবাদ-_ু শব্দ “ভি ধাতু হইতে অধৰ! ‘শু’ ধাতু হইতে অধৰ! ‘শম্‌’ ধাতু হইতে 
Farin; হিংসা বা রক্ষার নিমিত্ত Bere হয় অথবা শিরঃ ( আদিত্য ) হইতে নির্গত হয়, 
ইহাও ‘ya’ শব্দের বযৎপত্ধি হইতে পারে। 





অয়াসোহয়নাঃ॥ ৪ ॥ 


অয়াসঃ= mats ( গমনশীল )। + 

গত্যখ'ক ‘অয়! ধাতু হইতে ‘অয়’ শব্দ fain; “ma শব্দের প্রথমার বহুবচনে দয়াল: | 
সায়ণের মতে Seep? পদের অথ” 'অতিবিস্তৃত’ অথবা “অত্যন্ত প্রচাশঘুক়' ( অৱাসোইঘনাঃ 
গন্তারোংতিবিস্বতা Reet ; যন্বা--যাসে৷ গন্তার:, ETAT অত্যন্তপ্রক]শযুকা Ree )। 


অন্ুুবাদ__অযাদঃ= seats ( গমনশীল) | নু 


তত্র তদুরুগায়প্ত বিষ্ুর্মহাগতেঃ পরমং পদং পরাদ্ধাস্থস্‌ 
অবভাতি ভুরি ॥ ৫ ॥ 


অত্ৰাহ ততুক্গায়স্ত pe: পরমং পদম্‌ অবভাতি ক্করি=তত্র তদ্‌ উক্গাযশ্ত মহাগতেঃ 
farm: an পরার্দ্যস্থং পদং ভুরি অবভাতি ( সেই সমস্ত প্রদেশের মুখেই মহাগতিবিশিষ্ট 
* বিষ্ণুর অত্যুত্রু্ঠ স্থানে অবস্থিত পদ গ্রভৃতকপে দীপ্তি পায় )। 
অত্াহ = তত্ৰ ( সেই রশ্মি নিবাসস্থানসমূহের মশ্ো )। উক্গায়স্ত = যহাগতেঃ; গায় 
mona অথ” গতি, eres “on! ধাতু হইতে নিশ্ধর ; উক শব্দের অথ” অত্যধিক । বু: 
faces, বৃষ, খাতু হইতে নিৰ্প্_বিষ্ণু কাষন। বর্ষণ করেন অর্থাৎ সকলের*কামনা পূরণ 
করেন। পরমংস্পরাদ্ধান্থম্‌ ATS. mee? যে স্থান তাহাতে অবস্থিত; afar যে 
নিবাপনথানসঙগহ, তাহার মধ্যে যে, MENA স্থান, তথায় অবস্থিত বিষ্ণুর পদ ব। স্থান-- 


ইহাই তাৎপৰ্য । মূ 








[২.১.৭.৮ 
জনুবাদ--অত্রাহ তদুরুগার়স্ত Te পরমং প্দমবভাতি ভূরি-তত্র তদ্‌ Seat 
যহাগতেঃ facets পরমং পরাদ্ধান্থং পদং কুঁরি অবভাতি (সেই সমস্ত প্রদেশের যহখ]ই মহাগতি- 
বিশিষ্ট বিষ্ণুর agg? স্থানে অবস্থিত te অথাৎ জ্রান প্রভৃতরূপে দীর্ঘ পায় )। 

= পাদঠু পছতেম্তঙ্লিধানাৎু পদম্‌ ॥ ৬॥ = 

পাদঃ ( ‘পাদ’ শব্দ ) পদ্চতেঃ ( পদ” খাতু হইতে নিষ্পন্ন ), ত্রিধানাৎ ( পাদের নিধান 
অথাৎ স্থাপননিবন্ধন ) পদম্‌ ( পাদের প্রতিবিদ্ব “পদ” বলিয়া অভিহিত হয় )। 

‘পাদ’ শব্দ ‘পদ্‌' ধাতু হইতে নিষ্পন্ন; ইহার ব্যুৎপত্তি ‘পদ্ধতে হি তেন’ (যাহার বার! 

| গামন করা যায় )। কণ্দযাক্ত তূমিতে অথবা ধূলির উপর পাদ fae হইলে পাদের মে 

প্রতিবিদ্ব (footmark) Berm হয়, তাহ! “পদ? বলিয়। অভিহিত হয়, পাছের সহিত mye raft 
afta অর্থাৎ পাদস্থাপনাহেতুই তাহা উৎপন্ন হয় বলিছা।” 

আনুবাদ-_'শাদ' শব্দ 'পদ্‌* ঝাতু হইতে Faia; পানের নিধান অর্থাৎ স্থাপননিবন্ধন 
Been হয় বলিয়া tows প্রতিবিদ্ব ‘ww’ বলিঘ। অভিহিত হয়। 


পাশুপাদপ্রকৃতিঃ প্রভাগপাদঃ 

প্রভাগপাদঃ ( বিভাগের দ্বারা উৎ্পন্জ একচতুখখণংশ যে “পাদ শব্দে অভিহিত হয়) পশুপাদ 
প্রকুতিঃ (তাহার প্রকৃতি বা মূলীস্কৃত কারণ-_পশ্ডর পাদ )। 

পঙ্গন বা গমন Anta সহিত সমন্ধ আছে বলিয়া পাদের পা; কিন্তু কার্মাপণ, দীনার, 
ও aif বিভক্ত ken চতু্ণাংশেও ‘পাদ’ শব্দের প্রয়োগ দেখা যায়। ইহার প্রকৃতি বা 
whee কারণ কি? Bet প্রশ্নের উত্তরে বলা যাইতে পারে__পণুর় পাদ ইহার প্রকৃতি বা 
ater কারণ ॥ ভাৎ্পথ্য এই যে, পণ্ড চতুষ্পাদ, এক একখানি পাঁদকে চারি পাঁদের 
চতুখাংশ বলা যাইতে পারে; পশ্ুপাদের চতুর্ঘা।শের সাদৃষ্তে দীনার, কার্ধাপণ, শব প্রভৃতির 
চতুৰখাংশও পাদশন্দে অভিহিত হয়। 

অন্মুবাদ_-বিভাগের দ্বারা উৎপঙ্ we HC যে “পাদ” শব্দের প্রয়োগ হয়, তাহার প্রকৃতি 
Al সুলীতূত কারণ__পশুর পাদ। 


“প্রভাগপাদসামান্যাদিতরাণি পদানি ॥ ৮ ॥ 


প্রভাগপানসামান্তাৎ ( প্রভাগপাদের সহিত সমানতাহেতু avis বিভাগের ছার! Bore 
peters সহিত gavel আছে বলিয়া )*ইতরাণি (sats) পদানি ( পদসমূহ পদ বলিয়া 
অভিহিত হ&)। . 











50 জমিন নবী শুততিৰিস্বোৰত্নমৰ্ সুলদেশে a Sate, তৰণি পানা প্রতিবিষং পমি্াচাতে 
(em)! 





২.১.৭.৯] * দ্বিতীয় অধ্যায় ২৩৯, 


এর্ুপদ (গ্রন্থের অংশ ব! অধ্যায় ) ক্ষেত্রপদ ( ক্ষেত্রের অংশ ) প্রস্ততি স্থলে যে ‘পদ’ শব্দের 
প্রয়োগ হয়, ডাহা প্রভাগপাদ অর্থাৎ বিভাগোহপত্র চতুখাংশের সহিত সমানতাহেতু'। 
তাৎপৰ্য্য এই যে, বিভাগকূপ ধৰ্ম গ্রভাগপান্ডেও ICE, গ্রন্থপন, ক্ষেত্রপদ প্রভৃতিতেও আছে।? 
রথ, ক্ষেপে প্রভৃত্তিতে যে পদশদে প্রয়োগ, তাহা প্রডাগপাদের সহিত,সমানতা St 
অর্থ।ৎ বিভক্রত্বন্ধণে প্রাভাগপাের সহিত Aare, ক্ষেত্রপদ প্রর্ৃতির তুল্যতা আছে বলিয়া। 

অন্ুবাদ__মন্যান্ত পদসমূহ যে পদ বলিত অভিহিত হয় ( tere, crate প্রদ্থতিতে যে 
‘পদ’ শব্দের প্রযোগ হয় ) তাহা প্রভাগপাদের সহিত সমানতাহেতু। 5 


এবমন্যেষামপি সন্ধানাং সন্দেহ! FTC, তানি cos সমানকপ্্মীণি 
সমাননির্ববচনানি নানাকর্স্মাণি চেক্সানা নির্ববচনানি যথার্থং 
নিৰ্বক্রব্যানীতি ॥ ৯ ॥ 


এবম্‌ ( এইরূপে ) অরেবাং (mats) সবানাম্‌ অপি (নামসম্বন্ধেও) সন্দেহাঃ 
(সন্দেহরাশি ) faves (বিশ্বঘান আছে ), তানি ( তাহারা) চেৎ (দি) সমানকশ্মাণি 
( একক্রিয়ার সহিত সঘ্ধবিশিষ্ট হয় ) সমাননির্কাচনানি ( তাহাদের নির্বাচন এক্সপই হইবে ), 
চেৎ (আর যদি) নানাক্াণি ( বিভিন্র.ক্রিযার সহিত স্বন্ধবিশিষ্ট হয়) নানাির্কচনানি 
(তাহাদের নির্বচন বিভিত্ প্রকারের হইবে ), হথাথ€ ( অখাহসারে ) নির্ষক্ব্যানি ( শব্দ- 
সমূহের নির্বাচন কর। কর্তা ) ইতি (হাই নিরক্তকারগণের Te) | * 

Sony শব্দের এবং ‘an! শব্দের নির্বাচনে যেস্কপ সন্দেহ আছে, HTT শব্দের নির্বাচনে এ 
সেই । পৃথিবীবাচক ‘on? শব্দ ও পশ্ুবাচক “গো+ শব্দ এতদুভযেরই এক গমনু ক্রিয়ার 
সহিত সম্বন্ধ আছে; ইহারা mata ব। তুলযক্রিয, কাজেই ইহাদের নির্কাচন rary 
ধাতু হইতেই কর! হইয়াছে। পাদপ্রতিবিদ্ব অর্থে প্রযুক্ত ‘পদ’ শব্দ ও অংশবাচী ‘পদ’ শব্দ 
এত্হভয়ের এক ক্রিয়ার সহিত সম্বন্ধ নাই; পাদপ্রতিবিশ্বাথক ‘পদ’ শব্দের wee আছে 
পন (গমন) ক্রিগাবিশিক্ট পাদশব্দের সহিত, অর্থাৎ, পরল্পরাক্রমে পদন ক্রিঘার সহিত, 


অংশবাচী এপ শব্দের ares আছে বিভাগ ক্রিছার সহিত (পূর্বহুত্রের ব্যাখা wea )_ | 


কান্দে, ইহাদের নির্বচন বিভিন্ন প্রকারে কর! হইয়াছে। বিভিগ্রাথক শব্দের নির্বাচনে দেখিতে 
=ইবে বিভিন্ন অর্থের সহিত একই ক্রিহার সম্বন্ধ আছে কি না; এক ক্রিঘার সহিত afr বিভিন্ন 
MONA UE থাকে, তাহ। হইলে সেই শব্দের নির্ব্মচন বিভিন্ন অধে” একরূপই হইবে । আর 
যদি বিভিন্ন খের সহিত poe পৃখক্‌ ক্রিমার সম থাকে, তাহা হইলে সেই শব্দের নির্বাচন 
বিভিন্নন্ধপে করিতে হইবে । সুল Prete এই হে, শব্দের নির্ষচন করিতে হইবে অঁথের দিকে 
ney রাখিয়া quis কোন্‌ অর্থে সহিত কোন্‌ ক্রিছার সম্বন্ধ, তাহা Fate ofa! 





51 Freres ছি তেৎপি সমান এব ( ছঃ)। 





[ ২.১.৭.১০ 
অন্ুবাদ--এইকপে wats নামের সম্বন্ধেও সন্দেহরাশি বিদ্যমান আছে; তাহারা aft 
এক ক্রিয়ার সহিত সন্বন্ধবিশিষ্ট হয়, ওাহাদের নির্কচন একরূপই হইবে ; আর যদি বিভিন্ন 
ক্রিয়ার সহিত সম্বন্ধবিশিষ্ট হয়, তাহাদের নির্কচক্ড বিভিন্ন প্রকারের“ হইবে ; অর্থান্থসারে 
maces নির্বাচন স্থির করিতে হইবে, ইহাই নিক্তক্তকার্গণের মত। - 


| ey eaters বিংশতিঃ পৃথিবীনা মধেয়াস্নুকরান্তানি, তত্র নির্খতিনিরমণাদ্‌, 
খচ্ছতেঃ কুচ্ছাপন্ডিরিতরা, ai পৃথিব্যা'সন্দিহ্যতে, তয়োবিভাগঃ ॥ ৯০ ॥ 


ইমানি (এই) একবিংশতিঃ ( একৰিংশতি ) প্রশিবীনামধোনি ( পৃথিবীর নাম) 
অনুক্রান্তানি (যথাক্রমে পঠিত হইয়াছে ),” তত্র (এই একবিংশতি নামের মখে ) নির্চতিঃ 
(‘নিঞ্ধতি’ এই are) নিরমণাৎ, (নি পূর্বক ‘রম’ ধাতু হইতে fain), ইতরা ( অন্য ) 
ব্রচ্দাপত্তিঃ ( দুঃখোৎপাদক পাপ অে” বর্তমান 'নির্তি' শব্দ )* কচ্ছছেঃ (++ ধাতু হইতে 
নিষ্পন্ন ), al ( শেষোক্ত নিঞ্চ তি ) পৃথিব্যা ( পৃথিবীবাচক ‘নিঞ্ধ তি’ শব্দের সহিত ) সন্দিহতে 
(সন্দেহবিশিষ্ট হয়); তয়োঃ ( পৃথিবীবাচক ‘fafa’ শব্দের এবং পাপবাচক “নি্চতি” 
শব্দের ) বিভাগঃ ( বিভিন্ন ক্রিযার সহিত সদ্বন্ধনিবন্ধন fatisacsy ) [ অন্তি ] (আছে )। 
বিভিন্ন ক্রিয়ার সহিত সনদধবিশিষ্ট বিভিন্নার্থক শব্দের নির্ধচন যে বিভিন্নভাবে করিতে 
হইবে, তাহার উদাহরণ নিরুক্তকার wee প্রদর্শন করিতেছেন। একবিংশতি পৃথিবী নামের 
মখে “নির্াতি, অন্ততম ; ‘fae fe! শব্দ আবার পাপরূপ অর্থও বুঝাইয়া খাকে | পৃথিবীবাচক 
‘নিতি’ শব্দ ও পাপবাচক ‘নিঞ্ধতি' শব্দ একই ক্রিয়ার সহিত সম্বন্ধবিশিষ্ট কিনা এবং 
ইহাদের নির্বাচন একই কি না, এই সমন্ধে সন্দেহ হইতে পারে। সন্দেহের নিরাস হইবে পৃথিবী- 
নিশি awe কোন্‌ ক্রিয়ার সহিত এবং পাপ-নিঞ্ধ তিরই বা সম্বন্ধ কোন্‌ ক্রিয়ার সহিত 
ভ্িযের wat) পৃথিবী-নিশ্দতির aes রমণ ক্রিয়ার সহিত- পৃথিবী তছুপরিস্থিত প্রাণি- 
গণের 'আনন্দদায়িনী। আর পাপ-নির্ধতির ew প্রাপণ ক্রিয়ার সহিত-__পাপ সকলেরই 
দুঃখপ্রাপক, অর্থাৎ পাপ করিলে সকলেরই ছুঃখোৎপত্তি হয়। . বিভিন্ন ক্রিয়ার সহিত সদ্ধদ্ধ 
আছে বলিয়া পৃথিবী-নিঞ্ধতি ও শাপ-নিৰ্ধতির নির্বাচন বিভিন্ন হইবে; পৃথিবী-নির্খ/তির 
* Rites করিতে হইবে fata ধাতু হইতে ; এবং পাপ-নিঞ্ধ'তির fatter করিতে হইবে 
প্রাপণাখক ‘ক’ ধাতু হইতে।। 7 
.. আঅন্ুবাদ__এই একবিংশতি পৃথিবীনাম যথাক্রমে পঠিত হইয়াছে। এই সমন্ড নামের 
মধ্য faaTe এই নাম নি পূর্বক ‘রস! ধাতু হইতে নিষ্পর, দুঃখজনক পাপ অর্থে বর্তমান 
আর একটা ‘fase’ শব্দ Sa ধাতু হইতে নিষ্পঞ্গ; পৃথিবীবাচক fav te” শব্দের সহিত 
১৪ আসথকাপ্তানি etter etter (a) 1 2 
২। নিতি yt (ছচ)। Tew wee আপত্তি: etfeests (বাহ! হইতে ছঃশেত পান্তি ঘটে) | 





a 


©- = 


২.১.৭.১১ ] * দ্বিতীয় অধ্যায় 2 ২৩৩ 
শেষোক ‘নিঞ্ধতি’ শব্দের সন্দেহ হয় ; এই দুই “নির্তি শব্দের বিভিন্ন ক্রিয্নার সহিত ডিও 
নিবন্ধন নিৰ্ক্চনড়েদ আছে। . 


Sai এষা aS ॥ ১১ ॥ 


Sat: (পৃথিবী এবং কুক্ছাপত্তি-নিক্+তি শব্দের এই Ber অথ state) val. 
(বঙ্ষামাণ a) ভবতি (হয়)। ba 
পরবর্তী পরিচ্ছেদ উদ্ধত “ধ ঈং চকার'__এই aca “লির্ষতি' শব্দের উভয় axe পাওয়া 

যায়; ইহার অর্থ এই মতে ক্চ্ধাপত্িও হইতে পারে, পৃথিবীও হইতে পারে। * 
অনুবাদ-__পৃিবী এবং কক্/পত্তি_'নিঙ্গতি' শব্দের এই উভহার্থপ্রকাপক ae উদ্ধৃত 
হইতেছে। 


॥ সপ্তম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





21 তঙ্কাঃ কৃদ্জাপত্তেঃ পৃৰিবা| অপি এব! নিক্দাচিক! we ভবতি (হু )। 
9018458. 











sea পৰ্রিচেছদ 


' ঈং চকার_ন সো অন্ত বেদ য ঈং দদর্শ হিরুগিল,তল্মাহ | 
স মাতুধ্ধোন। পরিনীতো অন্তর্বহ প্রজা লিখ তিমাবিবেশ ॥ ১ ॥ 
a] (খেদ ১1১৬৪1৩২)। 
[ এই nema ছুই প্রকার ব্যাখ্যা আছে; পরিব্রাজক sete আমা্মতততববিদ্গণ এক প্রকার 
ব্যাখা! বরেন, নিক্ক্তকারগণ আর এক প্রকার ব্যাখ্যা করেন ]। 
পরির্রাবগণের মতে_ 
যঃ Re (যে) চকার (করোতি-_গ্ভ উৎপাদন করে) »: (সে) ae [তব] 
(গর্ভের ক) ন বেদ (জানে না), wR (যে) হিকুক্‌ ইৎ হু (নিশ্চিতভাবে গর্ভকে 
Madea a পুক্তহশরীরে অন্ধহিত বলিয়া ) ছদর্শ ( পশ্ততি--দেখে ) wate (থা *--তাহার 
নিকটে গর্ভতত্ব প্রত্যক্ষ হয় ); সঃ (সেই গর্ভ) মাতুঃ ( মাতার ) যোনা ( যোনৌ গর্ভাশঘ- 
স্থানে উৎপন্ন হইয়! ) পরিবীতঃ ( জরায়ু পরিবেষ্টিত হইয়1) was ( মাতৃজঠরে পুষ্টিলাভ বরে, 
তৎপরে ভূমিষ্ঠ eu); বহুপ্রজাঃ (গর্ভবর্ত। বারংবার জাত হইয1) iv Fey ( দুঃখোৎপাদক 
পাপে ) আবিবেশ (আবিশতি__ প্রবিষ্ট হয় )। 
মানুষ সাধারণতঃ কামার্ত হুইয়া অথব। পুত্রলাভের আকাজ্জায় জ্রীপস্ডোগ করে, ফলে স্ত্রীর 
গার্ডসঞ্টার হয়; গঠতব কিন্ত গর্ভকর্ম্ার নিকট সম্পূর্ণ অপরিজ্ঞাতই খাকে। থে মান্য জানে 
ন্ত্রীশ্ম্রে eat পুরুষপরীরে গর্ভ Seles রহিয়াছে, স্্রী-পুক্hযের সংযোগে তাহা প্রকট হয়, 
গর্ভতব্ব তাহার নিকট প্রত্যক্ষ ।* গর্ভ Berm হয় গর্ভাশয়স্থানে, জরায়ু দ্বারা পরিবেষ্টিত 
হয়, মাত৷ যাহ! খায় তাহার দ্বারা পুষ্ট হয়, পরে ভূমিষ্ঠ হয়। গর্ভ উৎপাদনের ছার! গ্চকর্ঘা। 
নিজেই বারংবার জাত হয় * এবং দুঃখোৎপাদক পাপে fa হয়, অথাৎ বহুসম্থানের জনক 





৯) উদিত পুরণ (ous সাচ ); ইচ্ছন্দ এবকারাৰ্: নিচে সাজ) 

২ ন নোহন্ত তদ্বনি্ি শেৰং, মিতীগাৰ্থে বা AB এত: গর্ভ: ন বেৰ (সঃ I) | 

৩। Sais তক্ৈব (a)! 

॥। অন্তনিতমেতন্মিন mice eof =| পরী (ge, VENT মতে বোংপোনং PITA 
punivtanrestcas থা জাত ger aeices দশ, feng Males নাদৈতৎ অন্তহিতে। বে গর্তন্তস্থাদপি 
লোপ্যনমধ্যাস্ক্গানাভাৰাত্ৈৰ জানাতি { খে ব্যক্তি বহিশ্চিকের ছা sina অশ্ুানের খারা গর্ভ প্রদর্শন 
করাঃ, গর্ভ তাহার নিকট হইতে ules অর সেও গতনধ আলে না) 

এ) Wesel: বর প্রজাবনান: ( ছঃ )। 








২.১.৮.১ ] * দ্বিতীয় অধ্যায় ২৩৫ 


হইয়া নানা প্রকার দুঃখ ভোগ করে।? যে বান্ধি SBT জানে, সে ্রীঞ্জোগ হইতে নিবৃত্ত” 
থাকে, বহসন্তানের জনক হইয়া তাহাকে দুঃখ ভোগ করিতে EAA! ন 

নিক্ষুককারগণের মতে . 

যঃ ঈম্‌ (যে মেঘ) করোতি ( জলবর্ধণ ঝরে ), সঃ (সেই মেঘ) a3 Loe] ( ate 
তর) ন বেদ (জানেন৷), যঃ ঈস্‌ (থে ইন্দ্র) ee ইৎ al বধ আদিত্যরস্মিতে অন্তহিত 
বলিয়।) wet ( দেখেন ) Sats (ভক্ত প্রজক্ষম্_তীাহার নিকট aie প্রত্যক্ষ হয়); সঃ 
(বর্ষ অথাৎ জলরাশি ) মাতুঃ ( অস্তরিক্ষ লোকের) catal ( অন্তরিক্ষে seit অন্তরিঙগ্থ 
উদকাভিবাক্তিযোগ্য প্রদেশবিশেষে )* পর্িবীতঃ ( বায়ু দ্বারা পরিবেষ্টিত হয়) অন্তঃ (পরে 
মেঘান্ততে হইয়া সেই জলরাশি ) বহুপ্রজাঃ (নিজেকে প্রহৃত্রূপে জাহমান অর্থাৎ অভিবাযক্ত 
করি!) fates ( পৃথিবীতে ) আবিবেশ ( আগমন করে )। 

মেঘ oats করে বটে কিন্ত বর্মতত্ব জানে না wets জল কি, কোথা হইতে আসিল_ 
এই re Poe সে অনভিজ্ঞ। ইন্দের নিকট বর্ষতত্ব প্রত্যক্ষ, তিনি জানেন জলরাশি 
অনভিবাক অবস্থায় আদিতারস্মিতে অন্থহিত থাকে। সেই জলরাশি অন্তরিক্ষলোকে 
উদকাভিব্যক্তিযোগঃ প্রদেশবিশেষে বাছু দ্বারা পরিবেষ্টিত হয়, পরে cates হয়| অথাৎ 
মেখন্ধপ ধারণ করির। বর্ধাকালে নিজেকে €তূতরূপে জায়মান অথাৎ অভিথ্যক্ত করে এবং 
পৃথিবীতে পতিত হয়। 

আনুবাদ-_( পরিক্রাজকগণের মতে )_থে ব্যক্তি গণ উৎপাদন বরে 'সে গঙের তব 
জানে না, ঘে গর্ভকে নিশ্চিতভাবে স্্ীঙগঠরে বা পুরুষশরীরে অন্তহিত বলিয়া দেখে তাহার 
নিকট গর্ভতত্ব প্রত্যক্ষ হয়; গর্ভ মাতার গর্ভাশযস্থানে উৎপন্ন হইয়া জরায়ু পঠ্িবেরটিডত হয়, 
মাতৃজঠরে পুষ্টিলাড করে, তৎপরে কৃমি হয়; গর্ভকর্তী। বারংবার সন্তানূপে জাত ইয়া 
হুখোৎপাদক পাপে প্রবিষ্ট হয় অথাৎ বহুনন্তানের জনক SEH নানারূপ দুঃখভোগ করে। 

(নিকুক্তকারগণের মতে )-_যে can জঙবর্ষণ করে, সে বর্ধতর জানে না, খিনি বধ 
আদিতাযরপ্িতে অন্তহিত বলিং দেখেন, সেই ইন্ছের নিকট বত প্রত্যক্ষ বধ অত 
জলরাশি অন্তরিক্ষলোকের উদকাভিবাক্রিযোগ্য প্রদেশবিশেষে বাদ সারা পরিবেরিত হয়, পরে 
মেঘান্তগর্ত ete অথাৎ caves ধারণ করিঘা বর্ষাকালে নিজেকে প্রতৃতরূপৈ জায়মান অর্থাৎ 
অভিব্যক্র করত পৃথিবীতে পতিত হয়। 











Si ৰহসন্তানের পিত| ae হইলে সন্তানপোষণে wee হত এবং তৎকারণে ছু পরা হয় নিশাত 
বের অর্থ পরিত্ারকগণের মতে 'কুক্ধাপতি” : গাথা “gerne শব্দের তন করিয়াছেন "পাশ" ( বাং। হইতে 
কের atic RO পতি বা প্রান্চি বটে ) “কুপন পে অর্থ বট seen সমাস করিয়া Gates 
হতে পারে নেক হলেন: শব্দের Mf কৃক্ঞাপতি (ছু রি) ন! করা মাহা করা হইছে 

২। উততরোরনতরকষলাসথা সামা্তৰিশেনভাৰো অব (সাম) 











[ ২.১.৮.৪ 
বহুপ্রজাঃ কচ্ছমাপভ্ভত ইতি পরিত্রাজকাঃ, বর্ষকর্টেতি নৈরুক্তাঃ ॥ ২॥ 


বহপ্রজ্গাঃ (যে নিজে qeaigu: জাত হয় অর্থাৎ বহসন্তান-বঢক্তি) 9—q ( দুঃখ ) 
miners (প্রাপ্ত হয়) ইতি (ইহাই মতের প্রাঁতপাপ্ত বলিয়া ) পরিক্রা্ছকা: ( পরিত্রাজক 
জ্থাৎ আাস্মবিদ্গণ মনে করেনু ),” tok ( বর্মণত্পকশ্দ অথাৎ বৃষ্টিতব মনের প্রতিপাদ্য 
বলিয়া ) নৈরুক্কাঃ ( নিক্ক্তকারগণ মনে করেন )। 

কামার্ত ব্যক্তির বহু সন্তান হয়, তর্রিবন্ধন তাঁহার SY ভোগ করিতে হয়, ইহা এই মন্ত্রের 
safest বলিয়া" পরিত্রান্দকগণ মনে করেন; তাহাদের মতে মঞ্জে ‘faafe’ শব্দের অর্থ 
“কুচ্ছাপত্তি' । নিরুক্তকারগণ মনে করেন, এই area দ্বারা বৃষ্টিতত্ব প্রতিপাদ্দিত হইতেছে; 
তাহাদের মতে মন্ত্রে ‘নিকতি’ শব্দের অর্থ ‘পৃথিবী’ । 

আন্ুবাদ-_বহুসম্ভান-বাক্তি দুঃখ প্রাপ্ত হয়, ইহাই ম্রের প্রতিপাদ্য বলিয়| পরিত্রাজ্জকগণ 
মনে করেন; এই মঙ্জ বধকশ্থা অর্থাৎ Wey যন্ত্রের প্রতিপান্ধ বলিয়| নিরুক্তকারগণ মনে 
করেন। 





য ঈং চকারেতি করোতিকিরতা সন্দিক্ষৌ serial ॥ ৩॥ 

আঃ Be pets ইতি (ur Re চকার_-এই স্থলে) সন্দিদ্ধৌ (সন্দেহবিধযীকৃত) করোতি 
বিরতী (কু ধাতু এবং ক ধাতু ) বর্ধকশ্ণ! ( বর্ষণবর্শ্মের সহিত সন্দ্ধ )।* 

য ঈং চকার--এই স্থলে ‘চকার’ পটী mew সন্দেহ আছে ; ইহা করণার্থক “ক ধাতুর 
রূপও হইতে পারে, ক্ষেপণার্থক ক ধাতুর ats হইতে পারে। বধণের সহিত যখন “চকার' 
এই ক্রিয়াপদের সঙ্দ্ধ অর্থাৎ ‘গর্ভ' পদ ইহার stacy বিবেচনা না করিয়া ‘a4 পদ যখন 
ইহার কর্ন্ধপে বিবেচনা করা যাইবে, তখন ইহার অর্থ হইবে “করোতি' (সম্পাদন করে) 
অথ! ‘কিরতি' ( নিক্ষেপ করে ) | ate কঝোতি। বি সম্পাদন বরে ) বঙগিলেও যে অর্থের 
প্রতীতি হয়, বর্ষং কিরতি ( বৃষ্টি নিক্ষেপ করে ) বলিলেও ঠিক সেই অর্থেরই প্রতীতি হয়। 

আস্ুবাদ_“ঘ ঈং চকার? এইস্থলে ‘কব’ ধাতু অপবা ‘কু’ ধাতু বর্ষণকর্ণ্মের সহিত ANH, সেই 
বিষয়ে সন্দেহ আছে। 

ন’ সোহপ্ত বেদ মধ্যমঃ স এবাস্ত বেদ মধ্যমো 
যো দদৰ্শাদিত্যোপহিতম্‌ ॥ ৪ ॥ El 

‘ন সঃ অন্ত বেদ" এই স্থলে স:- মধ্যমঃ ; SRE শব্দের অর্থ এই স্থানে ‘মেথ’। মেঘ 
বুষ্টিতন্ধ জানে না; তবে বৃষ্টিতত্ত জানে কে? ‘স এক আন্ত বেদ মৎস: মধাসই gee 
আনেন; ‘মধ্যম’ শব্দের অর্থ এইস্থানে “ইজ । 

> এৰ পরিতরাকানঃসাক্মবদ্াং দর্শনে wig gta (ডঃ) । ত 

২। করোতি fend সন্দিক্ খা বক সন্বৰ্যতে (ছু) 








২.১.৮.৫ ] * দ্বিতীয় অধ্যায় ২৩৭ 


যো দশ হিরুক্‌- যঃ দদর্শ আছিত্যোপহিতম্‌ ; ‘আছিত্যোপহিতম্‌'-_ইহার অর্থ আদিতা- 
রশ্মির waste’; সেই Ras gow জানেন, বিনি দেখেন ca বৃষ্টি আদিত্যরন্মির sets 
বা আদিত্যরস্মিতে অঁছহিত । . 


* অন্ুবাদ__*ন সোহ্ত caw ata *:-মধ্যমঃ (মধ্যম অর্থাৎ *মেৰ ew 
জানে at); তবে বৃষ্িতব জানে কে? WON অর্থাৎ Bak Wee জানেন, fafa crea 
যে বৃষ্টি আিত্যরশ্মির অস্থর্গত a ক্দিত্যরশ্মিতে অন্থহিত। 


স মাতুর্বোনৌ মাতাস্তরিক্ষং নির্মীয়ন্তেহন্মিন্‌ ভূতানি যোনিরন্তরিক্গং 





সমাতুর্যোনালুস মাতুঃ যোনৌ 7 মাতা অন্থরিক্ষম্‌ (ন্থরিক্ষ)) [যেহেতু] afer 
(অন্তরিক্ষে) ভৃতালি ( প্রাণিসমৃহ ) নির্মীযন্বে (পরিথিত হয়); যোনিঃ= অন্বরিক্ষম্‌ 
(অঙ্তরিক্ষ ); [যেহেতু ] মহান্‌ (প্রকাণ্ড) saat: ( একদেশ )। 
মঙ্ধে আছে ‘স মাতু্ধোনা'ঃ ইহার অথ ‘স মাতুঃ মোনৌ' (সেই জলরাশি অন্তরিক্ষ 
cate ক্ষে অর্থাৎ প্রকাণ্ড প্রদেশ বিশেষে......)। ‘মাহা! এই পদের অথ” 
(4 “অন্তহিক্ষ' 5 ‘মা’ ধাতুর উত্তর তৃঢ, প্রতায় (উ ২৫২) করিয়া দিষ্পর। “ar ধাতুর অর্থ 
‘পরিমাণ aay, অস্তরিক্ষ সমস্ত প্রাণীকে অবকাশ প্রদান করে, কাজেই অন্তহিগ্ সমস্ত 
প্রাণীর পরিমাপক অথ after সমস্ত প্রাণী পরিমিত (meacured)* হয়, বলা যাইতে 
পারে। “নি্ীয়ন্ত_-ইহার অথ” ‘নিশ্থিত en, ata হইতে পারে জায়মান সমন প্রাণী 
অস্তরিক্ষে অবকাশ লাভ করে, ইহাতে সকল প্রাণীই বিশেষ ভাবে উপকৃত হয়। ত কাজেই 
বলা যাইতে পারে প্রাণিসূহ অন্তরিক্ষে নিশ্চিত হয়। * যোনি শব্দের অর্থও “ই শি? 
অন্তরিক্ষ বলিতে এইস্থলে বুঝাইবে safes লোকের মহান্‌ প্রদেশ বিশেষ,* যথায় উদকের 
afeufe হইতে পারে। ‘যোনি! শব্দ ‘যু’ ধাতুর উত্তর ‘fac’ প্রায় ( উ ৪৯১) করিয়া 
fama; “থু ধাতুর অথ” মিশ্রণ, উদকাতিবাক্তিযোগ্য অন্ধরিক্ষপ্রদেশের বায়ুর সহিত মিশ্রণ 
অথাৎ sent হয়। 2 
৩ আন্ুবাদ-_স মাতুধোল1- মাতুর্ধোনৌ 7. মাতা. অন্তরিক্ষ, এইস্থলে অর্থাৎ অস্থরিক্ষে 
" প্রাণিসমূহ পরিমিত হয়; যোনি -অনতরিক্ষ অথাৎ অস্থরিক্ষলোকের প্রকাণ্ড অবয়ব বা 
একদেশবিশেষ । . 
























১1 এভক্মাংকাশ দানেন বিনিকপকারং কঝোতি হুতানাং আগমানানাদ্‌(ছ: )। 
২। আকাশন্যৈৰ পৰৰেশৰিশেৰঃ wee (হং): sel wafenfafs সামানরবচনস, যোনিন্তধিক্সিতি 
সপাবিভেদাত্তক্ৈৰ যহানবরবঃ (দঃ ME) | 


{oa 





২৩৮ i [ ২.১.৮.৮ 
ad পরিবীতো! বায়ুনা ॥ ৬ ॥ 
পরিবীতঃ _পরিবীতঃ বাছুন! ( মুহা পরিবেষ্টিত )। 2 


mem আছে মাত্র পরিবীত:"; ইহার অথ tee ere) পরিবেষ্টিত । ? 
».. "*জস্মুবাদ-*পরিবীতঃ- পরিবীতো বাছুন ( args দ্বার! পরিবেষ্টিত )। 


অয়মপীতরে! যোনিরেতস্মাদেব পরিযুতে| ভবতি ॥ ৭ ॥ 


any ( এই ) ইতরঃ ( অন্য ) যোনিঃ অপি ( যোনি শব্দও ) এতন্মাৎ এব (এই যোনি 
শব্দ হইতেই )) পরিযুহ: (মিশ্রিত বা সংস্থষ্ট ) ভবতি ( হয় )। 

স্্রীজননেন্দিঘ়বাচক ‘যোনি’ শব্দ অস্তরিক্ষবাচক ‘যোনি' শব্দ হইতেই অর্থাৎ অস্তরিক্ষবাচক 
‘যোনি’ শব্দের প্ররুতি যে 'যু’- ধাতু তাহা হইতেই feria; স্ত্রীযোনি পরিযুত ( রক্ত মাংস দায় 
প্রভৃতির দ্বারা মিতিভ অর্থাৎ এই সমস্ত বোর মিশ্রণে গঠিত )।* ‘wea’ ইহার 
নর্থ স্বন্দত্বামী করেন ‘এতস্থাদের রূপসামাক্াৎ প্রসক্ধে। নিকচাতে'__অস্থরিক্গবাচী যোনি 
শব্দের সহিত স্রীজননেন্রিঘবাচী যোনি শব্দের রূপসাদৃশ্য আছে বলিয়া স্ত্রীননেন্রিয়বাচী 
যোনি শব্দের নির্কচন প্রদর্শিত হইল । 

অন্মুবাদ-_-এই অন্য যোনি শব্দও অর্থাৎ স্ত্ীজননেন্দিয়বাচী ‘যোনি শব্দও এই যোনি শব্দ 
হইতেই অৰ্থাৎ অস্তরিক্ষবাচী যোনি” শব্দের প্রকৃতি যে ‘যু’ ধাতু তাহা হইতেই farins 
স্্ীঘোনি পরিধুত অর্থাৎ রক্ত, মাংস, wry প্রভৃতির মিশ্রণে গঠিত । 





বহুপ্রজ। ভূমিমাপদ্তে stars ॥ ৮॥ 


বসরা নির্ঘতিম/বিশেষ- বহপ্রচছঃ ভূমিস্‌ক্পগ্যতে বগকশণ।। বহপ্রজাঃ ( প্রভৃত- 
কূপে জায়মান জলরাশি ) বর্ষক্শণ। ( বরণণক্রিযার দারা অর্থাৎ বৃষ্টিকপে অভিব্যক্ত হইয়া ) ভূমিম্‌ 
( পৃথিবী ) আপস্ততে (প্রাপ্ত হয়) । 

aca ‘নিতি’ শব্দের অর্থ “ভুমি' বা ‘পৃথিবী'--নিক্ষক্তকারগণের মতে । আবিবেশ = 
আপত্যতে (প্রাপ্ত হয় )। আদিতারশ্মিতে অস্তহিত জলরাশি নিজেকে প্রভৃতভাবে বৃষ্িকধপে 
জায়মান atic অভিব্যক্র করিয়া! ভূমিতে পতিত হয়।* * 

অন্মুবাদ-_বহপ্রঙ্গা নিখ্তিমাবিবেশ - বহুপ্রজ। কুমিমাপস্থতে ates ( জলরাশি age 
ভাবে বৃষ্টিকূপে জায়মান হইয়া পৃথিবীতে আগমন করে )। 








> পরি এব ভবতি সাহা নাংলনু © (ap) ; নিতি বা! eects (7 হা) 
২) xéecentfencet tenet বহশ: পরক্জারমালো। fete: ety আৰিশতীতি সংস্থা (ছঃ)। 
- "ৰপৰা সদনদসি-এই হের মারা ( পা 1১2) বেছে eae সন্যসে নিচ, প্রভার কার! "বহর 
পব্দ হয়। 











২.১.৮.৯ ] + দ্বিতীয় অধ্যায় ২৩৯, 


শাকপুণিঃ সংকলয়াচক্রে সব দেবত| জালামীতি, ett শা 
দ্েবতোভয়লিঙ্গ। প্রাদুর্বভূব, তাং ন ক্জচ্দে, তাং পপ্রচ্ছ yt 
বিবিদিযাঁণি হেতি, ata এতামৃচমাদিদেশৈৰ! মন্দেবতেতি ॥ ৯ ॥ 


শসর্জাঃ (সন্ত) দেবতাঃ ( দেবতা) জালানি (জানিব), শাকপুনিঃ (শাকপুৰিনাৰ্মক 

আগা। ) ইতি (tact) সংকরবাচক্ষে ( সংকল্প করিয়াছিলেন ), Sa (ঠাহার নিকট) 
উল (হিপ!) দেবা (দেবতা) প্ৰীদূৰ্বত্বৰ ( প্ৰাহুহূ ত হইয়াছিলেন ), তাং (সেই 
দেবতাকে ) ন জজ ( শাকপূণি জানিতে পারেন নাই ), স্ব! | স্বাং--তোমাকে ) বিবিদিধাণি 
(জানিতে ইচ্ছ। করি) ইতি ই!) তাং ( তাহাকে ) পপ্রচ্ছ ( বলিলেন ), সা ( সেই দেব!) 
বন্য (শাকপুণির নিকট ) এতাস্‌ ( বক্ষামাণ ) ase (ক) আদিদেশ ( উপক্ুপ্ত করিলেন ), 
এৰ। মন্দেবতা ( আমি এই খকের Cras! ) ইতি ( ইহাও বলিলেন )। 

লিরুক্তকার স্মাচার্ঘ্য শাকপুনি সংকল্প করিয়াছিলেন, তিনি ময়ের সমপ্ত দেব চাদিগকে 
জানিবেন। তাহার wane wat করিবার উদ্দেশ্বে কোনও অবিষঠায়ী দেবত| ব্বিচাববিশিই। 
হইয়া তাহার নিকট আবিকূত হইলেন। শাকপুণি ঠাহাকে চিনিতে পারিলেন না। সেই 
দেবত| শাকপূনির নিকট বক্ধ্যনাণ asaya উল্লেগ করিয়া বলিলেন, ‘আমি এই acne 
দেবতা Nena অর্থ নির্ধারণ করিয়া এই মনত হইতেই আমাকে MATE হও! * 

অনেক মগ্ন আছে যাহার দেবতাবিবয়ে সন্দেহ হয়, ময্রের অথ পরিগ্ঞাত ন! হইলে 
দেবতাঙ্জান যায গাবে হইতে পারে না, Eel প্রতিপাদন করিবার জনই *এই আশ্যামিকার 
অবভারণ! কর! হইয়াছে। আগা) যান্ধ এই অবতারণ। অস্থানে কন নাই, কারণ ইঃ 
সন্দেহগ্রকরণই ।* মঙ্ধের নর্থ সম/ক্‌ পরিজ্ঞাত ন! হইপে দেবতাপ্রান হইতে পুরে কি না 
তাহা richie আলোচিত হইডাছে ( নিঃ ১৩, wa পরিচ্ছেদ জবা); তথাপি ঈদৃশ বিযক্খর যে 
পুনরবতারণা তাহা সিদ্ধান্তের প্রতি দৃঢ় প্রতায় উৎপাদনের faqs 

অনুবাদ-*আমি সমপ্ত দেবতা জানিব’ শাকপুনি এইকপ সংকল্প করিয়াছিলেন । তাহার 
নিকট দিক্ূপবিনিষ্ট। দেবতা rays হইয়াছিলেন, সেই দেবতাকে শাৰুপুণি জানিতে পারেন 
are; ‘তোমাকে আনিতে ইচ্ছ। করি’ শাকপুণি তাহাকে এই কখা বলিলেন; সেই দেবতা 
. শাক নিকট বন্মাণ wean BRAS করিলেন এবং বলিলেন “আবি এই মনের দেবতা! 











॥ অষ্টম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 


50. পুত স্বীল্াৰৰিৰিয়া, অশ। 
ছাগল 5 ( ছঃ)। 
at এবমেৰ noes este (me 
+ wets বে ব্যাস চন্কাপি দা পুনকপন্াল: ("কং ate)! 
x 


লন তাহা নীপা xT 











অয়ং স শিঙ ক্রে যেন গৌরভীবৃতা মিমাতি ater ধবসনাঞ্বধি শ্রিতা। 
wi চিত্তিভিনিহি চকার মি্ঘ্যং Mam ভবন্তী প্রতি বত্রিমৌহত ॥ ১॥ 


রর (খের ৯৬৪২৯) 


অহং সঃ (এই লৈই মেঘ) শিও.ক্রে * (শব্দ করে), যেন (RAGE) গৌঃ ( অস্তরিক্ষ- 
স্থানীয় বাক্‌ অথাৎ বিদ্যুৎ ), অভীবৃহা ( আচ্ছাদিত। ); ধবসনৌ ( ধ্বংনে_উদকবর্ধী cara ) 
অধিশ্রিতা ( অবস্থিত Fears ) ata ( শব্দ ) মিমাতি ( করে); স! ( মেঘাচ্ছাদিতা fagis ) 
fags ভবন্তী ( বিদাৎ-রূপে নিজেকে প্রকটিত করিয়া) চিত্তিভিঃ ( চটচট। way কর্মের 
ছার!) * মর্তাৎ (মাজধকে ) নি হি চকার ( নিচকার হি *__ভীতি উৎপাদনের দ্বারা 
নিগৃহীত করে); [ততঃ] ( তৎপরে) af (নিঙ্ষরূপ) প্রতি বহত (প্রত্বাহতে__ 
উপসংহৃত করে )। 

আমরা মেঘের পুরুগস্তীর শব্দ শ্রবণ করি? শব্দ বাস্তবিক মেঘের নহে, cantata 
বিদ্যাত্তের ; বিছ্বাৎ মেখে লুক্তাফিত থাকিয়া শব্দ উৎপপ্র করে। হখন বিদ্াৎ প্রকট হয় তখন 
শব্দ ভয়ন্ধর হয়; তাহার চটচটাশন্দে সমস্ত লোক ভীতিযগ্রন্ত হইয়া পড়ে । বিদ্বাৎ নিজেকে 
প্রকটিত করিবার পর পৃথিবীতে জলবর্ষণ হয় ; জলবর্মণ হইয়া গেলে বিদ্ধাৎ স্বীয় কূপ Banas 
করে-- অর্থাৎ অদৃশ্ব fet ইঠাই মঙ্ধের প্রুল সঅর্থ। এই মক্রের দেবতা মাধ্যমিক! বাক 
অর্থাৎ অঅন্তরিক্ষস্থানীয় fags | acne প্রথমার্ডে বিছ্বাৎ মেঘে অস্থহিত, বিদ্বাৎ প্রধান, মেঘই 
প্রধান-কাজেই পুংলিঙ্গে নির্দেশ, মনে হয় মতের দেবত! পুংলিঙ্গ ; Baan বিদ্বাৎই 
প্রধান__কাজেই স্ত্রীলিঙ্গে নির্দেশ, মনে হয় মনের দেবতা fey) এই aes দেবতা কে, 
তাহা যখাযখরূপে জানিতে হইলে যস্্রের অর্থ বোধ করিতে হইবে, বুঝিতে হইবে বিদ্যুতের 
অপ্রকট ও প্রকট ছুই an আছে, বিছ্বাতের এই ভু রূপই মন্ত্রে বর্ণিত হইয়াছে । এইরূপ 
অথবোধ হইলে বিদ্যুৎই যে acme দেবতা তদ্ধিষয়ে সন্দেহ খাকিবে লা। মঞ্ত্ের দেবতা যে 
fran তাহা অস্বরিক্রস্থানগত কি দ্রাস্থানগত-_ঈদৃশ সন্দেহের9 অবকাশ আছে; কারণ, 
বিদ্যুতের ছুই কপ আছে; বিদ্যুৎ অন্তরিক্ষন্থানগত-_এস্তরিক্ষস্থানগত হইয়! nat করে, 





* ধ্রংসনাৰধিশ্িত!-- সাসহমী মহাশরের পাঠ। * 2 

i শক্ছে। ৯ 

২। চিন্তিতিঃ বৈশ্চটচটাশব্দকৰদকি: (ছু): মারপকপৈশ্চটচটশৈভবষ্ wafer ( সঃ বাঃ )। 

1 দিককার নীলৈ কৰোতি xa মু, Zee! হি ন্ট বিজাতি বিছানা শীতে! নীতি 
(কষ) । 





২.১.৯.৩ ] * দ্বিতীয় অধ্যায় ২৪১ 


এবং ছ্াস্থানগত-_ছস্থানগত eka বআআদিত্যন্ষপে অলাশহসমূহ হইতে জলগ্ৰহণ করে |. 
দেবতার স্ব সম্বন্ধে এই সন্দেহের ও নিরাপ হইবে মনের অ্থজানের স্বারা। মন্ত্রে অন্তরিষ্দ 
স্থানগত বিদ্ঠেরেই afar আছে, ইহা বোধ হইলে অন্বরি্ষস্থানগত বিদ্যুতই যে মের দেবত। 
তদ্বিযয়ে সন্দেহ থাকিবে না। * 

"আনুবাদ__এই সেই মেৰ শব্দ করে, WAGs Sofware বাক্‌ খঁখাৎ বিছা 
meres; উদকবৰ্ী মেখে অবস্থিতা fags শব্দ Geum করে; সেই fags .বিদ্ুৎ-রপে 
নিজেকে একটিত করিয়া চটচটাশব্দক্ূপ কর্ম্দের etal যাহুষকে নিগৃহীত way, তৎপরে স্বীয় 
কূপ প্রতিস'হৃত করে। 


অয়ং স শব্দায়তে ॥ ২ ॥- 


5. অয়ং স Fits corm অয়ং সঃ শব্দায়তে (এই সেই মেঘ শব্দ করে )। 
অন্ুবাদ--এই সেই মেঘ শব্দ করে। * 


যেন গৌরভিপ্রবৃ্তা ॥ ২ ॥ 


যেন গৌরভীবৃত যেন গৌঃ অভিপ্রববত্তা (যে মেঘের ছার! গে। অথাৎ .অন্তরিন্মন্থানীয় 
বিদ্যুৎ পরিবেষ্টিত বা আচ্ছাদিত৷)। * 
আনুবাদ-_খাহাদারা গে। ( অন্তরিক্ষস্থানীয fears ) পরিবেষ্টিত হয়। * 


মিমাতি মায়ুং শব্দং করোতি ॥ ৩॥ 


মায়ুং মিমাতি — শব্দং করোতি ( শব্দ করে )। - 
“মিমাতি? পদ মানাথ'ক ‘মা’ ধাতু হইতে নিষ্পন্ন । 
মিমাতি = নি্িমীতে ; শব্দ নিৰ্মাণ করে অথাৎ শব্দের সম্পাদন করে।* A শব্দ; 
ক্ষেপণাথক ‘মি’ ধাতু হইতে নিষ্পহ ॥ ব্যংপত্তি-ঘাহা ক্ষিপ্ত বা প্রেরিত হয় ( মীয়তে দ্দিপাতে 
cartes ইতি মাছু:)। i 
অনুবাদ-_মিমাতি মাযুম্‌ =শব্দং করোতি ( শব্দ করে )। 





১। শসেৱমেকৈব দেৰতা মধাস্থান। বিদ্বাক্পা ছাস্থান| বান্ধিভ্যরূপেতারমেৰংলক্ষণে| দেবতাতনবদালোহ উপেক্ষিতৰ্যো 
পাচ নর Ramm areentet ছঃ) 1 . 

ar তরবারি অনটুতোম পরীত্যো স্থানে, পিতৃ (বং বাঃ): অভিপ্রচ্ছাদিত! ( দুঃ ৷ । 

৩ মাতি সাং Fes নিবি মাত m= ৯৯ (ms Fratfs নিমিমীতে করোতি 
(mt) 

৩3615, 








[২.১.৯.৭ 
মায়ুমিবাদিত্যমিতি বা ॥ ৪ ॥ 

a (meat), star মাযুম্‌ ইক (ঠাক কাছ) মাছুম - আৰিতামু ইক্তি( ‘মায়’ শব্দের 
অথ” আদিতা )। ঠা) 
* ‘মায়’ শব্দের অর্থ” আদিত ও হইতে পাতে; ঝাৎএত্রি হইবে_মিংনাভি প্রক্ষিপতি aan 
sa জ্যোডিঃ (যাহ| স্বীয় cof সর্জ বিক্ষিপ্ত করে); ‘are শব্দের আদিত্য অথ” গ্রহণ 
কুৰিলে ‘ary: নিমাতি‘ ইহার নর্থ হইবে ‘আনস্যানং যাছুম্‌ ব্বাদিতাম্‌ ইব আদিত্যপদৃশং 


নিমিষতে যাদু সাদিতা স্তাদৃশং তেজন্দিনং নিমিমীতে ইতি যাবৎ’ ( নিজেকে আদিত্যের স্তায় 
জ্যোতিঃসম্পন্ন করে )। 








আন্ুবাদ__বগখব। মাঘুংস মাুস্‌ ইব (দার স্যায় ); মায় শব্দের অথ আদিত্য । 
বাগেযা মাধ্যমিক! ॥ ৫ ॥ 

এষ ( এই ) বাক্‌ ( গোশব্দৰাচা বাক) মাধ।সিকা ( মধাম স্বানীয়। )। 

‘যেন গৌরভীবৃতা'__এইস্থানে গোশব্দের নর্থ যে বাগ্জ্প! বিদ্যুৎ তাহা মথামন্থানীা 
অর্থাৎ পোশব্দের দ্বার! এইস্থানে নঅস্রিক্ষত্বানগত বিছু।তে রই বোধ হইতে ছে। 

অন্মুবাদ:_এই বাক্‌ আখ গোশন্দবাচ। যে বাগ্জপা fags, তাহা মধ্যমন্থানীয়। 
( অন্থরিক্ষদ্থানগত। )। 

. ধ্বংসনে মেঘে অধ্শ্রিতা ॥ ৬ ॥ 


ধ্বসনৌ। অসিশ্রিতা ধ্বংসনে অর্থাত, মেঘে অধিশ্রিতা। RCE ধ্বসনৌ _ ধ্বংসনে অর্থাৎ 
মেখে।, “ধ্বদনি' শব্দ ‘ধ্বংস’ ধাতু হইতে faa; ইহার ব্যুৎপত্তি যাহা হইতে জল ee 
অর্থাৎ a ( পতিত ) হয়। ( উদৰ ধ্বংলনে Brees মেঘে_ছুঃ )। 


জন্মুব।দ-_ধ্বপনাবধিশ্রিতা- ধংসনে অর্থাৎ মেখে অবস্থিত 
সা চিত্তিভিনিকরোতি? মন্ত্াং বিহ্যাদ্ভবস্তী ॥ ৭ ॥ 


সা চিন্তিভিডিও গার মর্ভাৎ বিদ্ধান্ভবন্দী-স। বিছা ভবন্ধী চিত্রিভিঃ নিকরোতি iq 
(সেট মেখসদাবৃত। Faas Fecsce বিদুৎ কূপে প্রকটিত করিছা * চিত্তি sais, টচটাশম্ববূপ 





১ এই পাঠ সানী সহাশতের ES | স্নেক TUT “চিত: কর্ম: নীচের্িকরাতি'-_এইকপ পাঠ 
দৃষ্ট হয়; Mites করোতি' এইকূপ পাঠ হইলে আপত্তির কারণ খাকে না; 'নীগগরণিকরোতি' পাঠ সঙ্গত | 
২ ছি, মেখে লঙগাত খাকিযাও শব্দ করে, কিন্ত তৎকালে দন্দ তত ভর হর না দন শী Mee: 
জপ প্রকটিত হয় তবনই শব্দ SES enya হয় এবং মানুষের ভীতি উৎপাদন করে (i চত্তিতি বৈশচটচটাশব- 
Fife হি চকাত ts: করোতি না নু; কৰা পূননিকরোঁতি ন্তযদিতি, উচ্যতে বিছা, 
বি্াা্াতিনিষ্তখানা- এছ: )। . © 











২.১.৯.১ ] দ্বিতীয় অধ্যায় ২৪৩ 


কর্টের din atone fase বা নিগৃহীত করিয়া cen)! 'চিত্তি' শব্দের অর্থ 385 


এই স্থানে ‘চট্টমুটাশব্দ উৎপাদনক্ষপ FH! . 
ন্ুবাদ-__সেই'সেবাচ্ছন্ বিছা, নিকছেকে বিহযংস্বতবপে প্রকটিত করি বকরের ছারা! 
মাজ্যকে নিগৃহীত করে | 5 . 
প্রত্যুহতে বত্রিম্‌ ৷ ৮ $ 2 
প্রতি afay বহত - agrees aig (কপ Sage করে )) “et 


Fags নিজনপ প্রকটিত fan) এবং ভীবণশন্দ Bins করিয়া বর্ষণ দপদ্দন করে, তৎপরে 
fama Senge করে। 

অনুবাদ__[তৎপরে ] লিঙ্গরূপ Bangs করে। 

বত্রিরিতি রূপনাম বূণোতীতি সতঃ ॥ ৯ ॥ 

বহ্রিঃ ইতি (‘afar এই শব্দ ) রূপনান (acta ata), [ ইহার ব্যাৎপত্তিগত অর্থ ] 
বণোতি ইতি (আচ্ছাদিত করে); সতঃ (বূণোতেঃব ধাতু হইতে ; বৃণোতি এই 
ক্রিয়া পদটী কর্তৃকারকের সহিত যুক্ত বলি 'বু' ধাতুর Soe করৃখাচ্যের প্রায়ে ‘fa’ 
শব্দ Fai) : 

ধৰত্ৰি-শৰদ ও ‘কূপ’-শব্দ সমানাখক । আবরণাথথক “9 ধাতু হইতে বত্রিশব্দের নিষ্পত্তি; 
‘বত্রিপব্দের বাংপত্তি গত অথ “হাহা আবৃত করে; স্বপ Oi 'াগ্সযকে আবৃত করিয়া 
অবস্থান করে, ইহ! প্রতাক্ষদৃষ্ট। 'সতঃ' এই পটার প্রযোগে কি উদ্দেশ্য সাধিত হইতেছে 
তৎসদ্ধে ১:২৷২৷৩ TN BEAT | fe 

অন্ুবাদ_বাত্' এই শব্দ রূপের নাম; বত্রি শব্দের ব্[ুপন্তিগত অর্থ “যাহা tgs 
করে;' বব ধাতু হইতে নিপন, 'বুখোতি” এই ক্রিয়া পদটী কর্তৃক্ধারকের সহিত যুক্ত বলিয়া 
বুঝিতে হইবে ‘বৃ’ ধাতুর উত্তর কৃবাচ্যর প্রতাছে ‘বত্রি' শব্দ নিশপত্র। 

বর্মণ প্রচ্ছা্ত পৃথিবাং তৎ পুনরাদত্তে ॥ ১* ॥ 
[হ্ছ্যিৎ] বর্ষেণ ( বৃষ্টির ein) পৃথিবীং ( পৃথিবী ) siete { আচ্ছন্ন করিয়া) তং 
, (লেই a গল) পুনঃ (আবার ) আদতে (গ্রহণ করে)। 

বিদ্যুৎ অন্ধরিক্ষস্থানগত eta বৃির ue পৃৰিবী প্াবিত করে; Fee আবার 
gas হইঘা আদিতারস্মিপে পৃথিবী হইতে জল ন্াবর্ষন করিয়। গ্রহণ করে। একই 
[বিছ্াতের ছুইন্সপ-_-এককূ-প জলা বর্ণ করে, 'অল্পকপে জল গ্রহণ করে। কোন্ঠকপের fagis 





Si বক্াপসংহরতি রবী ( দঃ ), ভৎতিরত্ সামধ্যাছপসংহারার্ (4: 2) | 
২। ভঙ্ধাাবৃতা Tate বর্তীতে ( ছঃ 11 EJ 8 
ক ততুকরপত্তম্‌ (OE)! 

৩. 











ea নিরুক্ত [২.১.৯-১০ 


সর দেবতা! তাহা fate করিতে হইলে Rate আলোচনা করিতে হইবে; আলোচ্য মনের 
দেবত। যে অন্তরিক্স্থানীয়া Fears, amt’ আলোচন! করিলে তাহা স্পষ্টই প্রতিভাত a2 | 

'নিরুক্তকার পৃথিবীনামসমূহের মধ্যে ( নিঘপ্ট,? ১১) মাত্র ‘গে!’ শব্দেরই নির্বন প্রদর্শন 
করিয়াছেন; যে নীতিতে “গো শব্দের নির্বাচন প্রদর্শিত হইল, গ্মা, জ্যা প্রস্তৃতি শব্দৈর 
নির্বাচনেও সেই রীতিই অবলম্ষিত হইবে; “ay নাম গমন ক্রিয়ার সহিত awe নিবন্ধন, 
‘age নাম জমন (গমন) ক্রিয়ার সহিত wee নিবন্ধন_-অথা২ পৃথিবীতে প্রাণিসমূহ গমন 
করে বলিয়া পৃথিবীর নাম wi এবং জ্য--ইত্যাদিরূপে গা, জম প্রভৃতি শব্দের নির্বাচন করিতে 
হইবে।* 

আন্ধুবাদ__বিছাৎ বৃষ্টির ata fea) নআচ্ছা্গিত করিয়! বৃষ্টির জল আবার গ্রহণ করে। 


॥ নবম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





3) Rearing নিক্যানি। তন eet প্রা teats an পচ্ছন্তি কৃতানীতি ats ল্য! জননাৎ 
-জমত্তি চ্ছ্তাং কৃভানীত্যেবমাছি। জঃ) । 





ania পৰ্রিচেছদ 


হিরপ্যনামান্তযুন্তরাপি পঞ্চদশ ॥.১ ॥ 
Baars (পৃথিবী নামের পরবর্তী) team (পৰুনশ নাগ) হিরণানামানি (হিরণানাম)। » 
feats পৃথিবীতে উৎপন্ন হয, কাজেই পৃথিবী নানের পর হিরণানা়সমূহের ( favs, 
১২) অভিধান করিযাছেন।* wear এই যে, নিঘন্ট তে পৃথিবী হিরণ! প্রভৃতি পদাথের 
থে সমস্ত নাম উক্ত হইথাছে তাহা যে সম্পূর্ণ তাহা নহে, এই সমস্ত নাম ব্যতীত অন্যান্য নামও 
তত্তৎপ্জাথের আছে। 
RAH — IAA নামের পরবর্তী পঞ্চদশ নাম হিরণানাম। 


হিরণ্যং Fate ॥ ২॥ 


হিরপাৎ ( ‘হিরণ।” এই নাম) কন্মাৎ (কোথা হইতে হইল)? 
অনুবাদ--‘হিরণ/” নাম কোথা হইতে হুইল অর্থাৎ হিরপ/নামের বাৎপন্তি,কি? 


হ্রিয়ত আযম্যমানমিতি বা ॥ ৩ ॥ 
আযম/মানং ( আয়ত কর! অবস্থার ) হিতে ( আকৃষ্ট হর) ইতি বু] {ইহা ছিরণাশক্ধের 


বুৎপত্তি হইতেও বা পারে )। 
ta ধাতু হইতে হিরণাশন্দের নিষ্পত্তি করা যাইতে পারে। "হা ধাতুর matey অর্থ, 
এপ্রাপণ । আকর্ষণ কর! (টানা) অর্থ প্রাপণাথের অন্তর্গভ। পিগাকার হিরণা আয়ত 


(বিস্তৃত ) করিবার সময় শিল্পিগণকর্তৃক ইহা tek হয় অর্থাৎ অলঙ্কার নিশ্দাণ করিবার 
সম শিল্পিগণ টানি! সোণঃর আত্রতন বড় করে। ন্সামমামানং হিযতে--ইহার অথ “বং 
অর্থ যরে রক্ষিত হইলেও চৌরাদি কর্তৃক অপহৃত হয়’, ২ এইকূপও করা যাইতে পারে। 

আস্বাদন আয়ত (বিস্তৃত ) করা হ তখন আক হয়, ইহাও বা হিরশাশশের 
*বুৎপত্তি হইতে পারে। 

fas জনাজ্জনমিতি বা ॥ ৪ ॥ 

wats ( একজনের নিকট হইহত ) জনং ( আঁর এক জনের নিকট ) fines (প্রাপাতে_ 

নাত হয় ) ইতি বা ( Rete বা হিরণ্যশব্দের ব্যুৎপত্তি হইতে পাকে )। 





৯ যে হিরপাসুংপঙত বত? পৃৰিষ্যতিধানানন্তৰং হিণানাষান সাদী ৷ জঃ) । 
২। ance চৌৱৈরাঘন্যমানং বধ্যনানং বস্তুতে! রন্ষ্যনাণমপীতার্ট (HE te) ॥ 





২৪৬ fare * | ২১-১০৮ 
"| হিরণোর স্বভাবই এই cy, Ber একস্থানে স্থির হইয়। থাকে না; আধিক বাঁবহারসিদ্ধি 
ইহা দ্বার হয়, কাজেই এক ব্যক্তির নিকট হইতে অন্য ব্যক্তির নিকট সতত গমন করিয়া 
NICHI? এই ব্যুৎপত্তি গ্রহণ করিলেও প্রাপণার্থক “হ' ধাতু হইতেই হিরণ্যপব্দের নিষ্পত্তি 
করিতে হইবে। : 

অনুবাদ__এক ব্যক্তির নিকট হইতে wa বাক্কির নিকট নীত হয়, ইহাও বা হিরণা- 
শব্দের বুৎপত্তি হইতে পারে । 

7... হিতরমণং ভবতীতি বা॥ ৫ ॥ 

হিতরমণৎ (1হতকর এবং ক্আনন্দদায়ক ) ভবতি (হয়), ইতি ব। ( Rete a feats 
শব্দের বুৎপত্তি হইতে পারে )। 

ছুতিক্ষার্গিতে হিরণা হিতসম্পাদন করে এবং ইহা সর্বদা সকলের আনন্দদায়ক। 
*হিতরমণীঘ* শব্দ হইতে হিরণাশব্দের নিষ্পত্তি। 

অন্মুবাদ--হিতকর এবং আনন্দদায়ক হয়, ইহাও বা হিরণ/শব্দের ব্যুৎপত্তি হইতে পারে | 


3 হৃদয়রমণং ভবতীতি বাঁ॥ ৬ ॥ 
ভৃদয়রমণং ( চিত্তের আনন্দদায়ক ) ভবতি (হয়), ইতি বা (Rete বা হিরণ)শব্দের 
বুৎপত্তি হইতে পারে )। 
feats সকলেরই হৃদয়ে আনন্দদান করে; 'হদয়রমণীঘ' শব্দ হইতে হিরণ/শনোর 
নিষ্পত্তি । 
_অনুবাদ-_হৃদয়ের আনন্দরায়ক হয়, ইহাও বা হিরণ্যশব্দের ব্যুৎপত্তি হইতে পারে। 


হৰ্যতেৰ Bie প্রেপ্লাকপ্্ণঃ ॥ ৭ ॥ 


বৰ৷ (অথবা) প্রেন্সাকশ্ণঃ (Rowe ) * হৰ্ণতেঃ ('হ ধাতু হইতে ) wis ( হিরণা- 
শন্দ নিষ্পন্ন হইতে পারে )। 

Bais 'হধ ধাতুর উত্তর esq গুতা (উ ৭২২) করিয়া ও হিরণ।শৃব্দের সাধন 
করিতে পার। যাহ; বুঃংপত্তি হইবে “বাহ! পাইতে স+লেই ইচ্ছ' করি খা! । 


অন্মুবাদ-_অথব| ঈপ্দার্ঘক ‘হৰ’ ধাতু হইতে হিরণ।শব্দের নিষ্পত্তি করিতে পার! যায়। 
= অস্তরিক্ষনামান্যুস্তরাণি cates ॥ ৮ ॥ 
উত্তরানি ( তৎপরবর্তী ) ঘোড়শ ( যোড়শ লাম ) অন্তরিক্ষনামানি ( অন্তরিক্ষনাম ) | 





৯) বাক্যের সনর আর্থিক ব্যবহারসিদ্ছিন্্ণের দ্বার! হইত বলিয়া মনে করা যাইতে পারে । 
Ri et afesteart | 


>) 





২.১.১৪.১১ ] এ. দ্বিতীয় অধ্যায় ২৪৭ 
অনুৰ্বাদ_তৎপরবৰী ( ঢ্রিণানামসমূহের পরবর্তী ) ঝোড়শলাম অস্তরিক্ষনাম (fase 
ae) = 


* অন্তরিক্ষত কৃন্মাৎ॥ ৯॥ 
*সঅস্তরিক্ষং ( “অগ্রিক্গঃ এই নাম ) eats ( কোষ! হইতে হইল )? 
অনুবাদ -'অন্তরিক্ষ' নাম কোথা হইতে হইল অং অর্ুরিক্ষ নানের বুৎপত্তি কি? 
অন্তরা MGs ভবত্যন্তরেমে ইতি বা ॥ ১০ ॥ - 
অন্তর! ( ছুঃলোক এবং পৃথিবীর মধ্যে অবস্থিত ) [ এবং] ক্ষান্তং-( পৃথিবী হইতেছে 
অন্ত অথ শেষ সীমা যাহার ঈদৃশ ) ভবতি (হয়), a ( অধব৷) ইমে (ছালোক এবং 
পৃথিবীর মণ্যে ) [ Pens ] ( নিবাস করে ) ইতি ( ইহা wife নামের ব্যুংপত্তি )। 
অস্রিক্ষ ছালোক এবং পৃথিবীর মধো অবস্থিত এবং পৃথিব্যস্ত ; অন্তরিক্চ = eat | 
ক্ষান্ত শব্দের ml (পৃথিবী) হইয়াছে অস্ত অথাৎ শেষ সীম। যাহার? ; {uals ঠিক 
উপরিভাগ হইছে অন্ত রিক্ষণোকের আর, ইহাই ইহা ছার সুচিত হইতেছে। “গাও “বোর 
অথ wre করিয়াছেন “are TS AGEL 'ছালোক এবং পৃথিবীর মধ/স্থলে ক্ষয় 
অথাৎ নিবাস ঘাহার' '__ইহাও অস্থরিক্ষ শব্দের ব্যংপত্তি হইতে পারে, এই ব্যুৎপত্তিতে 
অন্তরিক্ষ = অন্তর! + ক্ষচ। 2 
অনুবাদ —wafae gente এবং পৃথিবী এতদুভয়ের অন্তর! অথাৎ মধ্যস্থলে অবস্থিত 
এবং ক্ষান্ত (RTT); অথবা Beate এবং পৃশিবী_এতুভথের Hea sats মধ্যন্থলে 
ইহার ক্ষণ ( নিবাস )--ইহ। অন্ধরিক্ষ শব্দের ব্যুংপত্তি। . 
শরীরেদস্তরক্ষয়মিতি বা ॥ ১১ ॥ : 
শরীরেষু অন্তঃ ( শরীরসমূহের নধ্য অবস্থিত) [ এবং ] অন্ধযম্‌ (রহিত) ইতি বা 
(ইহাও বা অস্তরিক্ষ শব্দের বুৎপত্তি হইতে পারে )। 

ক্ষিতি, অপ, ( জল ), তেজ, মরুং এবং অস্তরিক্ষ ( ব্যোম )এই পঞ্চছুতের সময়ে 
stare গঠিত । শরীরসমূহের মধ্যে Refer এবং sate চারি ভুত অবস্থিত । শরীর নষ্ট 
হইলে অন্ত চারি ভূতের নাশ ঘটে, অন্থরিক্ষেএ ( ব্যোমের ) নাশ ঘটে at) Safe অনা 

* চারি ভুতের অপেক্ষা অক্ষয় বা অবিনাশী ;* এই ব্যুংপন্ধিতে অন্রিক্ষ অন্তর + অক্ষয। 
অনুবাদ শনীরসমূহের Se অথাৎ মধে অবস্থিত এবং অঞ্চয়_ইহাও বা অস্তরিগ্ষ 
শব্দের বুৎপত্তি হইতে পারে। . 


7 অথথ! অন্তরা ভাৰাপবিব্যো ক্ষিযতি নিবসতীতান্তরিক্ষন্‌ । ছুঃ)। + 
২। weeny ইতরাণি পৃবিব্যাৰীননি তৃতানি Dees তন্মাৰক্ষয়ত্বাবন্তরিক্ষস্‌ (হু:); বিনাশিধবিনালীতাখঃ 


(ett 5 ৮ . 








২৪৮ 





. 1 ২,১,১০১৪ 
তি তত্র সমুদ্র ইত্যেতৎ পাঁখিবেন সমুদ্রেণ সন্দিহাতে ॥ ১২ ॥ 

* তত্র ( অন্তরিক্ষনামসমূহের মধে। ) ae: ইতি ese ( ‘সমুদ্র’ এই নাম) পাখিবেন 
mages (পৃথিবীতে অবস্থিত সমূজ্ের সহিত ) সন্দিষুতে ( সন্দেহবিশিষ্ট er) |“ 

, পিছু শব্দে অস্তরিক্ষকে বুঝায়, পৃথিবীস্থ জলরাশিকেও বুঝায়; কাঞ্জেই কোনও মস্ত 
Saya? শব্দের প্রয়োগ দেখিলে, সন্দেহ হ্য়__ইহ। কি অন্তরিক্ষের বোধক অথবা পৃথিবীস্থ জল" 
রাশির বোধক | অবশ্য এই সন্দেহের নিরাকরণ হৃইবে প্রকরণ দেখিয়া। 

অনুবাদ-_অন্তরিক্ষনামসমূহের মধ্যে TER এই নাম পৃথিবীস্থ সমূত্রের সহিত সন্দেহ- 
বিশিষ্ট হয়। 

WAS: Fate ॥ ১৩ ॥ 
rae: ( ‘সমূদ্ৰ’ এই নাম ) কন্মাৎ ( কোথ। হইতে হইল)? 
অনুবাদ — ne! নাম কোথা হইতে হইল অথাৎ সমুত্রনামের ব্যুৎপত্তি কি? 
সমুদ্দ্রবন্তাস্মাদাপঃ সমভিদ্রবন্তোনমাপঃ সংমোদন্তেহন্মিন্‌ 
* ভূতানি সমূদকে!| ভবতি সমুনত্তীতি বা ॥ ১৪ ॥ 

অস্মাৎ (এই স্থান হইতে ) আপ: (জল ) সমুদ্ত্ববন্ধি (উদ্ধে গমন করে ), এনং (ইহার 
দিকে ) আপঃ (জল) সমভিত্রবন্তি ( প্ৰধাবিত হয় ), অস্মিন ( ইহাতে ) ভূতানি ( প্ৰাণিসমূহ ) 
সংমোদন্তে ( আনন্দিত হয় ), সমুদকঃ ( সংহত বা একীন্ধৃত জপে পরিপূর্ণ) ভবতি (হয় ), বা 
(অথবা) সমূলত্তি {( পূৰিৰীকে ক্রেগিত ন্র্ণাৎ জললিক্ত করে), ইতি (এই সমস্ত সুজ” 
শব্দের বুৎপদ্ধি )। 
‘সমু’ শব্দের পাচপ্রকার ব্যুৎপত্তি প্রদর্শন করিতেছেন; এই সমন্ত বুযুৎপত্তি অন্তরিক্ষ 
এবং জলরাশি এই উভয় eyes সাধক। (১) wages ( সমাগ্‌ উদ্ধত গচ্ছপ্তি ) আপঃ 
অস্মাৎ--যাহ৷ হইতে অল সম্যক্রূপে অথাৎ প্রভৃতরূপে উদ্ধে গমন করে॥ জলরাশিরূপ 
সমুত্র হইতে স্থধ্যরস্মিদধার। আর্ট হইয়া জল বাম্পাকার ধারণপূর্বক উদ্ধে গমন করে, 
অন্তরিক্ষকূপ max হইতেও বাস্পাকারে পরিণত জল বায়দধার। প্রেরিত হইয়া উর্ধে গমন করে|” 
(২) সমভিত্রবস্তোনম্‌ আপঃ_ যাহার দিকে জল সম্যক্রূপে ধাবিত হয়; eaten সমুখ্রের 
face সমস্ত পৃথিবীর ছল ধাবিত হয় সমুত্র faa বলিয়া, অন্রি্ষ+ uae দিকে জল, 
ধাৰিত হত স্্ঘযরস্মির দ্বারা বাম্পাকারে পরিপত হইয়া ।২ (৩) সংমোদনে অস্মিন ভূতানি 
যাহাতে প্রাণিসমূহ হট হয়; জলরাশিক্কপ Ce জলচর প্রাণিসমূহ এবং = দ্বরিক্ধতূপ সমুস্রে 





7 মুড HS অপাধানে ১; সংহত GE অবন্তি আমা অগা গা বি রিমা 


বায়না পরেধামাগ। (ক্ষ খাত) | . 
২) নমল ক (পনি) lk (দেবরাজ ৷৷ 


a 





২.১.১০.১৬ ] "_ দ্বিতীয় অধ্যায় ২৪৯ 


অন্তরিক্ষগারী প্রাণিসমূহ আনন্দ লাভ করে।* (৪) সম্্কো ভবতি-_যাহাতে জলরাশি সংহত 
ৰা একীসৃত হইয়া অবস্থান করে; জলরাশিত্প CR জলরাশি জলন্পে এবং অন্তরিক্ষরীপ 
সমূজে জলরাশি বাশপন্ধপে একত্রাবস্থিতণ। * (২) সমূনত্তি ( সংক্লেদয়তি )--ধাহা (ক্ুদ্িত বা 
জনুসিক্ত করে; জলরাশিকূপ সমুদ্র স্থ ভাবতঃ এবং অন্তরিক্ষকূপ Ax বর্ষণের, ছারা পৃথিবীকে 
ক্লেদিত ব। জলসিক্ত করে। * . | * 

আন্মুবাদ__এই স্থান হইতে জল উর্দ্ধে গমন করে, ইহার দিকে জল ধাবিত হয়, ইহাতে 
প্রাণিসমূহ at হয, ইহা সংহত ঝা একীভূত জলরাশিতে পরিপূর্ণ হয়, অথবা! Bet পৃথিবীকে 
ক্লেদিত বা জলসিক করে__এই সমস্ত সমুদ্র শব্দের ব্যুংপত্তি। 

তয়োৰিভাগ স্তত্ৰেতিহাসমাচক্ষতে ॥'১৫ ৷ 

Cam) (যে মত্তে )* তছ্োঃ (তাহাদের অর্থাৎ অন্তরিক্ষ-সমুহ্ এবং জলরাশি-সমুজের ) 
বিভাগঃ (ভেদ ats পৃধক্‌ উল্লেখ আছে) তত্র (সেই মস্থসম্বন্ধে ) ইতিহাসম্‌ (aes 
ইতিহাস ) আচক্ষতে ( আচাধাগণ বলেন )। 

সমুদ্র শব্দের দ্বারা যে অন্তরিক্ষ এবং জলরাশি এই উভয় KE প্রতীতি, হয়, তাহা 
প্রদর্শন করিবার নিমিত্ত উদাহরণস্বরূপ “মাষ্টিবেখো। হোত্রম'_( ce ১০/৯৮:৫) এই মন 
উদ্ধত হইতেছে । এই মন্ত্রের মধ্যে অস্তরিক্ষবাচক সমূত্র শব্দের এবং জলরাশিবাচক সমুক্ 
শব্দের পৃথক উল্লেখ আছে। এই মগ্রের অথ” বুঝিতে হইলে ইহার মৃলীভূত ইতিহাস জানা 
প্রয়োজন । আচার্্যগণ এই মন্্স্বদ্ধে যে ইতিহাস বলিয়াছেন, নিরুক্যকার তাহাই প্রথমে 
বিবৃত করিতেছেন। . 

আন্মুবাদ-_যে মন্ত্রে তাহাদের অথাৎ অস্তরিগ্-সমূত্রের এবং জলরাশি-সমূদের ভেদ অর্থাৎ 
পৃণক্‌ উল্লেখ আছে, সেই মদ 'আচাধযাগণ এইকূপ ইতিহাস বর্ণনা করেন। ae 

caat mot? tats শস্তনুশ্চ calaral) জাতরে ASI, স “BT 

কনীয়ানভিষেচয়াপচক্রে, দেবাপিস্তপঃ প্রতিপেদে, ততঃ শস্তনো রাজ্যে 

্বাদশবর্ষানি দেবে ন ববর্ষ, Sapa Tatts, অধৰ্্মস্তয়া চরিতো| জ্যেষ্ঠ 

জাশরমন্তুরিতযাভিষেচিতং Sates দেবে| ন বর্ষতীতি ; সশম্তনুদেবাপিং 

শিশিক্ষ রাজোন, তমুবাচ দেবাপি পুরোহিত স্ডেহসানি যাজয়ানি চ হেতি, 

তৃপ্যৈতদ্বৰ্ষকামসূক্তম্‌, IU ভবতি ॥ ১৬ ॥ 





১1 সর + রক সংযত জলচরাণি gaits, ইরআাুিকষরাণি । সব: থা) 
২1 mR Bee ( ববৰ্বে ও; সনেকীভাবে। তা) ॥ 

৩। লঙ+উদী (ধনে )+ রক্‌; একে! লীলা geen কি পরো কে] (দঃ 
৬) ভঙোধিভাগো হসসিুধাহরগে ties তত্েতিহাসমাচক্ষণে চা! নি্ানতৃতম। CE)! 
99-1845 B 








২৫০ 





[ ২.১.১০.১৬ 
কৌরব্যৌ ( কুরুবংশসন্থৃত ) আছি tet ( ঝ্ইিযেণপুত্র ) দেবাপিশ্চ sees ( দেবাপি এবং 
Fem) জাতরৌ বন্ধুবতুঃ ( ছুই ভাত ছিলেন), কনীয়ান্‌ ( দুই জাতার মধ্যে বসে ছোট ) 
area: (সেই শস্তছ) অভিযেগয্াঞ্চক্রে (নিজেকে রাজো অভিষিক্ত করিয়াছিলেন ), * 
দেবালিঃ (দেবাপি ) তপঃ (erst) প্রতিপেদে (mamas করিয়াছিলেন), ততঃ 
( ছোষ্ঠাত্ক্ৰমঙ্গলিত পাপে )৯ শস্তনোঃ (rem) রাজ (রাজ্যে ) দেবঃ ( দেবতা! ) ছাদশ- 
বর্ধাণি (ছাদশবর্ষ) ন ববর্ধ (বর্ষণ করেন নাই), [ যতঃ ] (যেহেতু) carbs ভ্রাতরমূ 
Combs আতাকে) অন্তবিত্য ( অতিক্রম করিথা) অভিবেচিতং (লিঙ্গের অভিয়েক সম্পাদন 
করিয়াছ )* [ততঃ] (সেইহেতু ) eal (cortege) se ( অধৰ্ম্ম ) চরিতঃ ( অনুষ্টিত 
হইয়াছে ) eats ( তন্রিবদ্ধন ) তে ( তোমার রাজ ) দেবঃ (দেবতত।) ন বর্ষতি (বর্ষণ 
কয়িডেছেন al) ইতি (এই কথা ) ত্রাহ্মণাঃ ( ত্রান্ণগণ ) তম্‌ (শস্তজ্গকে ) Bp ( বলিলেন); 
ystems (সেই see) বাঙ্ছোন (ates গ্রহণ করিবার নিমিত্ত ) দেবাপিং ( দেবাপিকে ) 
শিশিক্ষ ( বঅমুরোধ করিয়াছিলেন); * তে (তোমার) পুরোহিতঃ (পুরোহিত ) 
অসানি (ভবানি-_হইব ) চ (এবং) a ( তোমাক নিষিদ্ধ) যাজয়ানি (am করিব) ইতি 
(এই কথ৷) দেবাপিঃ ( দেবাপি ) তম্‌ (sence) উবাচ ( বলিয়াছিলেন ); তস্য এতদ্‌ 
বর্কামন্ক্রম্‌( তিনি বরধশকামী হইলে উহার নিকট এই সুক্ত--কঘেদ ১*1৯৮--আবিদূত 
হইয়াছিল ); * ত্য ( সমূত্ শব্দের উভয়ার্থের ) [ নির্ধবাচিব। ] ( প্রকাশক ) এষ! (এই সুক্তের 
অন্তর্গত বন্দামাণ্‌ ve) ভবতি (হয়) ৮ 

কুকবংশসন্ৃত atone ছুই পুত্র ছিলেন-_দেবাপি এবং rae; দেবাপি ছিলেন ob 
এবং aay ছিলেন কলি্। জোষ্ঠকে অতিক্রম করিয়া ten ata হইলেন) ইহাতে 
শ্তচ্র'ষে অপরাধ হইল, ত্্জিবন্ধন দ্বাদশবংসর তাহার রাজ বুষ্টি হইল না। জোঠকে 
অতিক্রম করিছা রাজা হায় যে গুরুতর অধর্দ্ম হইস্াছে ত্রাহ্ষণগণ sega তাহ! স্মরণ 
করাইয়া দিলেন। শস্থস্থ দেবাপির নিকটে গিয়া তাঁহাকে রাজ্াগ্রহণ করিবার নিমিত্ত অনুরোধ 
করিলেন। দেবাপি ইতিমখো তপস্তারত থাকিয়া ব্রাহ্মণন্ব লাভ করিরাছিলেন।' তিনি 








১। বাসন অভিবেচয়াকে আতিযেচিতবানিতার্থ (=)! 

২। তত স্রেনাপচারেশ ছোঠাতিজসজেন ( ছঃ)। 

৩) 'অন্তিবেকঃ ক্যামন কারিত: (ছঃ)। হি 

॥। শিক্ষতিণান wh, তেন চাত্র বাক্চাপূৰ্দকসথাৎ দান ্বকারণতৃতা বাঞ্ৰালক্ষ্তে সামৰ্থাৎ। চেনে 
সু ভষতি fare খাচিতৰান (স্বঃ সাঃ) । ৭ 

5) তত দেবাপোরেচদ্‌ বকা শাবির (ছঃ)। 

a) হত সমুগ্াতিধানপ্ত সি প্রবিভাগোপব্শা এব! FAA কগ্‌ ভৰতি (ড:)। 

তের পানিব সহ পরধিভাগগদরণনা় ক eats থা) 
৭) স কিল রেশ তপন! বাক্ষান্বমাপেৰে বিঘান্িহবৎ (দঃ ) ৷ 





২.১.১০.১৬ ] * দ্বিতীয় santa ২৫১ 


mance বলিলেন “আমি রাজ! হইব না, আনি তোমার পুরোহিত হইব এবং বৃষ্টিকামনাছ * 
তোমার জন্য বক্ত;করিব ।' দেবাপি বৃষ্টিকামী হইলে 'বৃহস্পতে প্রতি মে দেবতামিহি' ইত্যাদি" 
স্থক্ত (atin ১০1৯৮) তাহার নিকট অবিকৃত হইয়াছিল। নান্টিষেণো হোজমুষি” 
এই বক্ষামাণ ae এই সুক্েরই অন্তর্গত ; “সমুদ্র শব্দের Ber অর্থ প্রদর্শন করিবার নিমিত্ত, 
ইহা উদ্ধৃত হইয়াছে । ন 


অনুবাদ-কুরুবংশসস্থূত ators দেবাপি এবং say দুই আতা ছিলেন। দুই ভাতার, 
মধ্যে ancy ছোট সেই eg নিজেকে রাল্দ্ে অভিষিক্ত করিলেন, coat তপস্যায় রত 
হইলেন; তঙ্গিবদ্ধন অর্থাৎ জোষ্ঠাতিক্রম্জনিত পাপে ewe রাজ্যে দেবতা হাদশবৎসর বর্মণ 
করেন নাই) ‘যেহেতু Cam ভ্রাতাকে ন্সতিক্রম করিথ! লিল্দের অভিযেক সম্পাদন করিয়াছ, 
সেই হেতু তোমাকর্তৃক অধৰ্ম্ম WEBS হইয়াছে, তর্িবন্ধনই, তোমার রাজ্যে, দেবতা বর্ষণ 
করিতেছেন ar এই কথা arenas sence বলিলেন; সেই tem রাজা গ্রহণ করিবার 
নিমিন্ত দেবাপিকে অগ্ুরোধ করেন, দেবাপি তাহাকে বলেন-্দামি তোমার পুরোহিত হইব 
এবং তোমার নিমিত্ত যজ্ঞ করিব। দেবাপি বর্ণকামী হইণে Siete নিকট এই we 
(act ১০/৯৮) আবিষ্তূত হইয়াছিল ; সমুত্র শব্দের উভহার্থপ্রকাশক এই হকের aie 
বক্ষামাণ খকু। 


॥ দশম পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





'আঁগ্রি'ষেণে। হোত্রমৃষিনিষীদন্‌ দেবাপির্দেবস্ুমতিং চিকিত্বান্‌ । 
স উদত্তরস্মাদধরং সমুত্রমপে। দিব্য অস্থজন্র্দ্য অভি ॥ ১ ॥ 


(কথেদ ১1৯৮৫ )। 


দেবহুমতিং (বেবগণের স্থমতি অর্থাৎ শুভ ইচ্ছা! কি উপায়ে লাভ করা যায় তদ্ধিযয়ে ) 
চিকিত্বান্‌ ( অভিজ্ঞ )* ar cats (কিষেপপুক্ ) afar ( ক্ৰষি ) দেবাপিঃ ( দেবাপি ) cet 
[ প্রতি ] * (হোত কৰ্ম্ম অর্থাৎ হোতৃত্ব করিবার জন্য ) নিষীদন্‌ (উপবিষ্ট হইলেন ); * 
সঃ (তিনি) উত্তরস্থাৎ ( উপরিস্থিত ) [ সমুস্থাৎ ] ( সমুদ্র হইতে) অধর: ( নিম্নস্থিত ) 
সমুত্রম্‌ অভি ( সমুদ্রের দিকে )* feat: (errs অর্থাৎ শশ্যসম্পাদক )* বর্ধযাঃ ( বর্ধপ্রভব 
অর্থাৎ বৃষ্টিরূপ )* অপঃ ( জল ) wens ( বিস্ৃষ্টবান্‌-_প্রেরণ করিয়াছিলেন )* । 

দেৰতাগণের সন্তোষ কি করিয়া বিধান করিতে হয় তাহ! দেবোপি জানিতেন। তিনি 

হোতৃত্বে বৃত হইয়া স্তবের দ্বারা দেবতাদিগকে সন্তষ্ট করিলেন ; ফলে args বৃষ্টিপাত হুইল__ 
উত্তর (উপরিস্থিত) সমূত্র অর্থাৎ অস্তরিক্ষ হইতে অধর ( নিয়স্থিত ) সমুদ্র অর্থাৎ পার্থিব 
সমুদ্রের দিকে বৃষ্টির জল ates পরিমাণে ধাবিত হইল । Barats cee সমূত্রম্‌ অভি_ 
এই স্থলে Vary উত্তরস্মাৎ সমুস্রাৎ- অস্তরিক্ষাৎ ; অধরং সমুজ্ং- পার্থিবং সমূত্রম 5 
“সমুদ্র শব্দ যে অস্তরিক্ষ এবং জলরাশি এতদুভযের বোধক তাহার প্রমাণ এই স্থল । 

বনুবাদ-_দেবগণের সুমতি (শুভ ইচ্ছা) কি উপায়ে লাভ কর! যায় তদ্বিযয়ে অভিজ্ঞ 
ক্রটিযেণপুত্র aft দেবাপি হোত্রকর্্ম অর্থাৎ হোতৃত্ব করিবার জন্য উপবিষ্ট হইলেন, তিনি 
উপরি maw অর্থাৎ afte হইতে নিয়ন্বিত সমূহ অর্থাৎ পাখি সমু দিকে দিব 
Cartes ) ব্যপ্ৰভব জল প্রেরণ করিয়াছিলেন? 








2) চিকন জানান: ( ছঃ ), জানন (বাঃ) 

২। cote কৰ্ম্ম প্রতি (ছ:) 7 হোরং কৰ নিতি শেষ: (HE স্বাঃ)। 

ek হোতৃত্বে geet fates উপৰ্ষ্টবান্‌ ( হুঃ) । 

*। স্সুহমতি etter (mt) * . 

5 Sem পরশ wane: (5: ) । 

2 rote রাত (দঃ ), বরা বর্ণ Fan (om ath) ৯. 

২ অস্থজৎ Frege) RCE. 
৮। বিষপান সমু্াৎ ere সমত mee পরতি। এব বিভাগ: went: (ছ:)। 








২.১.১১.৪ ] * দ্বিতীয় gata ২৫৩ 


॥  আৰ্টিযেণ খিষেণস্ পুত্র ইষিতসেনস্তেতি বা et 5 
mitre wows পুত: (ae পুত্র )৮ ইষিতসেনস্ত ইতি বা (অথবা BRE 
সেনের পুত্র)। * . 
eatery শব্দের যৌগিক অর্থ ‘করিপ্রধান সেনা যাহার'। ক্ষরি= আযুধবিশেষ (a4) 5 
“ইধিতসেন” শব্দের যৌগিক অর্থ Bret (প্রেরিত) হইয়াছে সেনা যাহার! অর্থাৎ যিনি 
শত্রুজয়ের নিমিত্ত সর্বদাই সেন! প্রেরণ বরেন। 
'অনুবাদ__আইি ঘেণ শব্দের অর্থ ঝ্িষেণের পুত্র অথবা! ইফিতসেনের tA 
হু সেন! সেশ্বরা সমানগতির্বা ॥ ৩1 
সেনা- লেখ (aa অর্থাৎ অধিপতি সমন্বিত ), সমানগতিঃ বা (অথবা ভুলাগতি)। 
সেনা-স+ইন, Micra; ইন শব্দের অর্থ ঈশ্বর বা অধিপতি ; সেনা শব্দের wf 
ana’ অর্থাৎ যাহার একজন ঈশ্বর বা অধিপতি (commander) ক্আাছেন। সেনা 
শব্দের অর্থ ‘সমানগতি’ও হইতে পারে; ইন- গতি ( ‘ই’ ধাতুর উত্তর ‘নক্‌’প্রত্যর করিয়া 
উ ২৮২ )-_প্রত্যেক সৈন্তই orga জয় উদ্দেশ্য করিয়া গমন করিয়া থাকে, এই ভাবে বৈন্যসমূহের 
গত্তির সমানতা at তুলা আছে। রর 
অনুবাদ__সেনা শব্দের অর্থ ঈশ্বরসমন্বিত বা সমানগতি । 
পুজ্রঃ পুরুত্রায়তে নিপরণাছা পু্রকং ততন্ায়ত ইতি বা॥ ৪॥ 
পুত্র: (পুত্র শব্দের অর্থ) পুক জাতে ( প্রন্ৃতকূপে যে আশ কর ds বা (অথবা) 
নিপরণাৎ (নি+প্‌ ধাতু হইতে পুত্র শব্দ নিপন); বা (অখবা ) পুং নরকং (ae শব্দের 
অর্থ নরক বিশেষ ) ততঃ ates (তাহা হইতে যে ত্রাণ করে) ইতি ( ইহাও da শুন্দের 
অর্থ হইতে পারে) । 
পুত্র শব্দের ব্বাৎপত্তি প্রদর্শন করিতেছেন। কষইিযেপস্ পূতঃ__এই স্থলে পুত শব্দ রহিয়াছে; 
wie পুভ্রশব্দের বুৎপত্তি প্রদর্শন অপ্রাসঙ্গিক নহে। fate ৰ্যাৎপত্রিগত অৰ্থ তিন 
প্রকার হইতে পারে। (১) যে পুরু অর্থাৎ প্রন্থতবূপে আপ করে সে পুর; পিতা বহু পাপ, 
করিলেও “পুত্র সেই পাপ হইতে পিতাকে আগ করিয়া থাকে; উপ্তরেয রাঙ্ষণে (৩৩১ y 
* উক্ত হইয়াছে ‘নাপুত্রস্থ লোকোহস্তি' । (২) ‘ty ধাতু হইতে পুত্র শব্দ নিষ্পন্ন করা 
যাইতে পারে; ব্যুৎপত্তি হইবে--যে পিতৃগণের নিপরণ অর্থাৎ Premier পিওদান করে, 
mag, নিশরণ অর্থাৎ পিশুদান্রে দ্বারা যে লিতৃগণকে ত্রাণ করে। ২ (৩) ‘পুং’ শব্দপূর্ববক 





১। সমানশন্দাৎ পূ্ববপবম্‌, এন্ডেকু্তরপ্সিতারথ: (tz) | 
হে Pyne. বাতি কালী tary পিক ইতি পুরু (ডঃ); লিপ Prot পিডুষজাাদৌ - 
[শিগুদানস্, তেন জাগতে শাঙ্সামণ্যাৎ, পিভুন্‌ (7% স্ব) 


. 





[ ২-১.১১৬ 


" ধাতুর উত্তর ‘ভ’ প্রত্যয় করিয়া ও পুত্র শব্দের নিষ্পত্তি হইতে পারে; ব্যুৎপত্তি ছইবে_ 
যে'পুত্রামক নরক হইতে আণ করে। ১» ড্র্টবা এই যে বাতি হনে তাহের (OA 
_ হবেই, অন্য hen festa হইবে বিকযে।  * 


শঅনুবাদ-সপুত্র শব্দের অর্থে প্রভৃতরূপে ত্রাণ করে; অথবা, নি+প, ধাতু হইতৈ 
পুন শব্দ Fata হইতে পারে; অথবা, ‘পুং’ শব্দের অর্থ নরকবিশেষ, তাহা হইতে যে ত্রাণ 
করে, ইহাও পুত্র শব্দের ব্যুৎপত্তি হইতে পারে। * 


_ হোত্রস্থষিনিষীদন্‌ খবির্দশনা, স্তোমান্‌ দদৰ্শেত্যৌপমন্যবঃ॥ ৫ ॥ 


হোত্রম্‌ afte নিষীদন্‌ (হোতৃকম্্ করিতে ae দেবাপি উপবিষ্ট হইলেন )_-এইস্থলে, 
safes (“ঝষি'শন্গ ) whats (gay ধাতু হইতে নিম্প্)7 স্তোমান্‌ (বৈদিক মজলমূহ ) 
wat (দর্শন করিয়াছেন ) ইতি ( ইহা) উপমন্তবঃ ( আচার্ঘয উপমন্ব মনে করেন )। 
হোত্রম্‌ প্ষিসিষীদন্__এইস্থলে ‘কৰি’শব্দ রহিয়াছে । “খৰি’শব্দ দর্শনার্থক 'দৃশ ধাতুর 
উত্তর ইন্‌ প্রত্যয় (Beer) করিথ। feria খাবি স্স্থার্থ অর্থাৎ তত্ব দর্শন করেন।* 
আচার্য ঝপমন্যাব মনে করেন--কষিগণ দিবাচক্ষৃতে cath অর্থাৎ বৈদিক ayes দশন 
_ করিয়াছেন। , 
আন্ুবাদ--হোত্রম্‌ ঝষিনিযীদন_এইস্থলে “কবি” শব্দ দৃশ ধাতু হইতে Fon; wht 
বৈদিকমন্্সমূহ দর্শন করিয়াছেন, আচার্য্য উপমন্তব ইহ! মনে করেন। 
তদ্যদেনাংস্তপস্তমানান্‌ am aE ভ্যান খষয়োহভবংস্তদৃষীণা- 
_ স্থধিত্বমিতি বিজ্ঞায়তে ॥ ৬ ॥ 
তৎ ( তাহা হইলে অর্থাৎ কষিদিগের whee কেন, Scene উপস্থিত হইলে )* [ উচ্যতে ] 
(উক্ত হইতেছে), যৎ ( যেহেতু ) Tay ( স্বয়ং ES অর্থাৎ কোন পুরুষের দ্বারা অরুত ) 
a ( বেদ ) তপশ্তমানান্‌ (তপোনিরত ) এনান্‌ (ব্রাঙ্মগগণের নিফট ) অভ্যানধৎ্, (সমাগত 
হইয়াছিল )* [ তৎ] (সেই হেতু) তে (তাহারা) wae ( কষিসমূহ ) অভবন্‌ ( হইয়া- 








31 Wyner fag ১৪1৬৯ আই | 

২1 পঞ্জতি হৃসৌ স্বন্মানপ্যৰ্থান্‌ ( ছু )। 

৩। নযা: cata: ( দঃ) । * 

*॥ তনেতগাতে neva tatheR (সঃ) । 

ey moma Cue + আনব) আন্াগদ্ৎ (দঃ); সআতিমুঞান প্রাকষদাগচ্ছৎ (tet): 
5 আগতসাবিক্‌ তিতা, ‘ক’ ব্ৰতাৰিজাঞ্জ লিটকপূস্‌ (a: সাঃ) । গতুর্থক “কব: ছাতুও আছে, লিটে তাহার 
বা, te কি et পানে 





ob] + দ্বিতীয় অধ্যায় te 


ছিলেন) তৎ (ইহাই) ব্ববীপাৎ ( বিদিগের ) সবিহন্‌ (ষিহ ), ইতি (ইহা) বিজ্ঞায্টে 
( শ্রুতি হইতে জানা যায়) . সি 

গ্তদ্যদেনান’__হঁত্যাদি তৈত্তিবীয় ক্সারণ্যক শ্রুতির (২1৯১) ক্ধপান্তর। তৈত্বিরীয় 
আৰণাক আরতি এইরূপ--“অজান্‌ হ বৈ পৃৰীং্তপস্তমানান্‌ aa eStats aaa S AS: 
দৃৰীণামূষি্বম্‌ ৷ যে প্রপাঠকে এই শ্রতিটী রহিদ্ধাছে তাহার নাম স্বাধ্যায়্রাহ্ম। |? পৃশ্নি 
অর্থাৎ স্বভাবতঃ Fit অজ নর্থ কযানিতে হট ats * তপস্টানিরত হইলে গানের 
fared অপৌকযের বেদরাশি sues হইয়াছিল; অধায়ন না করাও তশ্ানিবদ্ধন 
তাহার! সমগ্র বেদ wares দর্শন করিয়াছিলেন, এই নিমিত্ত অর্থাৎ দর্শন ক্রিয়ার সহিত 
সন্বন্ধনিবন্ধন খখিগণের খ্ষিত্ব। * . ৫ 

অনুবাদ--খৰিগণের aire কেন তৎগ্রদদ সদুপস্থিত হইলে ইহ! বল৷ যাইতেছে 
যেহেতু স্বয়ং MAES বেদরাশি তপোনিঘত আব্ধপগণের নিকট সমাগত হইয়াছিল, সেইহেতু 
তাহার! ঝি হইয়াছিলেন।; ইহাই wera সহিত, ইহ! শ্রুতি হইতে পরিজ্ঞাত হওয়া ate! 

দেবাপির্দেবানামাপ্তা স্বত্যা চ প্রদানেন চ ॥ ৭8 


cxf even এই নাম) at (তি ছার) চ (এব) প্রদানন (হিঃ প্রদানের 
ছার! ) দেবানাম্‌ ( দেবগণের ) start ( প্াপ্রিনিবদ্ধন ) | ‘i 

এদেবাপি’ নামের yeahs প্রদর্শন করিতেছেন। “দেৰ’শব্দপূৰ্কক (stl ধাতু হইতে 
দেবাপি শব্দের নিশ্পত্তি। ইহার অর্থ-যিনি স্তি এবং হবিঃপ্রধানের Mat দেবগপণকে প্রা 
হচ়েন অর্থাৎ তাহাদের সান্মুখালাভ করেন |" 

অন্ুবাদ-_'দেবাপি' এই নাম স্বতি এবং হবিঃপ্রদানের দ্বারা দেবগণের প্রাধিনিিদ্বন। 

দেবন্থুমতিং দেবানাং কল্যানীং মতিম্‌ ৷ ৮ ॥ 
দেবহুমতিৎ-দেবানা কল্যানীং মতিম্‌ ( দেবগণের কল্যাণকর বুদ্ধি )। 


wert cremate এই পদের অর্থ ‘দেবানাং কল্যানীং মতিদ্‌' ( দেবগণের মঙ্গল- 
সম্পাদক বুদ্ধি )। - 





চকত cine সবাধ্যাযতরাক্ানিতি সবাধ্যানাৎ turn atta etree বিধে: (ate) | 
তে চ pes বরাপেখৈন 





৩ অনবীতবেৰ ততো বদতপাবিশেষে CE): Avcts acs tate ot, বি aire awe 


নিন শরৎ রানি ভান নিকটে eee সৰাগত হইগছিল বিগ কৰিগণের whe (খাব 


feoratqrerteeet) | a 


৪ সহি স্ততিতি্দেৰানাজোতি হৰিৈশ্ৰানেন 6 OR)” 














২৫৬ 





3 [ ২.১.১১.১১ 
চিকিত্বাং শ্চেতনাবান্‌ ॥ ৯ ॥ , 
চিকিত্বান্‌ = চেতনাবান্‌ ( চেতনা অর্থাৎ জানসমহ্থিত ) | . 
অনুবাদ-_“চিকিতান্‌ এই পদের অর্থ চেতনাহীন্‌ (জ্ঞানসম্পহ্ অর্থাৎ অভিজ্ঞ )। 
স উত্তরস্মাদখরং সমুদ্র, উত্তরঃ উদগততরো! ভবত্যঘরোহধোর$, 
= অধে! ন ধাবতীত্য্ধগতিঃ প্রতিযিদ্ধা ॥ ১০ ॥ 

“স Sera WEY এই স্থলে, উত্তরঃ ( “উত্তর” শব্দের অর্থ ) উদগততর: ভবতি 
(ate অধিকতর Sere হয় ); অধরঃ= খোর: (Frees অথবা অধোগামী ); 
Tere: (fore? এই শব্দের অর্থ ১ ন ধাবতি (যাহা ধাবিত হয় না ), ইতি (ইহার হার!) 
উদ্ধগন্তিঃ ( উর্ধগতি ) প্রতিষিদ্ধা ( প্রতিযিষ্ধ হইল )। 

‘স উত্তরস্মাদধরং সমূত্রম' এইস্থলে ‘উত্তর’ শব্দের অর্থ উদগততর ( উৎ-উদগত-+ তর )। 
পৃথিবী হইতে waft উর্দ্ধে অবস্থিত বলিয়াই উদগততর ।* “অধর' শব্দ “সখোর' শব্দেরই 
রূপান্তর । অধোর শব্দের অর্থ নিয়ত্বসমন্বিত অথবা নিয্নপ্রদেশগামী।২ ‘অধঃ' শব্দের অর্থ 
যাহা ধাখিত হয় না ( নঞ পূৰ্বক ‘ধাৰ! ধাতু হইতে ); ধাবনক্রিয়ার নিষেধের দ্বারাই ইহার 
‘Seats নিষিদ্ধ হইল। * 

অনুবাদ-_“স উত্তরপ্মা্ধরং yey এইস্থলে ‘উত্তর’ শব্দের অর্থ যাহ! উদগততর হয়; 
sua অধোর: *( নিয়নত্বসমন্বিত অখবা নিয়প্রদেশগামী ); set শব্দের অর্থ ‘যাহ! ধাবিত 
হয় না”, ইহার দ্বার! উর্ধগতি প্রতিষিদ্ধ হইল । 

+4 তস্যোত্তর! ভূয়সে নির্বচনায় ॥ ১১ ॥ 

"উত্তরা ( পরবর্তী we) wa ( পূর্ক্দোক বিষয়ের ) Geen (ধিকততর ) নির্বচনায় (কথন 
বা বর্ণনার জন্য )। 

দেবাপি যে পৌরোহিত্য করিয়াছিলেন এবং দেবগণের নিকট প্রার্থন! করিয়া বৃষ্টিলাভে 
সমর্থ হইয়াছিলেন--এই বিযয় অধিকতর স্পষ্টভাবে প্রতিপাদিত হইয়াছে ইহারই পরে যে 
+ মস্ত উদ্ধৃত হইয়াছে সেই সয়ে । 

অনুবাদ-এতংপতবদ্্ী মস্ত পূর্ব্দোক্ত বিষয়ের অধিকতর স্পষ্টভাবে প্রতিপাদনের wi. 


॥ একাদশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





৯ উলগততরোহসৌ ভযতঃপরিষ্টাদবন্ানাৎ ( হুঃ) । 
২) হোক: cat ঘুরে োসানিতার্ অৰ ঝাতীতি বা (বৰ: দাঃ J 
" 9k nal উৰ্ছ্গতিঃ এতিৰিন্ধা ( vt )'। 








দ্বাদশ পৰ্রিচেছ'ঁস 


যদ্দেবাপিঃ শন্তনবে পুরোহিতো হোত্রায় বৃতঃ কৃপয়ন্নদীধেৎ | 
দেবশ্রুতং বৃষ্টিবনিং ররাণো। বৃহস্পতিবাচমন্রা অযচ্ছৎ ॥ ১॥ 
yy . (খের ১০৯৮৭) 
as ( যখন ) দেবাপিঃ (দেবাপি ) শস্তলবে ( aaa নিমিত্ত ) * পুরোহিতঃ ( পুরোহিত, 
হইয়া) হোত্রায় ( হোতৃকশ্দে ) ger ( বৃত হইলেন) [চ ] (এবং) কূপয়ন্‌ (কুপাপরবশ 
হই) অদীখেৎ ( চিন্তা করিলেন অর্থাৎ মনে মনে বৃষ্টিপ্রার্থন করিলেন ),* Ces] (তদা) 
[ দেবাপিং ] ( দেবাপিকে ) দেবশ্ৰুতং ( দেবগণের are) বৃষ্টিবনিং ( বৃষ্টিঘাচী ) [ মনা ] (মনে 
করিয়া) ররাণঃ (দদৎ- বৃ গরদানে উদ্যুক্ ) বৃহস্পতি (বৃহস্পতি) wt ( দেবাপিকে ) 
বাচম্‌ ( বাকা ) অযচ্ছং (প্রদান ॥রিয়াছিপেন )। 
দেবাপি Mama পুরোহিত হইয়া তাহার যজ্ঞে হোতৃকশ্টে বৃত হইলেন এবং অনাবৃহি্ 
লোকসমূহের উপর ক্ষপাপরবশ হইয়া বৃষ্টির few চিন্তা করিলেন অর্থাৎ মনে মনে প্রার্থন। 
করিলেন ‘বৃষ্টি হউক’ । বৃহস্পতি সেই cw ance ge ছিলেন; তিনি wa করিলেন, 
দেবাপি বৃষ্টি প্রার্থনা করিতেছেন এবং তাহার প্রার্থনা দেবতারা শ্রবণ করিয়াছেন; বৃহস্পতি 
বৃষ্টিপ্দানে উদ্যুক্ত হইলেন অথাৎ দেবাপি যাহাতে Bats করিতে পাত্রেন তাহার উপায় 
উদ্ভাবন করিলেন--তিনি দেবাপিকে বাক্শক্তি প্রদান করিলেন; বাচুক্যর উপর দেবাপির 
scien জন্মিল, তিনি যথাযথ বাক্যে দেবগণের স্তি করিয়া দেবগণকে সন্ধ করিলেন, 
দেৰগণের কুপায বৃষ্টলাভ হইল |» 5 
অন্ুবাদ-_যখন দেবাপি “ava নিমিত্ত পুরোহিত হইয়া হোতৃত্বে বৃত হইলেন এবং 
ক্কুপাপরবশ হইয়া! বৃষ্টির বিষয় fowl করিলেন, তখন দেবাপিকে বৃষ্টিপ্রার্থী এবং দেবর ( খাহার 
প্রাথনা দেবগণ অবণ করেন ) মনে করিয়া বৃষটিপ্রদানে উদ্যুক্ত বৃহস্পতি তাহাকে বাকা প্রদান 
করিলেন। .. 
‘rag: শস্তনোহ স্বিতি a sata Se অদ্থিতি বা ॥ ২৭ 


“meus (orem নাম কোথা হইতে হইল 1) হে তলে! (ce atin) শম্‌ (হুখ) 





১1 শন্তুনবে লন (AE) E+ . 

| আগে UOTTE RSA (ছঃ) । . 

৩) সোহন্মৈ বৰ্ধসাৰিকাং বাচমব্ীৰৰদাৰিতাৰ্শঃ। তা বাচা ততপৃহীতা দেবান wel তেভ্ো বহমলভতেতি 
eran (a) । . 5 Sg 


931845 B 


২৫৮ . 





[ ২.১.১২.৫ 

অস্ত (হউক ) ইতি বা EEE বা (অথবা), অশ্মৈ (এই ) Sty 
ডি হত (এ বল are er 

spay নামের ব্যুৎপত্তি প্রদর্শন eficecea | কোনও cataté wha piece দেখিয়া 
খিনি বলেন “হে দুর্বল, তোমার সুখ হউক,” অখব। “তোমার এই তুর (শরীরের ) সুখ 
হউক’ এবংহার ঈদৃশ বাক্যে সেই রোগা দুর্বল ব্যক্তি রোগমুক্ত হইয়া সুস্থ সবল হয: 
‘তিনিই wR) শবন্থ-.( শম+তছ)1 

_অনুবাদ-_শস্তছ নাম কোথা হইতে হইল? হে তনো, শম্‌ অন্ত’ (হে দুৰ্বল তোমার 
২ (এই শরীরের সুখ হউক )__ঈদৃশ বাকা খিনি 


বলেন, তিনি tee! 
পুরোহিতঃ পুর এনং দধতি ॥ ৩ ॥ 
পুরোহিত: (পুরোহিত শব্দ কোখা হইতে হইল ? ) এনং (ইহাকে ) খুব: ( meat) 
দধতি (স্থাপন করে )। = 
পুরোহিত শব্দের ব্যুৎপত্তি প্রদর্শন করিতেছেন। © শাস্ভিককর্শ্বে, পৌষ্টিককর্শ্মে এবং 
আভিচারিককর্শো রাজগণ ইহাকে অগ্রবর্তী করেন অর্থাৎ তাঁহারই নেতৃত্বে এই সমন্ত aH সম্পন্ন 
করেন।৯ “ker শব্দ পূর্বক “WY ধাতু হইতে পুরোহিত শব্দ Farm 
অন্গুবাদ-- পুরোহিত শব্দ কোথা হইতে হইল? [ রাজগণ ] ইহাকে অগ্রে স্থাপন করেন। 
৮ হোতৰায় বৃতঃ কবপায়মাণোহদ্বধ্যায়ৎ ৷ ৪ ॥ 
হোজায় বৃতঃ কুপয়ন্‌ অদীধেৎ- cat বৃতঃ কূপায়মাণঃ TINS ( হোতৃত্বে বৃত ou 
কুপাপর্বশ দেবাপি চিন্তা করিলেন | 
* কুপয়ন্_কপাযমাণঃ ; 'অদীধেৎ- অন্ধ্যায়ত ( চিন্তা করিলেন অর্থাৎ মনে মনে প্রার্থনা 
করিলেন “বৃষ্টি হউক’ )। 
অনুবাদ--হোতৃকৰ্্দে বৃত রুপাপরবশ দেবাপি চিন্তা করিলেন 1 
দেবশ্রচ্তং দেবা এনং ahs ॥ ৫ 
দেবশ্রতং- দেব! এনং safe ( দেবতারা ইহাকে শ্রবণ করেন) । ae 
মন্ত্রে “নেশ্রুতত এই পদটা 'দেবশ্র* শব্দের ছ্িতীয়ার একবচন। দেব+শ্র+ক্ষিপঃ 
= করিত! 'দেবশ্রু শব্দের নিষ্পন্তি। ইহার নর্থ_্ততি উচ্চারণ কালে “ফেবগণ্-হাহাকে শ্রবণ 
করেন স অর্থাৎ ets WES আবে দেৰগণ লীত হয়েন।” ,. 
Ty সত জদবলন্চ ree ক্ৰ) 


= ক্পৌাতিচারিকে ere এবং তি বান) 
ক) Sa ১: ote আতম (FT) 








222.0] দ্বিতীয় অধ্যায় ২৫৯ 


চির ্ ত =. *. 
অন্ুবাদ-দেহশ্রত শব্দের অর্থ__দেবতারা ইহাকে বণ FA! 
* ০ বৃঠিবনিং বৃটিবাচিলম।৩৪.. ১২2... 
হবি বৃিযাচিনম্‌ (দে বা করে তাহাকে). মা 
বনি শব্দের অর্থ বৃষ্টিবাচী চ “ব্রন যাচনাথক তনাদি নত ধাতু হইতে 
শৰ্দটী faint তরি x 
অন্ুবাদ-বুষ্টিবলি শব্দের অর্থ বষ্টিধাচী। . - নান 
« ররাণে! রাতিরভ্যন্তঃ ॥ ৭ ॥ 
gaits (“ররাণ' এই শব্দ কি করিয়া Geta হইল?) ঝাতিঃ (রা') পাত 
( খিতীবাপর হইয়াছে )। 
ধরা! ধাতু ater | ‘রা' ধাতুর উত্তর xs, প্রত্যহ (পা ৩৯২২) ও তাহার লুক (a 
২॥৪৷৭৪ ) হইয়াছে; we প্রত্যক্ধ নিবন্ধন ধাতুটীর অভ্যাস ( festa) হইয়াছে (পা ৬১৯) 
অভ্যস্ত ‘রা’ ধাতুর উত্তর শানচ. প্রত্যয় করিয়া "যাগ" শব্দ নিষ্পন্ন হইয়াছে; রা চু AB 
রর!|+ আন ররাণ। '‘ররাণ' শব্দের অথ “দানে উদ্যুক্ত' ৷ * 
'অনুবাদ-_রবাণ শব্দে “রা! দাতু অভান্ত ( দ্বিতাবাপন্ন )। 
বৃহস্পতিত্ৰক্মাসীৎ সোহন্যৈ বাচমযচ্ছৎ ॥ ৮॥ 
genes (amis) at (anect বৃত ) carats (ছিলেন | স: (তিনি) অগ্মৈ 
২140 ইহাকে ) বাচন ( বাক্য ) অংচ্ছৎ ( প্ৰধান করিয়াছিলেন )। 
= wana gon দেবাপি ছিলেন হোতা, বৃহস্পতি ছিলেন বদ্ধ; বৃহস্পতি লঁবাপকে 
বাক্শক্কি প্রদান করেন, খাহার প্রভাবে দেবাপি দেবগণকে nad করিয়া বৃষটিলাভ করিতে 
সমর্থ হইয়াছিলেন। pete 
“ অন্ুবাদ-_বৃহল্পতি wal ছিলেন, তিনি দেবাপিকে বাক্য প্রদান করেন। 
ক বৃহদুপব্যাখ্যাতন্‌ ॥ ৯ ॥ 
ges { ‘বৃহৎ’ এই শব্দ ) উপব্যাখ্যাতম্‌ ( ব্যাখ্যাত হইয়াছে ) ॥ 
2 gener creat পতি: অর্থাৎ বৃহবৰিশিষ্ ce দেবগণ, তাহাদের পতি বা oF 
বৃহৎ শব্দের ব্যাখা পূর্বে (নি: ১২৭১৯) * প্রদর্শিত হইয়াছে) ।- 
অনুবোদ-_বহথ' এই শব্দ ব্যাখ্যাত হইযাছে । ৪ 
ae hal পরিচ্ছেদ সমাণড"॥ 
টি ea wr 
২। পতিগুস্ দেবানাং বৃহতাং কানিনাং বর ( waters প্ৰকৃতি খণ্ড ২৯ অধ্যায়) । 
oh হত মঙতে| Hence পি তৰত | টা 








অ্রন্জোলস্প পন্রিচ্ছেদ 
সাধারণান্যান্তরাণি বড়, দিবশ্চাদি ্যান্ত চ, যানি সন্ত 
ক .. প্রাধান্যেনৌপরিষ্টান্তানি ব্যাখ্যাস্তামঃ ॥ ১ ॥ 


Saati (এই্ৎপরবর্তী ) যড়, (ছয়টা নাম) দিবশ্চ আদিত্যস্ত চ (grate এবং 
আদিত এতছভযের ) সাধারণানি,( সাধারণ ), তু (কিন্তু) যানি (যে সমস্ত নাম) প্রাধাক্সেন 
(মুখ্যতঃ ) অস্ত (আদিত্যেরই ) তানি (সেই সমস্ত নাম ) উপরিষ্টাৎ ( পরে ) ব্যাখ্যাস্তামঃ 
(ব্যাখ্যা করিব ) । 

অন্তরিক্ষ নামের পরবর্তী ছটা নাম ( স্বঃ, পৃি ইত্যাদি--নিঘণ্ট, ১৪) ছালোক এবং 
আদিত্য এততুভয়ের সাধারণ অর্থাৎ এতছুভকে বুঝাইতেই প্রযুক্ত হয়। যে সমপ্ত নাম 
Aes ক্মদিতোরই অর্থাৎ যে সমস্ত নাম প্রধানতঃ আদিত্যকেই বুঝায়, তাহাদের ব্যাখ্য। 
নিরুক্তকার পরে ( fat ১২১২-১৮ ) করিবেন। 

অন্মুবাদ-_পরবর্তী ছয়টা নাম দ্ুলোক এবং আগিতা__এতহভয়ের সাধারণ; কিন্ত 
ঘে সমস্ত নাম মুখ/তঃ আদিত্যেরই তাহাদিগের ব্যাখ্য! পরে করিব। 


আদিত্যঃ কন্মাদাদত্তে রসানাদত্তে ভাসং জ্যোতিযামাদীপ্তে ভাসেতি 
‘বাদিতেঃ পুজ্্ ইতি বা ॥ ২ ॥ 


“আদিত্যঃ ("আদিত্য শব্দ ) wats (cate হইতে হইল ? ), রসান্‌ (রস) আদতে 
(গ্রহণ করেন), জ্যোতিযাং ( চকজ্ঞাদি জ্যোতিস্মান্‌ পদার্থসমূহের ) ভাসম্‌ ( দীপ্চি) আদতে 
(গ্রহণ করেন ), al ( অথব! ) ভাসা ( দীধ্যিতে )" Mes ( রমাবৃত) ইতি (ইহা আদিত্য 
শব্দের ব্যুৎপত্তি ), বা! (অথবা) অদিতেঃ ( দেবমাতা অদিতির ) পুত্র: ( পুত্র ) ইতি (ইহা 
"আদিত্য শব্দের বুৎপ্ত্তি )। : . 

আদিত্য শব্দ কোথা হইতে হইল অর্থাৎ আদিত্য শব্দের ব্যংপত্তি কি ? এই প্রশ্নের * 
উত্তরে বলিতেছেন__স1+দ1 ধাতু হইতে আদিত্য শব্দের নিস্পত্তি করা যাইতে পারে; 
আদা ধাতুর অর্থ গ্রহণ করা; আদিত্য স্বীয় রস্মিসমুের দ্বারা ভৌম রস গ্রহণ করেন) 
আদিত্য চক্নক্ষত্রাদি capifeda পদার্থসমূহের জ্যোতিও গ্রহণ করেন অর্থাৎ আদিত্যোদয়ে 
নে হব আ+দীপ, ধাতু হইতেও 28271 হয যাহ 

সরি দু 
sot সদ শান) enn (আক! 











২.১.১৩.৩ ] দ্বিতীয় অধ্যায় ২৬৯ 


পারে; * আননীপ, ধাতুর অর্থ ‘আবৃত হওয়া'; আদত্য a দীপ্বিতে আবৃত হয়েন।* 
equal অদিতি দেবৰাতা, ক্দিতির পুত দিতে; আদিতেয় শব্দই “আদিত্য” এই 
আকার ধারণ করিয়াছে। * 
__ অন্গুবাদ__আদিত্য শব্দ কোথা হইতে হইল? আদিত্য রস ea করেন, confers ‘ 
পাসের AR গ্রহণ করেন; অথবা দীপ্রিতে tgs, অথবা অদ্দিতির পু_-ইুহাও 
আদিত্য শব্দের ব্যুৎপত্তি হইতে পারে । i 
অল্পপ্রয়োগং স্বপ্তৈতদার্চাভ্যাম্নায়ে সূক্তভাক্‌ সুধ্যমাদিতেরমদিতেঃ 
পুভ্রম্‌ ॥ ৩॥ - 

তু (কিন্ত) wa ( আদিতোর ) এতৎ (feeds at আদিতেয় এই নাম ) আগাভ্যামায়ে 
(খখেদে) অল্পপ্রয়োগং ( বিরলপ্রয্বোগ ), সুক্রভাক্‌ ( সুক্তভাজী ) [ যথা ] ( ঘেমন ) ZT 
আদিতেরমূ ( অদ্বিতির পুত্র eee); আদিতেরম্‌- অদিতেঃ পুত্রম্‌ (দিতির পুত্রকে )। 

আর্চাভ্যামায় শব্দের অর্থ ‘কথেদ'। * অদিতির পুত্র আদিতে, আদিতেয় শব্দই 
আদিত্য হইয়াছে, ইহা বল। হইয়াছে। দিতির tenet আদিতোর বর্ণনা কিন্ত খথেদে 
বিরল। বিশেষতঃ অদিতিপুত্র মাত্র স্ক্রভাক্‌, হবিত্াক্‌ নহেন, অর্থাৎ * কোনও স্থক্রের 
মধ্যে ( যেমন, AMA ১০৮৮ eee, একাদশ ace)? অগিতিপু্র বলিয়| আদিতোর উল্লেখ 
আছে বটে (ধাম ্মাদিতেছম্‌)), কিন্ত কুত্রাপি অদ্বিতিপুত্ৰবোধক নাংম অৰ্থাৎ ‘আদিতে 
এই নামে আদিতাকে হবি:প্রদান করা হইয়াছে বলিয়া ye হয় না।* * 

বস্তগত্যা আঁদিতের ( আদিতিপুত্র ) শ্ক্তভাক্‌ও নহেন। কোনও সুক্রের দেবতার্ধূপে 
আদিতের়ের নির্দেশ নাই, অথবা প্রধানডাবে তিনি কোনও স্থত্তে বর্ণিত হইঙ্জাছেন 
af qt হয় না। “হাম আদিতেয়ম' এইস্থলে ‘আদিতের' শব্দ সুখের বিশেষণন্ধপেই 
প্রযুক্ত হইয়াছে, কাজেই অপ্রধান। এই সমস্ত বিবেচনা afar ইউরোপীয় পণ্ডিত 
Autrocht মনে করেন 'আর্চাভ্যা্নায়ে Testy’ এই স্থলে অকার প্রশ্লেষ করিয়া আদিতেরকে 
“অনথক্রিভীক্‌ণ বলিয়া নির্দেশ করাই যুক্তিদঙ্গত। 





১:07 wee আরতে। জবতি Ca): SIA ধাতুর মুখ্য অর্থ সর্বতোভাবে দীঘি পাও; er 
এই অৰ্থ ই ores করিয়াছেন: তিনি a করেন আৰিত Macs দীপ্তিনান্‌ হন অর্থাৎ Hers me দীণ্ডিমান্‌ 
পৰার্খনমূহকে অভিক্রদ করেন (গ্যোতিনন্্রা কষা Noy) | 

২। লোহ্বমাদিতে aatfrer ees (ছঃ)। . 
৩) কচ এৰ বন্ধু! তৰাক্ষণেন চ নিশা আদাযস্তে আভিমুগোন winter আৰচাভ্যাদযঃ, তনদিন,খাখেদে ইতর) 
Cam) ¥ 
_ ৪] Pee ৭/২৯ আই ৷ : : 

eater সাহা হবি্চোৰনা beets (ew! টে 


২৬২ নিরুক্ত fay 


০১৩০৪, 
* কেহ কেহ ব্যাখ্যা করেন--'স্বধ্যের ফে আদিত্য এই নাম, তাহার প্রয়োগ খাখেদে অল্প’ | 
তাহাদের মতে, অস্ত সধ্যে, এত২-ন্াদিত্য?* এই লাম । এই ব্যাখ্যান দোষ আছে। 
প্রথমতঃ “অন্ত এই পদের দার! সর্থোর নিদদেশ হইয়াছে বলিয়া মনে করা সঙ্গত নহে; কারণ, 
পূর্ষে aca উল্লেখ নাই, উল্লেখ আছে আদিত্যের। দ্বিতীয়ত: আদিতাকে স্থক্তভাক্‌ 
বলিয়া বৰ্ণন! করিবারও কোন Sth নাই, কারণু, আদিত্য মাত্র সুক্তভাক্‌ নহেন, তিনি 
হবিতাক্ও - আদিত্য যে হবিতাক্‌ তদ্বিযয়ে প্রযাণ-_-মৈত্ৰ সং ২/)১১ এবং ৪1১৪১৪২ | 

'অনুবাদ-_কিন্ঠ আদিত্যের অদ্িতিপুত্র ব। ‘আদিতেয’ এই নাম ever অল্পপ্রয়োগ। 
অদিতিপুল সক্তচাক্‌ ; CHR আদিতেরম্‌ (arty dees); ‘আদিতেয়ম্‌' 
এই পদের অর্থ অদিতেঃ they’ ( অঙ্দিতির পুত্রকে )। 


এবমন্যাসামপি দেবতানামাদিত্যপ্রবাদাঃ wernt ভবন্তি ॥ ৪ ॥ 
এবম্‌ ( এইরূপে ) watt ( অন্তান্ক ) দেবতানাম্‌ অপি ( দেবতাগণেরও) আদিত্য 
প্রবাদাঃ en: ( আদিত্য নামে স্ততি ) Safe (হয় )। 
wifes নামে যেরূপ স্র্ঘদেবতার স্ততি es, tat অক্ান্ত অনেক দেবতারও হয়। 
তাৎপৰ্য্য এই থে, অন্যান্য অনেক দেবতাকেও আদিত্য নামে অভিহিত করিয়া স্তুতি করা হইয়া 
খাকে। উদাহরণ প্রদর্শিত হইতেছে। 


অনুবাদ-_এইপে অন্যান্য দেবতাগণেরও আদিতানামে স্ততি হইয়| থাকে। 


eq যথৈতন্মিত্ৰস্ত বরুণস্যার্যঙ্গো! দক্ষস্তভগপ্ডাংশস্তেতি ॥ ৪ ॥ 

BH যখ! এতৎ ( CREM, এই ARE স্থল ),৯ মিত্রস্ত ( মিত্রের ), বরুণস্ত ( বরুণের ), SER 
(stata ), woes ( দক্ষের ), Sore ( ভগের ), অংশস্ত ইতি (এবং অংশের ) [ আদিত্য নামে 
স্তুতি হইয়াছে ]। 

mats দেবতার যে আদিত্য নামে স্ততি হয় তাহার উদ্নাহরণ প্রদর্শন করিতেছেন। 
(মিত্র, বরুণ, REL, দক্ষ, ভগ এবং অংশ-_এই ছয় দেবতাকে আদিত্য বলিয়া অভিহিত করা 
হয়। খখেন ২/২৭৷১ হছে এই Ee দেবতারই আদিত্য নামে afm করা হইয়াছে। * * 

omit এই সমস্ত স্থল অৰ্থাৎ বন্ষ্যমাণ স্থল সমুহ ॥ মিত্রের, বরুণের, অর্থমার, * 
দক্ষের, ভগের এবং অংশের আদিত্য নামে WES কর! ARATE | 








5). তথ শব্দের কোনও অর্ যাই; তদ বখৈতছুৰাহরণজাতন্‌ ( সঃ) | 
= । ‘এই mee ছয়জন আৰিত্যের নান পাঁওয়। যা; » NOCHE ১১৬ Te ও ১* মণ্ডলের ৭২ গুজে 


" দেখ! যাত থে আদিত্য সাত্তঙ্গন সাত্ৰ। পরে ,আবিত্যের সংখ্য| বৃদ্ধি হইল, এবং পুরাণ ও মহাভারতে দ্বাদশ 


আৰিত নাম আছে" (কেশ চল বের গগনে TTY) কান সর্ব এহন গুহা be 
(দঃ) । নি: ১২০৬ BET 





asses) | * দ্বিতীয় অধ্যায় ২৬৩ 
'অথাপি মিত্রাবরুণয়োঃ “আদিত্যা দামুনস্পতী” WAIST ॥ ৫ ॥ 3 


অথালি (আর) মিত্রাবকুপতোঃ ( নিত্রাবকণেণ ) [ আদিত্যপ্রবাদাঃ rect ভবতি] 
(আদিত্যনামে আর্তি আছে); Cat] ( যেমন ) আদিত্য! দাহুনস্পতী; আদিত্য 
( আ্াদিত্যৌ--মিত্রাবরুণ ) দাহুনস্পতী - etre) (গানের অধিপতিদত )। + aon 

মিত্রাবরুণের যে আদিত্য নামে aft হয় তাহার উদাহরণ প্রদর্শন করিতেছেন | ৮৭ 
দাঙ্নস্পতী’ ইহ! খথেদের ২/৪১/৬ মঙ্জের অংশ | 

আদিত্য ( আদিত্যৌ ) পদে এইস্থলে মিত্রাবরুণ দেবতাকে বুঝাইতেছে। অভীষ্টপ্রদাত। 
মিত্রাবকণ দানপতি অর্থাৎ অত্যন্ত দানসীল বলিয়া we হইয়াছেন। দাহ শব্দ দা” ধাতুর 
উত্তর ‘জু’ প্রচাহ্ে ( উ ৩১২ ) নিশ্পপ্; দাঙ্ছন:--দালন্ত (দানের )। * 

অনুবাদ--মিত্রাবরুণ দেবতাছয়ের ও আদ্বিত্যনাযে স্ততি আছে; যেমন ‘আদিত্য 
দাঙ্ুনস্পডী’ ( sere দানশীল মিত্রাবরুণ ); দাহুনস্পতী -দানপতী (দানের অধিপতিদ্ধয় )। 


অথাপি fatwa; ‘প্র স মিত্র মতে? অস্ত প্রযন্বান্‌ 
যন্ত আদিত্য শিক্ষতি ব্রতেনে'ত্যপি নিগমে| ভবতি ॥ ৬ ॥ 


অথাপি (আৰ ) এক (একাকী) fas (মিত্রের) [ আদিতাপ্রবাদ| স্বতির্তবতি ] 
( আদিতানামে স্তুতি কর! হয় ) ; ‘দিত্র ( হে মিত্র ), আদিত্য (হে আদিত্য ), সঃ (সেই) 
ae (মাছ) প্রস্থান (maa, ) প্র+ অস্ত প্রান্ত (প্রক্চপে হউক ), যঃ (বে) তে 
(তোমাকে ) ব্রতেন ( যাগ-কর্ণ্মের দ্বার! ) * শিক্ষতি ( হুবিঃ প্রদান করে ]* ইতি নিগম অপি 
(এই বেদবাক্যও ) ভবতি ( আছে )। = 

মিলিত মিত্র ও বরণের আদিতা নামে যে স্তুতি হয় তাহা প্রদর্শিত হইয়াছে, এখন 
একাকী মিত্রেরও খে আদিত্য নামে fs হয়, তাহা প্রদর্শিত হইতেছে । “প্র ল মিত্র..." ৮ 
ইত্যাদি খখ্বেদের ৩/৫৯২ মন্ত্র অংশ | এই মতে ‘আদিত।” পদে মিত্রকে বুঝাইতেছে। 
“হে মিত্র, হে আদিত্য যে সা যজ্ঞক্স্মের ছারা অর্থাৎ we করিয়া তোমাকে হবি; প্রদান 
করে, সে argc অগ্নবান্‌ হউক'-_এইকূপে মিত্রের নিকট eta করা হইয়াছে, মিত্র 
দেবতাকে TS কর! হইয়াছে। ইতাপি নিগমো ভবতি-_এই স্থলে অপি শব্দের ছার! ইহাই 
* বুঝা ইতেছে যে, sate বৈদিক aca ও 'আদিত্য নামে মিত্রের whe আছে। * 





> বন tees সং লা তাৰে, sorte (কং ্ঃ)। 

২। তেন কর্ম tte (বং বা), বতেন FET নিরবপণঞ্জোকষপাদিনা সং ( ছঃ)। 
ok দিক্ষচ্ি দদ্াতি, কিছ? "লামা হবি (নং ক্ষ: )। 

Lek অপাযমপ্যস্ধে বহবো নিগমা ইভাপিশন্দ: (হঃ)। * 


[২৯১৩৯ 

" অনুবাদ-__একাকী মিত্রেরও আদিত্য নামে স্তুতি আছে। প্র স FRM 

le (হেঁ মিত্র, হে আদিত্য, যে মানুষ ewes কুরিয়। তোমাকে হবিঃ প্রদান করে সে প্রক্ষ্টকূপে 
অন্গবান্‌ হউক ) এই বেদবাকাও আছে। eae 


2 অথাপি বরুণস্ঠৈকশ্থা, অথ] বয়মাদিত্য ব্রতে তব’ ॥ ৭ ॥ 


অথালি ( আর ) একস্ত ( একাকী ) were ( বরুণের ) [ বআদিত্যপ্রবাদা স্বতির্ভবতি ] 
(আদিত্য নামে স্ততি করা হয় ); [ যথা ] ( খেমন ) আদিত্য ( হে বরুণ ) অথ] (অথ 
তৎপরে ) any ( আমর! ) তব ( তোমার ) ত্রতে (যজ্ঞ কণ্মে )* স্কাম ( ব্যাপৃত থাকিব )। 
একাকী বরুণেরও যে আদিত্য নামে স্ততি হয় তাহ। প্রদর্শিত হুইতেছে। ‘অথা 
বয়ম্‌......... ইত্যাদি wens ১1২৪)১৫ মতের অংশ | এই RE ‘আদিত্য! পদে বরুণকে 
ৰুঝাইতেছে। “হে বরুণ, তুমি আমাদিগকে বন্ধনমুক্ত কর। আমরা তৎপরে তোমার 
যজ্ঞকাধ্যে AM! ব্যাপৃত থাকিব’-_-এইরূপে বরুণদেবতার স্তি করা হইয়াছে। 
আঅন্ুবাদ__একাকী বরুণেরও আদিত্য নামে স্তুতি আছে; যথা-_অথা AR 
(হে বরুণ, তৎপরে আমরা তোমার যন্ঞকা্ধে ব্যাপৃত থাকিব ) | 
ত্রতমিতি skate ব্বণোতীতি * সতঃ ॥ ৮॥ 
অতম্‌ ইতি (“বত এই wh) কর্দনাম ( কৰ্্দের নাম) gente ইতি (যে হেতু 
আব্বত করে), সতঃ (বৃণোতেঃ-__'বু’ ধাতু হইতে fama বুণোতি এই ক্রিয়া পদটা কর্তৃকারকের 
সহিত যুক্ত বলিয়া ‘বৃ’ ধাতুর উত্তর কর্তৃবাচোর প্রহায়ে “ভরত শব্দ fara) | 
ব্রত শব্দ কর্্মসমানার্থক ; আবরণার্থক ‘বৃ’ ধাতুর উত্তর কর্তৃবাচ্যে অতচ, প্রত্যয় ( উ ৩৯, ) 
fini নিপ; si শুভই হউক, অশুভই হউক, চিত eka কর্তাকে IIe করে; 
ten কৰ্ণ্মবন্ধ_ কৰ্শ্মফল হইতে তাহার মুক্তি নাই। ‘সঃ’ এই পঞটটার প্রয়োগে কি উদ্দেশ্য 
সাধিত হইতেছে তৎসন্বন্ধে ১/২:২)৩ ব্যাখা! BBA । 
অম্মুবাদ--‘বরত’ শব্দ কৰ্শ্দের নাম, যেহেতু আবৃত করে; ‘বৃ’ Aly হইতে far, বণোতি 
এই ক্রিয়া পদটা কর্তৃকারকের সহিত যুক্ত বলিয়া ব্রত শব্দ ‘বৃ’ ধাতুর উত্তর কর্তৃবাচ্যের 
শ্রতায়ে fem) > 
ইদমপীতরদ্'তমেতস্মাদেব নিবৃত্তিকর্শ্ম বারয়তীতি ase ॥৯॥ ' 2 
ইতরহ ইদন্‌ অপি (আর অন্ত এই ) fagfers (fale কর্মের বোধক ) ary 
Claw? rg এতন্মাৎ এব (এই ‘বৃ’ ধাতু হইতেই feta), tafe ইতি (যেহেতু 





২৬৪ 











3) ব্ৰতে যাগাখে। কপি (ক্ষত স ), aS পরিচরণকর্দ্দণি ( ছঃ)। ৩. 
a পাঠান্বর-_তরতন্তিতি wats Pratap stan fs সঃ). এই পাঠ টাকাকারগণের সম্মত নছে। 
৩। titan Seabees মেতা্াদেৰ বৃগোতীতি সত: ; এই পাই টাকাকারগণের সন্ত নহে। 


২০১.১৩,১০ ] x * দ্বিতীয় অধ্যায় . ২৬৫ 


বারণ করে) সতঃ (বারহতেনবু' ধাতু fase fart নিষ্পন্ন; বারয়তি এই ক্রিয়াপদটা* 
বাকের সহি সু বলিয়া পিল 3 ste তর বার cert বড oy 
নিয় )। ১ * 
ঘে ‘ব্রত’ শব্দে চৌধ্য, অসতা, feu প্রভৃতি হইতে নিবৃত্তি বুঝার সেই ‘aw’ শব্দও. 
এই তবে এই স্থলে ‘বৃ’ ধাতু পিজন্ত বলিয়া গণ্য করি্টে হইবে ।? 
বুনি ধাতুর অর্থ ‘বারণ ea) মান্য সাধারণত ম্যাদ সভিকম করিয়া পাপে লি 
হইতে যায, নিৰ্বত্তিকর্মব্ূপ ব্রত তাহাকে পাপ হইতে নিবারিত করে। 
অন্ুবাদ__আর অন্য এই যে নিবুত্তিকপ কষ্টের বোধক ‘ae! শব্দ তাহাও এই ‘ৰব’ 
ধাতু হইতেই ome; যেহেতু বারণ করে; “বৃ ধাতু পিদুস্থ করিয়া feta করিতে হইবে; 
'বারয়তি? এই ক্রিয়াপদটী কর্তৃকারকের সহিত যুক্ত বলিয়া নিলন্ত ‘বৃ’ ধাতুর উত্তর কর্কৃবাচোের 
প্রত্যয়ে ব্রত শব্দ fami 
অন্নমপি ত্রতমুচ্যতে TAS শরীরম্‌ ॥ ১০ ॥ 
aay অপি (ae) ব্রত্মূ (ব্রত বলিয়া) উচ্যতে (অভিহিত হয়), যত (যেহেতু) 
শরীরম্‌ (শরীরকে ) আবুণোতি ( আবৃত করে )। 
প্রত’ শব্দে অন্গও বুঝায়) ‘বৃ’ ধাতু হইতেই Feta) oma রস, শোণিত, মাংস, মেদ, 
মন্দ! ও অস্থিক্ধপে পরিণত হইয়! শরীরকে আবৃত করিয়া রাখে অর্থাৎ ইহাদের সমবায়েই 
শরীর গঠিত । 2 
অনুবাদ-_অঙ্গও as বলিয়া অভিহিত হয়, যেহেতু শরীরকে SITS ধরে। 


॥ ত্রয়োদশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





21 ৰব+পিচ.+ অত; নিচের লোপ 
35155 DP, 





Serr পৰ্রিচ্ছেদ A 
স্বরাদিতো। ভবতি স্থ অরণঃ স্থ ঈরণ স্মৃতো রসান্‌ ক্কুতো 
. *ভাসং জ্যোভিষাং স্বৃতো! ভাসেতি বা॥ > ॥ 


স্বর্‌ ( “স্বর” এই শব্দ) আদিত্য: ( আ্বিতবোধক ) ভবতি (হয়); [ আদিতযঃ] 2 
Rats (গমন) সু ঈরণঃ ( সুপ্রেরক: ), রসান্‌ ( রসের প্রতি ) বত: ( অ+ কঃ, উত্তমরূপে , 
গতঃ ), ভ্যোতিযাং ( coartfeta পদাৰ্খসমূহের ) ভাসং (ছ্যোতির প্রতি ) act ( উত্তমন্ষপে 
গত ) বা ( অথবা ) Stat ( ছেচুতির stat) স্ব.ঃ ( পরিগত ) ইতি (এই সমস্ত “ঘর্‌” শব্দের 

asifa) 

Say শব্দ আদ্িতাবোধক | দেখা যাহ_(১) আদিত্য স্ব অরণ ate গমন, অর্থাৎ 
আদিতোর গতির বিরাম নাই ( স্ব + অর্__গত্যর্থক ‘a ধাতু হইতে কর্তৃবাচোর প্রতায়ে ); 
(২) "আদিত্য স্থ ঈরণ বা স্ব প্রেরক অর্থাৎ আদিত্য অন্ধকাররাশি দূরে প্রেরণ করেন, 
আদিতেচোদরে অন্ধকারের লেশমাত্রও থাকে না ( হু+ প্রেরণার্থক ‘Pq’ ধাতু হইতে); 
(2) আদিত্য রসসমূহের দিকে উত্তমরূপে গমন করেন অর্থাৎ রষ্টিসমূহের দ্বার! প্রভৃতরূপে 
anaes করেন (ut গতার্থক “থা ধাতু হইতে কর্তৃবাচোর প্রত্যয়ে ); (৪) আদিত্য চ্জ- 
নক্ষত্রাদি জোতিগ্নান্‌ পদার্থসমূহের জ্যোতি এাহণ করিবার নিমিত্ত উত্তমরূপে গমন করেন * 
অর্থাৎ আদিত্যোদিয়ে অন্যান্য জ্যোতিগ্বান্‌ পদার্থের জ্যোতি সম্পূর্ণরূপে নষ্ট হইয়া যায় (e+ 
গতার্থক ta ধাতু হইতে কর্তৃষাচোর প্রতায়ে ); (৫) সুধা স্বীয় জ্যোতিসমূহের দার! সরধধদা 
পরিবেষ্টিত থাকেন ( স্থ+গতার্থক ‘ৰ’ ধাতু হইতে কর্ণ্মবাচ্যের প্রতায়ে )।* zeae, 
“হু ঈরণ:'-_এই দুই স্থলে যে বিসদ্ধিপাঠ তাহা সহজবোধের নিমিত্ত ।* দুর্গাচার্খা বলেন, - 
সু অরণঃ (ats) ও সু ঈরণঃ (Dat) এই দুইটী পদকে বিশেষণ বিশেশ্বভাবেও ব্যাখ্যা 
করা যাইতে পারে অর্থাৎ একটা অপ্রধান, একটা প্রধান, একটী অবপরটীর ব্যাখ্যা--ইহাও মনে 
কর! যাইতে পারে; ‘স্ব wa’ ইহার অর্থই ‘হর Pace’ এইরূপ ব্যাখা। করিলেও কোন 

+ দোষ হইবে না--ইহাই দুৰ্গাচাৰ্য্যের মতের তাৎপর্য্য। * 





১ জরতেরীকার্রাকারে। তান গং ( দেবরাজ )। £ 
২) হু রসানাদাতুম্‌ গতে| গতো। ভবতি (ছু: )। 

। ak পরহনক্ষত্রাগীনাং জ্যোতিবাং ভাসসাদাতুন্‌ কতে' গতঃ ( ছঃ)। 

8) কান ক ইতি বিশেষ পূৰ্বৰ কণ্ঠ Cu et 

1 ুষুপ্রতিপত্ার্ণো বসি ade কঃ স্কাই) * a 

পবা! বিশেষভাবে তে steer সাতৰ । কিনুকং তৰতি get ইতি । উচাতে হরণ 





শত ধাতুর উত্তর fast প্রভায়ে)) আদিত্যরসের সংগ 





২.১.১৪-৩ ] * দ্বিতীয় অধ্যায়. : "২৬৭ 

ara শব্দ আদিত/বোধক হয়; আদিত্য স্থগমন, সুপ্রেরক, রসলমৃহের * 
দিকে উত্তমন্ধপে গত, ছ্যোতিস্থান্‌ পদার্থসমৃহের confer অভিমুখে হটুগত অথবা জ্যোতির 
দ্বার! পরিবেষ্টিত, এই সমস্ত স্বর্‌ শব্দের ISIS | 


রঃ এতেন গোধ্যাখ্যাতা ॥ ২৪ , ১ 5 


এতেন (ইহার দ্বার!) co ( ছাালোক ,র্থাৎ ছালোকবোধক Coy শব্দ) ব্যাখ্যাত 
( ব্যাখ্যাত হইল )। i 

বলা হইয়াছে স্বর, YE প্রভৃতি ছয়টা নাম coat আদিত্যের বোধক, tan দ্যুলোকেরও : 
বোধক। oe শব্দের আরিতাবোধকত্বে থে সমন্ত নির্বাচন প্রদর্শিত হইল, সেই সমপ্ত 
নির্বচনের হারাই ‘ay শব্দের ছ্যুলোকবোধকত্বও গ্রতিপাদিত হইতে পারে। (>) ছালোক, 
স্থ অরণ'-_শোভন অর্থ/ৎ পুণযবান্‌ লোকদিগের গমনস্থান। (Rta ধাতু হইতে ); 
(২) ছালোক ‘জু ঈরণ'-_পুণ/বান্‌ লোকদিগকে প্রেরিত করে, * varity নাম শুনিয়াই পুণ্যবান্‌ 
লোকগণ তথায় যাইতে ব্যগ্ৰ হয়, (স্ব +'দর্‌' ধাতু হইতে); (৩) (৪) (৫) দুলোক “তা 
থরখারশিির দ্বার! গৃহীত রসে পরিপূর্ণ, caren পদার্থসমৃহের confers পরিব্যাপ্ত এবং 
Da জ্যোতিঃপমূহের দ্বারা পরিবেষ্টিত (হা ধাতু হইতে কণ্মবাচোর প্রতায়ে )। শি 
শের বিভিন্ন অর্থ থে আদিত্য এবং ছালোক, ইহাদের গহ্যাদি সমান ক্রিয়ার সহিত ae 
আছে বলিষ! ইহার! সমাননির্কা$ন_উভয়েবই নির্বাচন ‘ক’ ধাতু এবং 'ঈর্‌” Hy হইতে 
কর! হইথাছে ( নিঃ ২৭ RT) ¥ 

অন্যুবাদ__ইহা ঘারাই ছাগোকবোধক 4g শব্দ ব্যাখ্যাত হইল | 


পৃষ্িরাদিত্যো৷ ভবতি cites এনং বর্ণ ইতি নৈরুক্তাঃ সংসপ্রন্টা * 
রসান্‌ সংস্পরন্টা ভাং জ্যোতিযাং সংস্পৃষ্টো ভাসেতি বা ॥ ৩॥ 


পৃরিং (fe শব্দ ) আরিত্যঃ (আদিত৷বোধক ) ভৰতি (হয় ), এনং ( আদিত্যকে ) 
ৰি“ (বৰ্ণ) শ্রাঙ্গুতে ( পরিব্যাপ্ত করে ) ইতি ( ইহা ) নৈজক্তাঃ ( নিক্কক্তকারগণ বলেন ) 
রসান্‌ (রসুসমূহের ) 28281 (স্পৰ্শকারক ) জ্যোতিযাং ( জ্যোতিস্মান্‌ গ্রহলক্ষত্রাদির ) ভাসং 
(জ্যোতির ). সংস্থষ্৷ ( স্পর্শকারক ), বা ( অধ্ব। ) ভাস ( ছোোতির ছারা ) args ( সমাক 
ফু), ইতি (এই সম fe শব্দের বুৎপন্তি )। 

one শব্দ আদিত্যবোধক | আদিত্য শুর্বর্ণের ছারা পরিব্যাপ্র ( প্র+-ব্যাপ্রার্থক 
তিনি ae রসসমূহ 








১। emir ঈরঙততীতি বা তত্রগমনাত (স্ব: att) । : 
২ । উপাদি-_৪৯২। + 


২৬৮ : 





[ ২.১.১৪.৫ 


“wrt করিয়া আছেন__রসগ্রহণই আদিত্যের কর্ম্ব * (ya? ধাতু হইতে ১, আদিতা, 


চন্দ্র প্রভৃতি জ্যোতিম্মান্‌ পদার্খসমূহের "জ্যোতি স্পর্শ করেন, আদিত্য স্পর্শে ই ইহাদের 
জ্যোতি নষ্ট হয় * (pa? ধাতু হইতেই ); ites জ্যোতির দ্বারা বস সম্যক 
যুক্ত (“স্পৃশ, ধাতু হইতেই কৰ্শ্বৰাচেযের প্রত্যয়ে )। 

অনুবাদ__“পৃশ্থি’ শব্দ আৰিত্য বোধক ; ont আদিত্যকে পরিব্যাপ্ত করিয়া আছে 
Fel নিকক্তকারগণ বলেন; আদিভা রসসমূহ”সম্যক্রূপে স্পর্শ করেন, আদিত্য জ্যোতিম্মান্‌ 


" পদদার্থসমুহের conf স্পর্শ করেন, অথব। আদিতা ক্ষ্যোতির দ্বারা সংস্পৃষ্ট (সম্যক যুক্ত ) 


এই সমস্ত 'পৃ্গি শব্দের বুত্যপত্তি। 


অথ ভোৌঃ সংস্পৃষ্টা জ্যোতিডিঃ পুণ্যকৃন্তিস্চ ৷ ৪ ॥ 


Ha (আর) cols ('পৃশ্নি' শব্দ ছালোকবোধক ); [cots] (দ্বালোক ) জো1তিডিঃ 
Com নক্ষত্রাদি জ্যোতিসান্‌ পদার্থসমূহের ছার! ) sarees চ ( এবং পুণ্যকারক লোকসমূহের 
ছারা) স্পট ( সম্যক্‌ স্পষ্ট )। 

“পৃশ্নি' শব্দ কিরূপে ছালোক বুঝাইতে পারে তাহাই বলিতেছেন। ছালোক জ্যোতিগ্মান্‌ 
পদার্থদমূহের দ্বারা এবং পুণাত্মা লোকসমূহের ছার! সংস্পৃষ্ট অর্থাৎ পরিব্যাপ্ত ('ম্পৃশ ধাতু 
হইতেই কণ্দবাচোর প্রতায়ে )। 

অনুবাদ--আর “পৃশলি' শব্দ ছালোকবোধক ; ছ্যলোক চন্দ্রনক্ষত্রাদি জ্যোতিসান্‌ পদার্থ- 
সমূহের দ্বার! এবং পুণাকারক লোকসমূহের দ্বারা সংস্পষ্ট ( পরিব্যাপ্র )। 


< নাক আদিত্যো ভবতি নেতা রসানাং নেতা ভাসাং জ্যোতিযাং প্রণয়ঃ ॥ ৫ ॥ 


ate: ( ‘নাক’ শব্দ ) আদিত্য: (আদি ত/বোধক ) ভবতি ( হয়), রসানাং (রসসমুহের ) 
নেত! (নায়ক), ভাসাং ( জ্যোতিঃসমূহের ) নেতা ( নায়ক ), ছ্যোতিযাং ( জ্যোতিপ্ক্রের ) 
atime (নায়ক )। 

‘নাক’ শব্দ আদিত্যবোধক | আদিত্য রশ্মির দ্বার! রসসমূহ নিয়া যান, আদিত্য সর্বাদিকে 
Da জ্যোতি নিয়া খান ( প্রেরণ করেন), আদিত্য ঞ্যোতিশ্চক্রের নায়ক--চুঙ্গাদির গতি 
স্র্যোরই অধীন ( ‘নী’ ধাতু হইতে নায়ক ; নায়ক = নাক )। 

অন্ুবাদ__'নাক' আদিত্যবোধক ; 'সাদিত্য রসসমূহের নায়ক, জ্যোতিঃসমূহের নায়ক, 
জ্যোতিশ্টক্রের নাযক। iS 





> । অধ ek রসাদানন্‌ (নিঃ p> )। 
at someone অহৰক্চলমসাং wen ate (35)! 





২.১.১৪.৭ ] "দ্বিতীয় অধ্যায় ২৬৯ 


অথ colt কমিতি স্থখনাম, তহপ্রতিষিদ্ধং প্রতিষিধ্যেত ; “ন বা অমুং 
cote wage কিঞ্চনাকম্‌ । ন বা অমুং লোকং গতবতে কিঞ্চনাস্থখং spi 
পুণ্যকৃতে। হেব তত্র গচ্ছন্তি ॥ ৬ ॥ 

০১: 


অথ ( আর ) cals (tate? শব্দ ছ্ালোকবোধক ) 5 কন্‌ ইতি ('ক’ এই শব্দ ) স্খনাম * 
( স্থথের নাম ), তৎপ্রতিষিদ্ধং (sheds অক বা অসুখ ) প্রতিদিধোত  (প্রতিবিদ্ধ বা 
বারিত হয়)। ব। ( আর ), ae (এই ) লোকৎ ( লোকে ) ayer ( যিনি গমন করিয়াছেন 
তাহার) কিঞ্চন (কোনই) অকং (দুঃখ) ন (থাকে না); ‘ন বা অমুং লোৰ... 
ইত্যাদির অর্থ_ল বা অমুং লোকং গতবতে কিঞ্নান্থধম্‌; an গতবতে ( যিনি 
সিয়াছেন তাঁহার নিমিত্ত ), অকং= অসুথং ( ছুঃখ ) ; হি (যেহেতু) পুণারুতঃ এব ( মাত্র 
পুণকারী লোকই ) তত্র ( তথাঘ--ছালোকে ) গচ্ছন্তি (গমন করেন )। 

‘নাক’ শব্দ কিন্ূপে ছালোক বুঝাইতে পারে তাহাই বলিতেছেন। ‘ক’ শব্দ স্খবাচী, 
তদ্বিপরীত অক = অহুখ ( দুঃখ ) ; নাকে অক বা অসুখের প্রতিষেধ আছে। অর্থাৎ অকের 
(বিপরীত) হইল নাক ( ন+-'অক ) অৰ্থাৎ সুখ ; ছালোক নাকের বা সুখের স্থান: বলিয়াই 
নাক বলিয়া অভিহিত হয়।* ‘নাস্তি অকং যন্মিন্‌ (ঘে স্থানে ছুঃখ নাই )--এইরূপ সমাসেও 
‘নাক’ শব্দের নিষ্পত্তি করা যাইতে পারে (পাণিনি ৬/৩৭৫)॥ ছালোকে যে ছুঃখ নাই 
তাহার সমর্থনকল্পে AIA বাকা উদ্ধৃত করিতেছেন__“ন বা অমৃং লোকং *- " ইত্যাদি । 
এই স্রাঙণ বাক্যের ব্যাখা! হইল__“ন বা 'দুং লোক " oe ( খাহারা ছালোকে 
গমন করিয়াছেন তাহাদের কোনও att নাই; কারণ পুণ্যাস্থা খ্ক্রিগণই ছ্যলোকে গমন 
করিয়া থাকেন, পুণযাস্মাদিগের দুঃখ হওয়া সম্ভব নহে) ।* এ 

অন্ভুবাদ__জার ‘নাক’ শব্দ ছালোকবোধক “ক? এই শব্দ Tet, তথিপরীত (দুঃখ) 
নাকে গ্রতিষিদ্ধ হয়; ন বা অমূং লোকং amie কিঞ্চনাকম্‌-ন বা অমুং লোকং গতবতে 
বিঞ্চনাহুখম্‌_-আর এই লোকে fetal গমন করিয়াছেন, তাহাদের কোনও দুঃখ নাই; কারণ, 
পুণ্যকারী লোকই তথায় গমন করেন। 


=~ গৌরাদিত্যো ভবতি গময়তি রসান্‌ গচ্ছত্যস্তরিক্ষে ॥ ৭ ॥ 


nk Conn শব্দ ) আদিতাঃ ( আনিত্যৰোধক ) ভবতি (হয়); রসান্‌ ( রসসমূহ ) 
গতি (গমন করাইর! থাকেন), অন্তরিক্ষে ( অস্তরিক্ষে ) গচ্ছতি (গমন করেন )। ও 














চি আরতিব্ৰাতে_ স্বন্দ বাসীর পাঠ; ছৰ্গাচাখ্যের ব্যাখা ও এতিবিখো্- অতিষিগাতে॥ 
২) হানা হ্সিত্তীচাতে ( )। 

৩। কাঠক সংহিতা ২১/২, TAFE. সং ৫৬৭1১ নৈ. ৰং ৯৬৯ ET 

*। ন ছি পুধাকৃভাং হেন জবিতুৎ প্যাহাস্‌ CE) | 











২৪ > . fre $ [ ২.১.১৪.৯ 
গো শব্দ আদগিত্যবোধক | আদিত্য রশ্মির দ্বারা রসসমূহ নিজের দিকে সঞ্চালিত কুরেন_ 

ais রসসমূহ আকর্মণ করিয়া লইয়া যান ( শিজন্ত ‘গম্‌' ধাতু হইতে )7 আদিত্য wae 
'অন্তরিক্ষে সঞ্চরণ করেন ( ‘গম্‌’ ধাতু RCE) 7274 


অনুবাদ--গো শব্দ আদিত্যবোধক ; আদিত্য রসসমূহ সঞ্চালিত করেন, আদিত্য 
_ অস্তরিক্ষে সঞ্চরণ করেন । = 


» অথ colds পৃথিব্য। অধি gat গতা ভবতি I 
fs বচ্চান্তাং জ্যোতীংষি গচ্ছন্তি ॥ ৮ ॥ 


অর্থ (আর) স্থৌঃ (গে শব্দ ছ্যালোকবোধক )। যৎ ( যেহেতু ) পৃথিব্যাঃ ( পৃথিবীর ) 
অধি (উপরে ) দূরং গতা ( দূরগত! ) ভবতি ( হয়) যত চ ( আর যে হেতু) অস্তাং (দ্যুলোকে ) 
জ্যোতীংষি ( জ্যোতিশ্চক্ৰ ) গচ্ছন্তি ( সঞ্চরণ করে )। 

গো” শব্দ কিন্তপে ছালোক বুঝাইতে পারে তাহা বলিতেছেন। দালোক পৃথিবীর 
উপরে বহু দূরে গিয়াছে, ছালোকে সমস্ত জ্যোতিশ্চক্র সঞ্চরণ করে ( ‘গম্‌! ধাতু হইতে )॥ 

অনুবাদ আর ‘গে।' শব্দ ছালোকবোধক ; ছালোক পৃথিবীর উপরে বহুদূরে গিয়াছে, 
দ্যুলোকে জে)1তিশ্চক্র সঞ্চরণ করে। 


বিষ্টবাদিত্যো ভবত্যাবিস্টো রসানাবিষ্টো ভাসং জ্যোতিযামাবিষ্টো 
ভাসেতি বা ॥ ৯ ॥ 


Fae (feet শব্দ) আদিত্য: (ব্দাদিতাবোধক ) ভবতি (হয় ); রসান্‌ ( রসসদৃছে ) 
আবিষ্ট৷ (প্রবিট), conta: ( জ্যোতিশ্চক্ৰের ) ভাসং ( জেযোতিতে ) বিষ: (প্রবিষ্ট) 
বা (oes) ভাস ( জ্যোতির wish) wifes (ব্যাগ) ইতি (এই সমন বিগ শঙ্গের 
ব্যুৎপত্তি । 

ae শব্দ আদিত্যবোধক ॥ আদিত্য রসসমূহ গ্রহণ করিবার অন রশ্মির ছার তাহাতে 
ue ( প্ৰৰিষ্ ) হয়েন। fees we ভ্যোতিশ্চক্ৰের জ্যোতিতে ( আবিষ্ট ) প্রবিষ্ট 
হয়েন_আদিত্য সম্পর্কেই সমস্ত জ্যোতিশ্চক্রের জ্যোতি: ন্ট হই ঘায় ; আদিত্য জ্যোছিঃ- 
সমূহের খারা আবাবিষ্ট বা পরিব্যাপ্র;* (“বিশ ধাতু হইতে )। 8 

এ. আঅনুবাদ-_বিইপও শব্দ আদিতাৰোধক ; ক্ছাদগিত্যরসসমূহে আৰি (প্রবিষ্ট ) হয়েন, 
.. afer জ্যোতিস্মান্‌ পদার্থসমূহের জ্যোতি আবিষ্ট (প্রবিষ্ট ) হয়েন, অথবা! জে]াতির 
বারা পর্রিব্যাপ্র"হয়েন_এই সমন্ত RR শব্দের te)” 





১) আআবিষটপরবিষ্ঠ: (সঃ) । 
= ২1 ভাসা ঝা ব্যাপ্ত: (সব: কথাঃ) 





২,১.১৪.১১ ] দ্বিতীয় অধ্যায় ” ২৭১_.. 


: অথ ভৌরাবিষ্টা জ্যোতির্ভিঃ পুণ্যকৃন্তিস্চ ॥ ১০ ॥ ্ৈ 

অথ (আক) coke (উপ শব ছলোকবাচিক) 7 [ চৌঃ ] (emt) cafe 
জ্যোতিশ্চক্রের দ্বারা) area 5 (কারী লোকদের ঘার। ) আবি ( পৰি _ é 
পাঁরব্যাপ্তা )। - 

‘ৰিষ্টপ! শব্দ কিরূপে দালোক বুঝায় তাহা বলিতেছেন। ছালোক জ্যোতিগ্মান্‌ পদার্থ- 
সমূহের দ্বার এবং পুণ্যাস্ম। (লোকসমূহের খারা আবিষ্ট অর্থাৎ 138 ('ৰিশংপ্ধাতু 
হইতে )। 

অনুবাদ _আর ‘বিষ্টপ! শব্দ ছযালোকবাচক ; দুলোক জ্োতিশ্চক্রের দ্বার এবং 
পুণ্যকারী লোকসমূহের দ্বারা আবিষ্ট ( পরিব্যাপত )। 


নভ আদিত্যে। ভবতি নেতা রসানাং নেতা Stats জ্যোতিযাং 
প্রণয়োহপি বা ভন এব AACE! ন ন ভাতীতি বা॥ ১১ ॥ 

নভঃ (‘rey শব্দ ) আদিত্য: ( আদিত্যৰোধক ) ভবতি ( হয় ); রসানাং ( রস/মূহের ) 
নেত| ( নায়ক ), ভাসাং ( জ্যোতিঃসমূহের ) নেতা ( নাক ), দ্যোতিযাং ( ছ্োতিশচন্ের ) 
প্রণয়: (নাক ); অপি ব| (আখবা) ভন এৰ ( ‘ভন’ এই শব্দই ) বিশরীতঃ ( অক্ষরের 
বিপৰ্যাযপ্রাপ্ত ) ais (হইয়া থাকিবে); বা (অখব) ন ন ভাতি (প্রকাশ যেপায় না 
তাহা নহে অর্থাৎ বিশেষভাবেই প্রকাশ te), ইতি (Rete ‘নভঃ' শব্দের ঝুৎপন্তি 
হইতে পারে )। - 

“নভঃ’ শব্দ আদিতাবোধক। আদিত্য রসদমূহের নেতা, আদিত্য জোোতিঃদমূহের নেত, 
আদিত্য জ্যোতিশ্চক্রের প্রণয় বা casi; > ( ‘নী’ ধাতু হইতে_উ ৬৫০ )। ‘ভাসন'পব্দের 
আকারের BAT এবং সকারের লোপের ছারা! ‘ভন’ শব্দ, ভন শব্দেরই অক্ষর-বিপখায়ে 'নভঃ' 
শব্দ হুইয়াছে_এইক্কপেও “নভস্* শব্দের ব্যুৎপত্তি প্রদর্শন কর! যাইতে পারে।* 'ভাসন! 
শব্দের অর্থ Where "অথবা আদিত্য ‘ন ন wife” (প্রকাশ যে পান না হাহ] নহে 
অর্থাৎ বিশেষরূপেই প্রকাশ পান )। RAST শব্দই নকার লোপে ‘নভগ্‌’ হইয়াছে” 
Coat ধাতু হইতে )। : 

অন্ুুবাদ-_নভস্‌* শব্দ আদিত্যবোধক 7 আদিত্য রসসমূহের নেতা, জ্যোতি:সমূহের 





20 নাক শব্দের বুৎপত্তি অব্য, এ না 

3) ভাসনঃ সন্গাকারজ হেন 'সলোপেন চ ভুনঃ গুন: TATE; ( স্বঃ বাঃ) ভাননার্থক ew! ধাতুর 
উত্তর অন্ন, প্রতারে Sy, নস তনসূস্নতস্‌ ( অক্ষরৰিপধাযে ) £ এইজপে ey শব্দের নিষ্পত্তি করা 
যাইতে পারে । a . 

ক ন ন তাতীতি ৰা সকারলোপেন er (FE MH) | 





_ ২৭২ . fae - hy [ ২.১.১৪.১২, 





নেতা, জেযাতিশ্যক্রের arte (নেতা ); অধৰ! ‘ভন’ শব্দও অক্ষরের বিপর্যয় প্রাপ্ত হইয়া 
ene হইতে পারে; অথবা আদিত্য, যে প্রকাশ পান না তাহা নহে, বিশ্যেভাবেই 
"> প্রকাশ পান। a ms cit ee 


ত . এতেন COATS ॥ ১২ ॥ . 


এতেন (ইহার দ্বারা ) cok: ( দালোকৰোধ্ক এনভ: শব্দ) ব্যাখ্যাতা (ব্যাখ্যাত 
হইল) । 

‘apy শব্দ fader ছালোক বুকাইতে পারে তাহা বলিতেছেন। ছ্যালোক ভালন বা 
ferrets, ছালোক বিশেষভাবে, প্রকাশ পায়; কাজেই আদিতযবাচী 'নভঃ' শব্দের ote 
ছ্ালোকবাচী ‘নভঃ’ শব্দও ‘ভন’ শব্দ হইতে কিংবা ‘ননভস্‌' শব্দ হইতে সিদ্ধ হইতে পারে। 


অনুবাদ-_ইহা খার! দবালোকবোদক ‘নভঃ' শব্দের ব্যাখ্য। করা হইল । 





zi ॥ চতুর্দশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 








পঞ্চদশ ল্িজেহাদ 
এ afaatatareatt পঁচদশ রশ্রির্মনাৎ ॥ ১৪ 
Banh ( আদিত্য ও দুঃলোক__-এতছুভরের যে লাখাণ ছয় নাম তৎপর) পরশ 
(পঞ্চদশ নাম) রশ্িনামানি (রশ্মিনাস )% রশ্সিঃ ( 'রস্মি' শব্দ ) যমনাৎ ( ‘যদ্‌' ধাতু হইতে 
fata) 1 ¥ শি 
va, পুরি, নাক প্রভৃতি ছয়টা নামের পরে পঞ্চদশ রশ্মিনাম ( লিছণ্ট, ১৫) অভিহিত 
হইযাছে। ‘afer শব্দ fay ধাতু হইতে Farin” afy ( স্থধ্যকিরণ ) জলাদি রগসমূহকে 
সংঘমিত করে, রশ্মি (রচ্ছ্‌) অস্বকে সংযমিত করে। 
4 জন্মুবাদ--তৎপরবন্তী পঞ্চদশ নাম রস্মিনাম; রশ্মি শব্দ ay ধাতু হইতে fava 
তেযামাদিতঃ সাধারণানি প্চশ্বরশ্মিভিঃ॥ ২ ॥ 
omy (সেই সমস্ত নামের ) আদিতঃ (প্রথম হইতে) পঞ্চ (পঞ্চ নাম) অশ্বর্ন্মিতিঃ 
( অস্বৱস্মির সঙ্গে) সাধারণানি ( তুল্য) | * - 
রশ্সিনামের মধ্যে প্রথম থে পাঁচটা নাম খে, কিরণ প্রভৃতি, তাহারা! 'অশ্বরশ্মির সহিত 
সাধারণ অর্থাৎ এই পাচটী নাম স্বধ্যরস্মিকেও বুঝায়, অশ্বরস্মিকেও বুঝায়। 
অনুবাদ__সেই সমন্ধ নামের প্রথম হইতে পাটী নাম অশ্বরস্মির সঙ্গে গীধারণ। 
দিঙ নামান্যযত্তরাণ্য্টে ॥ ৩ ॥ রি 
উত্তরাশি (পঞ্চদশ রশ্মিনামের পরবর্থী ) cA ( অষ্ট নাম) দিও নামানি ( দিকের atm) । 
অন্মুবাদ--তংপরবর্তী অষ্ট নাম দিকের নাম | 
দিশঃ কম্মাদ্দিশতেয়াসদনাদপি বাভাশনাৎ ॥ ৪ ॥ 
দিশঃ ( ‘দিক্‌’ নাম ) কন্মাৎ (কোথা হইতে হইল )1 দিশতেঃ (fia? ধাতু হইতে ) 
আসিদনাৎ, (আপন হয় বলিয়া, ‘সদ’ ধাতু হইতে ), অপি ৰা ( অথবা ) অভ্যশনাৎ (ব্যাপ্ত করে 
* ৰলিয়া, “অশু ধাতু হইতে )। 





১1 ক্ন্ব্াধীর মতে “রান্মিধদনাৎ'_ ইহার সার! “হি” শব্দের অর্থ wes হইয়াছে, খাতু জিত হয় নাই 
( রক্দিধমনাৰিার্থকখনমেতৎ ন ধাতুপরদর্পনন্‌ ); হাহ মতে ব্যাপ্তার্থক ws" ধাতু হইতে 'রস্টি শব্দের নিষ্পা্তি 
হইয়াছে ( উপাৰি ৪৮৮ xe) : রসি (fees) জগৎ ব্যাপ্ত করে: রসি am) weer ব্যাপ্ত করে। 
২) Free পাঠ আছে coves; শা্ষটী বাণতবিক “না? থেক ৮1৭২৫, ১1১১৬৪ এবং নিট, 
(55. ব্যাখ্যার ane হাশতের পাৰট্‌ক। বা । . . 
35-1845 B, 




















[ ২.১.১৫.৬ 
* ‘দিক্‌’ শব্দ তিন প্রকারে নিষ্পর করা যাইতে পারে। (১) “দিশ ধাতু হইতে; ‘দিশ! 
ধাতুর অর্থ অতিপচ্ছন অর্থাৎ দান ঝা-লিদ্রেশ ; france দেবতাদিগকে হবিদান করা হয়, 
Maal এই পূৰ্ববদিক্‌ এই উত্তরদিকৃ__ইত্যািকপে দিক্সমৃহ নিদ্দিষ্ট হয়। (a) ‘সদ! ধাতু 


হইতে 5 ‘সঙ’ ধাতুর অর্থ প্রান্থি। দিক্সমূহ সমস্ত পদার্থকেই প্রাপ্ত হয়, সমস্ত পদার্থ সঙ্গেই 


৪০ 


* দিক্সমুহকে আসন ( নিকটবর্তী ) বলা যায় ; সদ্‌=দস্=দিশ_। (৩) ‘অল, ধাতু হইতে; 
‘aa! ধাতুর অর্থ ব্যাপ্ত ea; দিকৃসমূহ সৰ্বর্যাপী, সমস্ত পদার্থকেই ব্যাপ্ত করে; 
a= frets 
অনুবাদ--'দিক্‌’ নাম কোথ! হইতে হইল? ‘দিশ, ধাতু হইতে; অথব| আসমৰ হয় 
বলিয়া, অথবা ব্যাপ্ত করে বলিয়।। - 
তত্র কাষ্ঠা ইত্যেতদনেকস্যাপি ATW নাম ভবতি ॥ ৫ ॥ 
তত্র ("দিক্‌ নামসমূহের মধ্যে ) কাষ্ঠ। ইতি এতং (“কাষ্ঠা" এই নাম) অনেকশ্য অপি 
( দিক্‌ ব্যতিরেকে আরও অনেক ভ্রবোর ) নাম ( নাম ) ভবতি ( হয় )। 
‘কাঠ’ শব্দে মাত্র দিকৃই বুঝায় লা, শান্ত অনেক সব বা ্রবয বুঝাইতেও “কাঠা” শব্দ 
প্রযুক্ত হয়। 
- অন্মুবাদ--‘দিক্‌’ নামসমূহের মধ্যে 'কাষ্ঠা' এই নাম দিক্‌ ব/তিরেকে আরও অনেক ড্রবোর 
নাম হয় । 
কাষ্ট দিশে! ভবস্তি aera স্থিত! safe, কাষ্ঠা উপদিশে। ভবস্তীতরেতরং 
ক্াস্থ। স্থিত! ভবস্তি, আদিত্যোহপি কাষ্ঠোচাতে ক্রান্থা স্থিতো ভবতি, 
-আজান্তোহপি কাষ্ঠোচাতে ক্রান্তা স্িতো ভবতি, আপোহপি কাষ্ঠা 
উচ্যন্তে ক্রাস্থা fast ভবস্তীতি স্াবরাপাম্‌ ॥ ৬॥ 


কাঠা? দিশঃ তবস্থি ( কাঠ! বলিতে দিক্সনূহ বুঝায় ) ক্ৰাস্বা (সমন পদার্থের প্রতি গিয়া ) 
fast: safe (স্থিত হয় ), কাঠা উপদিশঃ Sale (Cathy Sew দুই দিকের মধ্যবর্তী দিক্‌ 
“অর্থাৎ কোণলমৃহকে বুঝায়) ইতরেতরং ( পরস্পরকে ) are ( অতিক্রম করিয়া) স্থিতাঃ 
ভবস্তি ( স্থিত হয়), আদিতাযঃ অপি কাঠা উচ্যতে ( আদিত্যও কাঠ বলিয়া ‘অভিহিত | 
হয়েন) mete (wera গমন করিয়া) স্থিত: ভবতি (স্থিত হয়েন ), tae: অপি 
(শরপথের অস্ত অর্থাৎ সীমাও ) কাষ্টা উচ্যতে (কাঠা বলিয়া অভিহিত হয়) ate 
(স্বপ্রদেশে গমন করিয়া) স্থিতঃ ভবতি ( স্থিত হয়), আপ: অপি Came) কাঠা: উচান্তে 
( কাষ্ঠ বলিয়া অভিহিত হয়) cetyl ( দ্বলাশয়ে গমন করিঃা ) fast: safe ( স্থিত হয়), 
ইতি স্থাবরাণাস্‌ ( জলবাচী ‘কাঠা শব্দের এই ব্যুৎপত্তি স্থাবর অর্থাৎ জলাশয়ে স্থিত জল 
সম্বন্ধে )। 





দ্বিতীয় অধ্যায় * - ২৭৫. 
Satin শপ কম ধাতু হইতে নি্পর “ater শব্দ (যাহার অর্থ ‘গমন করিয়া' হী “ 
িতিকরম করা") এবং “a তু এতহভযের সাযোগে গঠিত। ক্রান্ধা+ স্থা=কা+স্থা= 
কা্ঠা। Setar শব্দে বুঝাহ_(৯) es দিক্‌ সমস্ত পদার্থের প্রতি গিয়া অর্থাৎ সমস্ত 
ate প্রাপ্ত হইঘা স্থিত হ_এমন কোন পদার্থ নাই, যেখানে দিক্‌ নাই। »(২) Sal 
Bates al গিগ্যহমধাবন্তী দিক্‌ ( কোণ )-সমূহ পরম্পরকোশ্তিত্রম করিয়া স্থিত হয়, অর্থাৎ 7 
কোনও উপদিক্‌ কোনও উপদিকের সহিত* মিলিত হয় না-ই উপদিকের মধো ব্যবধান 
থাকে দিকের? (৩) Sifter; আদিত্য স্বস্থানে অর্থাৎ অ্তাচলে গমন করিয়া স্থিত হয়েন। 
(৪) stars; আছাস্ত ( আজি+ অন্ত ) শব্দের অর্থ শরপথান্ত অর্থাৎ শরাড্যাসকালে 
যে পথে শর নিক্ষেপ করা হয় তাহার অস্ত বা! সীমা; ‘আজ্যন্ত' শব্দের অর্থ অশ্বধাবনচক্রে 
সীমা বা গমাহ্থলকে( ৪০৭! in = race ০০০০০) বুঝায়; Bendy আজ্যন্তই মেন 
সবপ্রদেশে গিয়া স্থিত হয়; (৫) জল; জল ARAM, হুদ, নদীপ্রহৃতি জলাশয়ে গমন করিয়া 
স্থিত হয়; এই ব্যংপত্তি স্থাবর অর্থাৎ জলাশয়ে স্থিত জল সঘদ্ধেই। অস্থাবর অর্থাৎ 
মেঘস্থিত জগ সমন্ধে বুৎপত্তি হইবে--ঘাহা! চলনশীল অর্থাৎ মেঘের সহিত চলিতেই থাকে, . 
কুত্রাপি স্থির হয় না * (ক্রামতি+স্থা_ কাঠ )। টি, 
অনুবাদক’ বলিতে দিক্সমূগ বুঝা, সমন্ত পদার্থের প্রতি গিয়া স্থিত হয়; ‘কাঠ 
শব্দে ছুই দিকের মধ্যবর্তী দিক্‌ অথাৎ কোণসমূহ বুঝায়, পরস্পরকে অতিক্রম afte স্থিত হয়) 
আদিত্যও কাষ্ঠা বলিয়া! অভিহিত হয়েন, vaca গমন করিয়া স্থিত হইয়া থাকেন; শরণধান্ত 
(meat, অশ্বধাবনচক্রে সীমা বা গমা স্থান )৪ কাঠা বলিয়া fees হয় প্রদেশে গিয়া 
স্থিত হয়; জলও কাঠ বলিয়া অভিহিত হয়, জলাশয়ে গমন করিয়া স্থিত হয়।__জলবাচী 
'কার্ঠা শব্দের এই ব্যুৎপত্তি স্থাবর অর্থাৎ দলাশযবস্থিত জল সন্ধে । গ্ৰা লৌ 


২.১.১৫.,৬ ] 


_ ॥ পঞ্চদশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





3 tes বিক্সমূহ প্রকে প্রাপ্ত ইস হি ex তাহাই উপাধিক ( চুই দিকের মিলনে Beet 8৪) . 
এইকপ ব্যাখ্যাও কেছ কেছ ROT! + > . 
২। sarteanite পুন: কামন্তোৰৈক ন ৰচিত্িস্ধীতি কাঠা cow আপ: (হাঃ) 





cates! পক্রিচ্ছেদ 


অতিষ্ঠন্তীনামনিবেশনানাং কাষ্ঠানাং মধ্যে নিহিতং শরীরম্‌। 
্ aay নিণাং বি চরন্ত্যাপে| দীর্ঘং তম আশয়দিন্দরশক্রঃ॥ ১ ॥ 
Creat ১৩২১৯) 


অভিঠন্তীনাম্‌ ( স্থিতিরহিত ) অনিবেশনানাং (কিশ্রামরহিত ) মধ্যে (মধ্যে অর্থাৎ 
অন্তরিক্ছলোকে অবস্থিত )? কাষ্টানাং ( জলের ) শরীরং ( মেঘাপ্য শরীর) নিহিতম্‌ (স্থাপিত 
বা নি্শ্মিত )* [ হইয়াছে ], আপঃ (জল ) gee ( মেঘের ) নিণাং ( frafice নমন-প্রদেশ ) 
বিচরপন্তি (জানে ),* Sete: ( বৃ্__মেদ ) দীর্ঘ ( দীর্ঘ_দিগ্বাালী ) ea ( অন্ধকার ) 
আশয়ৎ ( আতত্য শেতে--বিস্তৃত করিয়া অবস্থান করে )।* 

eB am অস্থাবর জলের বর্ণনা আছে; স্্ধারশ্মি দারা আকুষ্ট জল অন্তরিক্ষ লোকে 

count ধারণ করে; বিধাতা জলের মেঘন্ধপ শরীর নিশ্থাণ করিয়াছেন জলকে নিয়পতন 
হইতে wl কারবার জন্যই । জল যেন মেঘের দ্বারা আবৃত থাকিয়া নির্কিত্রে অবস্থান 
করে। জলের কুত্রাপি স্থিতি নাই, বিশ্রাম নাই_ মেঘের সঙ্গে সঙ্গে মেঘান্তর্গত জলও 
সর্কদ। গতিশীল" গতিশীল সেই জল মেখের নিয়গমন-প্রদেশ অর্থাৎ যথায্ন মেঘ তুমির দিকে 
নত হয় সেই স্থান জান, জানে তাহাই নির্গমন-পথ, সেই স্থান দিয়! ক্ষরিত হইতে চার ; মেঘ 
ইহা জানিতে পারিয়াই যেন জলকে রক্ষ! করিবার অভিপ্রাযে তাহাকে few করিবার জনা 
fanaa গাঢ় অন্ধকার বিদ্তার করে-- যাহাতে নির্গমন-পথ অদৃশ্য হয়। 

আন্ুবাদ_স্থিতিরহিত বিশ্রামরহিত মধো অর্থাৎ অন্তরিক্ষে অবস্থিত জলের মেঘাখা 
শরীর বিধাতা স্থাপন (নির্মাণ) করিয়াছেন; জল মেঘের নিয়গমন-প্রদেশ জানে, ইন্জপক্র 
(মেঘ ) দিগ্ব্যাপী অন্ধকার বিস্তৃত করিয়া অবস্থান করে। নং 


অতিষ্ঠন্থীনামনিবিশমানানামিত্যস্থাবরাণাং কাষ্ঠানাং মধ্যে 
নিহিতং শরীরং মেঘঃ ॥ ২ ॥ 


cafebalaty (স্থিত্তিরহিত ) ্নিবেশ্নানাম্‌= অনিবিশমানানাম্‌ ( বিশ্বানরহিত ) ইতি 





৯। wee স্থিতানামিতি শেষঃ { স্বঃ tz) 5 কাষ্ঠানাং ৰখ্যেহ্ৰস্থিতানাদ্‌ (ছঃ)। 

হু বাজততা crete নিহিতমবসথাপিকং খাত! পরীরমানতাপত্তাসাঙে পে (ছঃ)7 

৩) সঙ্গে গা জনা (eet )৫ 
_ = আতপ আলেতে ইন (সঃ) ; আশজলাশেতে আহি দন তমোকলপেন বং sce 
ব্যাচ (সঃ সাঃ) 





২৯৯৯৬] দ্বিতীয় অধ্যায় ২৭5. 
এই পদের অর্থ ) অস্থাবরাণাং ( অস্থির_অর্থাৎ গতিশীল ); 'কাঠানাং মধ্যে লিহিতৎ 
aay ak স্থলে শবীরং =e: (“শরীক শব্দের অর্থ “মেঘ' )। _ 

ন্অনুবাদ_‘অতিঠন্তীনাম্‌ অনিবিশঘানানাম'--এই দুইটা tert দ্বার “অস্থাবর! এই 
অর্থের বোধ হইতেছে; “কাষ্ঠানাৎ মধ্যে নিহিতং শরীরঘ এই বাকে ‘শরীর’ শব্দের এব. 
fav . 





শরীরং শৃণাতেঃ শঙ্গাতের্বা ॥ ৩] a 


শরীরং ( “শরীর' শব্দ ) শৃণাতেঃ (OP ধাতু হইতে নিশপঙগ), at ( অথবা ) শঙ্জাতে: ( শিম ধাতু 
হইতে fata)? | re 

হিংসাধক ‘শূ’ ধাতু হইতে (উ sae) অথবা উপশমার্থক ‘শম’ ধাতু হইতে শরীর শন্দ 
নিন Seu স্থলেই প্রতায় দীরন্ত। ব্যুৎপত্তিগত অর্থ--যাহ! ছিংসিত (সর) হয়, অথবা 
যাহা কালে উপশাস্ত হয় ( হিংস্ততে ছি তৎ, পাম্যতি ছি তৎ কালেন) | 

অনুবাদ__শীর' শব্দ ** ধাতু হইতে অথব। AY ধাতু হইতে নিশর। ০ * 

gary নিণাৎ নির্ণামং বিচরস্তি বিজানস্ত্যাপ ইতি ॥ ৪ |, 

‘gas fare’ এই স্থলে নিপাৎসপনির্ণামৎ ( নিয্ননমন-প্রদেশ ), এবিচরন্তি আপঃ'-_-ইতি 
( এইস্থলে ) বিচরস্তি -বিজালস্টি (জানে )। . 

মন্ত্রে ‘নিণ্য' শব্দের অর্থ নির্ণা অর্থাৎ ভূলমন-প্রন্েশ ( যখায় মেঘ স্রমির দিকে নত হয়)। 
ধবিচরন্তি’ পদ ‘Patsy ধাতু হইতে froin; “বি+চর্‌ ধাতু nerds, 73a গতার্থক ধাতুই 
জ্ঞানার্থক, কাজেই ‘বিচরপ্তি’ এই পদের অর্থ ‘বিজানন্তি' (জানে ) হইতে পারে । "+ 

অন্থুবাদ-_বত্ত লিণাং এই স্থলে ‘faa শব্দের অর্থ 'নির্শাম' ( নি্কনমন-প্রদেশ ) 5 
বিচরস্তি আপঃ' এই স্থলে ‘বিচরস্কি” tera অর্থ 'বিজানস্ি' ( জানে) 

দীর্ঘহ দাঘতেঃ ॥ ৫ ॥ 

Ae (“দীখ' এই শব্দ) জাতে: ( ‘জাঘ্’ ধাতু হইতে a) 

cates ধাতুর নর্থ দীর্ঘ হওয়া (ete কআয়ামে, আয়ামে! দীর্ষীভবনম্‌ ); “SI! ধাতু 
হইতেই 'দীর্ঘ শব্দের নিষ্পত্তি । রা 

অন্ুবাদ--'দীর্ঘ' শব্দ “হাথ! ধাতু হইতে সম্পন্ন . 

তমস্তনোতেঃ ॥ ৬ ॥ 
cons (“তম শব্দ ) তনোঁতেঃ ( ‘তন্‌’ ধাতু হইতে নিশ্প্)। রী 








১1 শশা ক্যাদিগশে পরিবহন 


f 


~ 


i ২৭৮ fire [২.১.১৬.১* 


» বিশ্ঞারার্থক ‘তন্‌’ ধাতু হইতে “তম শব্দের নিষ্পত্তি; ‘তমঃ' স্বরূপে বিস্তীর্ণ; অথবা, 


— fea? বা অন্ধকারের দ্বারা সর্ব বন্ধ vid হয়।” 


— Sera en শব্দ ন্‌ ধাতু হইতে fava 


০৫ 


*আশয়দাশেতেঃ ॥ ৭ ॥ 
eS ( ‘আশয়ং’ এই পদ ), আশেতে: ( a “শী'ধাতু হইতে fra) | 
© অনুবাদ_‘অ(শয়ং’ পদ ‘অ+ শী' ধাতু হইতে fata 
ইন্দ্রশক্ররিক্দ্রোহস্যা শ্ময়িত! ব! শাতয়িতা বা তন্মাদিন্দ্রশক্রঃ ॥ ৮ ॥ 
ইন্দশক্রঃ [ কম্মাৎ] (Baca এই নাম কেন হইল )1 Baz (ইন্দ্র) অশ্য ( ইহার ) 
শমত্বিতা <i (হয় প্রশমনকর্তা) বা (আর না হয়) শাতগ্লিতা (বিনাশবণড।)। ems 
(সেই জন্য ) ইন্্ক্র; ( ‘ইন্দশত্ৰ' এই নাম )। 
বুকে ইন্দ্র বলা হয় কেন, এই প্রশ্নের উত্তরে বলিতেছেন-_যেহেতু ইন্দ্র বকে 
প্রশমিত কুন অববা বিনাশ করেন, তঙ্গিবঘনই au ইঞ্জশক্র ( Ban শক্রন্ত_ইল যাহার 
শত্ৰু ; পত্র = শমযিতা বা,খাতহিত| )। ২ 
অন্মুবাদ_-বৃত্র tate can ইন্দ্র ইহার প্রশমনকন্দা অথবা বিনাশকর্তা। সেই জন্য 
trl , 
তৎ কে! ববত্লো মেঘ ইতি নৈরুত্তাদ্াক্ট্রোহহুর ইতৈ/তিহাসিকাঃ ॥ ৯॥ 
তৎ (তাহা হইলে) বৃত্ৰ: ৰঃ (বৃত্ৰ কে)? cm ইতি নৈক্ক্াঃ ( নিরুক্তকারগণ 
বলেন বৃ মেৰ ), WR Rar ইতি এতিহাসিকাঃ (এরতিহাপিকগণ বলেন বৃজ্র অহ্থর-_ 





ষ্টার পুজ )। 
নিরুক্তকারগণের মতে ge মেঘ ব্যতীত আর কিছুই নহে, এঁতিহাসিকগণ বলেন কৃত্র 
একজন TINT পুত্র । 2 


+ অন্মুবাদ__ভাহা হইলে বৃত্ৰ কে? মেছই কস Frese ইহা বলেন; উত্তিহাসিকগণ 

বলেন-_ ত্র অস্থর, হষ্টার IS । 
অপাং চ জ্যোতিষশ্চ মিশীভাবক্ম্মণে! aes জায়তে, 
তত্রোপমার্থেন যুদ্ধবর্ণ। ভবন্তযুহিবত্ত, খলু মন্রবর্ণা 
“ত্রাহ্মণবাদাশ্চ, বিবৃদ্ধা! las স্সোতাংসি নিবারয়াঞ্চকার 
তশ্মিন্‌ হতে প্রস্যন্দিরে আপ স্তদভিবাদিন্যেমনর্গ ভবতি ॥ ১০ ॥ 

১॥ দিত ছি তান (ছাঃ), cod হি meee ভতং ভৰি ( ছঃ) । 
= ২ শিক্ষা শব্দের fares Stare 'শন্‌' ধাতু হইতে, অখব! বিশরপার্ক "শদ' ছার হইতে (উ ৫৪০) ॥ 








২৯১৬১৯] * + দ্বিতীয় অধ্যায় ৮ 7 348 


অপাংচ জাতক চ ( জন এবং canes অথাৎ বিহার) মিজান, ( মিজণ ক) 77 
মেলন ক্রি হইতে) viet (stefan) জাতে (Exes হয় ), তত্র ( এইরূপ হওয়ায় ) 
উপমার্থেন (রক্ষক) সুধা Sat (যুদ্ের বর্ন হয় ); fee তু খলু (বৃ শব্বের = 
স্তায় ,‘অহি’শব্দ-সনৰ্বিত )” aati: (মন্ধবাক/) চ (এবং) আরক্ষণবাছাঃ (আঙণবাক্য) 
[ভৰি] (আছে); [বু এবং ‘অহি’ শব্দ বাচা মেঘ ], শরীরস্ত (শরীরের ) Ra ১ 
(বিশেষ বৃদ্ধির ছারা) শ্রোতাংসি (জললে[তঃসদূহ ) নিবারয়াঞ্চকার ( নিরুদ্ধ করিয়াছিল ), 
তন্মিন্‌ হতে (সে নিহত হইলে ) আপ: (ছল) প্রসনতন্দিরে | প্রবাহিত হইম্বাছিল?_ 
তদভিবাদিনী (এই অর্থের প্রকাশক ) এষ! ( বঙগামাণ) ক (we) তবতি (হয়) 

প্রতিহানিকগণের মতে বৃত্র একজন 'অন্থর-_ষ্টার পুত্র ।- সমস্ত ইতিহাস অর্থবাদের মুল" 
ভূত সন্দেহ নাই _অথবাদ কিন্তু আবার অবন্যপর অর্থাৎ বিধিনিবেধের sales ; কাজেই যান্ধ 
পরতিহাপিকগণের মতে আস্থাসম্পন্ন নহেন। am cad ব্যতীত আর কিছুই নহে, নিরুক্তকার- 
গণের এই মতই তিনি সমীচীন বলিয়া মনে করেন। প্রশ্ন হইতে পারে--বৃত্র যদি মেঘ 
হয়, তাহ। হইলে বৃত্রের সহিত Rema থে যুস্ধবর্ণনা তাহা সঙ্গত হয় কিরূপে ? এই প্রশ্নের 
Baca যান্ধ বলিতেছেন, বৃত্রের সহিত ইন্দ্রের cq যুদ্ধবর্ণনা তাহ! কূপকমাত্র । ee জল : 
ও Fagicwa মেলন বা সংঘ হইতে বৃষ্টি Boom হয়_মেঘনপী জল অর্থাৎ খই বৃত্ৰ এবং 
বিগাখই Bas মে cone বিদ্ধাতের সংঘৰ্ষই বৃত্র এবং ইচ্ছের যুদ্ধ। কই ঘে মাত 
ইঞ্জের afferent বর্ণিত হইয়াছে তাহা ace, ময়ে * এবং বরাঙ্ধণে * অহিকেও ইচ্ছের 
প্রতিদ্বন্বিকূপে বর্ণিত দেখ। ates was স্থলে হি শব্দ মেঘাচী; ইহাও প্রধারারে 
"বুশের মেঘবাচিত্বই সমর্থন করে। ইন্দের হে কোন শত্রু নাই, “Hwa সহিত তাঁহার 
থে সুস্ধবর্ণনা তাহা যে মাহা বা কূপকমাত্র, ইহ স্পষ্টভাবে সবখেদেই প্রতিপাদিত হুইয়াছে। * 
qu বিরুদ্ধ শরীরে জলপ্রবাহ নিরুদ্ধ করিয়াছিল, gu Paver নিহত হইলে জল প্রবাহিত 
হয়_ঈদৃশ অর্থ বঙষ/মাণ ace বিশদরূপে বণিত হইছাছে। 








৯) gees সারা জবা, বতবচ্চাহিবচ্চেতি বত safety ( হুঃ) ; কিং দে ন ses, 
হিপনেনালীতাগই ( ক্ষ: দাঃ) । - 

২ ০১০০৪ মনে আনি" এই xem “gat শব্দ ese প্রন: “কৃত শব্দের অর্থ অহয় হইলে 
ৰহবচনের উউপপন্তি হয় at | 

৩। শখের ১৩২১ z 5 

5 কাক্ষণে cote sfe at বু ইলৈর অতিদনিকপে করিত হইয়াছে, তাহ! fas করিতে পারি নাই। 
“মমি চাস paca’ Ret কিবা ্লাগামী “স ইৰুমাঅরং বিধতওবপ্ধত' (তি; না HIS) এই বাকা উদ্ধৃত 
করিয়াছেন। 


eh rea . . 


fe. © 


ve নিরুক্ত [ ২.১.১৬.১০ 
= 


© জন্ুবাদ--জল এবং বিদ্যুতের মেলনক্রিয়া হইতে বর্ষণক্রিয়া সঞ্জাত হয়; এইরূপ হওয়ায় 
যুদ্ধব্শন| যে আছে তাহ! ক্ূপক-কল্জনাহ ; “বৃ শব্দের ate “সহি? শব্দসম্বিত মজ্বাকয এবং 
= ব্ৰান্মণবাক্য আছে ; বৃত্ৰ শরীরের বিশেষ বৃদ্ধির ছার! জলপ্রবাহ fees করিয়াছিল, বৃত্র নিহত 
__ হইলে জল প্রবাহিত EAA অধর প্রকাশক BHATT কক্‌ । 


॥ যোড়শ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





3 সপ্তদশ পন্রিচেছদ 
দাসপত্থীরহিগোপা। অতি্ঠনিরুদ্ধা আপং পণিনেব গাৰু | 
অপাং বিলমপিহিতং যদাসীদ্‌ কৃত্রং FHT অপ ত্ববার ॥ ১ ॥ 
i ( sew ১৩২১১) 


দাসপরীঃ ( দাসপ্থা:__শ্রমিক-রক্ষক )১ অহিগোপাঃ (caves) আপঃ (অল) frat * £ 


( বৰিকের etal) গাৰ; ইব (গা ভীলমূহের ate) নিকুদ্ধাঃ (লিকদ্ধ হই) অতিষ্ঠ. বর্তঘান 
হিল), অশাং (ক্ষলের) as (বে) বিলহার্ঘ setts পির্গমনগ্থার ) অপিহিতম্‌ (বন্ধ 
আনীত (ছিল) [ইশ্র] am (বুকে অর্থাৎ, মেদকে ) অবস্থান (নিহত করিয়া) তৎ 
(সেই বিল অর্থাৎ নির্গমনন্থার ) অপববার ( অপাবৃত করিয়াছেন )। 

জল দাসপরী__দাস অর্থাৎ শ্রমিক জনগণের রক্ষক; শ্রমিক জনগণ কাঁধ্য করিতে করিতে 
আন্ত Bat পড়িলে জল পান করিয়া ্রান্তি দূর করে, আপ্যাস্বিত হয়; জল অহিগোপ---সছি 
অর্থাৎ খেখ জলের cotta বা রক্ষক ;* সন্তরিক্ষে জল মেঘের দ্বারাই নিয়পঁন হইতে 
রক্ষিত হয়; পনি ( বণিক )* Comet বিক্রযর্থ গাতীগকল একস্থানে নিরুদ্ধ করির| রাখে, জলও 
সেইরূপ cacea ছারা fares ছিল। মেধবন্ধনের দৃঢতানিবদ্ধন বিল a নির্গমনযার্গ বন্ধ 
থাকায় জল নিঃস্থত হইতে পারে নাই; ইঞকর্ণৃক বৃত্র নিহত ইইলে-_বৈছাতায়ির সম্পর্কে 
মেদবন্ধন শিথিল হইলে__বৃষ্টি a শক্তির দ্বার! বৃষিরোধক শক্তি' PAY হুইলে--বৃষ্টিপতন 
Patty হয়, বৃষ্টিকূপে জল ভূপতিত হয়। 

অনুবাদ-_-শ্রমিক-রক্ষক coven জল বণিকের ছার! গাভীসমূহ্র at, fare ছিল'। 
arena ca বিল (গর্ত বা নিনহার ) বন্ধ ছিল, Ba বৃততকে ( মেখকে ) নিহত করিয়া সেই 
বিল অপাবুত করিয়াছেন। 


দাসপত্থীর্দাসাদিপত্রযো দাসে! ace রুপদাসয়তি FHA ॥ ২॥ 





দাসপরীঃ-:দাসাধিপদ্যা ( অমিকজনের রক্ষক ) ; দাস: ('দাস' শব্দ ), দস্ততেঃ (দস ধাতু 


হইতে famine) 5 FAUNA ( কৰ্মসমূহ ) উপদাসয়তি ( ক্ষীণ অর্থাৎ সমাপ্ত করে) | 
মনে দাসপন্থীঃ= দাসািপত্াঃ ( প্রথমার স্থলে দ্বিতীয়া ); ‘দাসাধিপত্রী' শব্দের অর্থ জল 





১ ॥ রষা্থক পা ধাতু হইতে পতি শব্দ, পচি শব্দে স্্রীলিঙ্গে পরী 
ই) অহিৰ্মেখো গোপারিতা বালাং St: (HS TED + 

৩) পনিনেৰ ations (Fr) । * 

20-1845 D. 








"২৮২ > নিরুক্ত - [২.১-১৭,৫ 


০ কারণ, জল দাসকে অর্থাৎ শ্রমিকজনকে রক্ষা করে, শরমিকজন শ্রান্ত হইয়া জলপানে ETD? 
fair sin উপক্ষতার্থক ‘ay ধাতু হইতে নিশপএ। ইহার বুযংপত্রিগত অর্থ_ঘে কণ্মদমূহ 
উসক্ষীণ করে অর্থাৎ কিছুমাত্র অবশিষ্ট না রাখিস সমাপ্র করিয়া দেশ * 
~~, অন্ধুবাদ--দাসপরীঃ=দালাধিপত্রাচ (শ্রমিকজন-রক্ষক ); ‘দাস’ শব্দ “WT ধাতু হইতে 
fara; দাস woe Ses করে। - 


4 অহিগোপ! অতিষ্ঠন্টহিনা eet: ॥ ৩ ॥ 


দমহিগোপাহ অতিষঠন্‌' এই স্থলে, ক্মহিগোপাঃ_ অহিন। ot: ( মেঘের ছারা রক্ষিত )। 
অন্তরিক্ষ্থ জল মেঘের state নির্পতন হইতে রক্ষিত হয়; কাঞ্জেই তাহ! after 
(মেঘরক্ষিত )। ্ 
__ অগ্ুবাদ__“নহিগোপ। অভিঠন্_-এইস্থলে অহিগোপাঃ= অহিনা eat: Cafe অৰ্থাৎ 
CANES রক্ষিত )। 


fe .. অহিরয়নাদেত্যন্তরিক্ষেৎ্যমপীতরোহহিরেতন্মাদেব নির্সিতোপসর্গ 
7. *আইহন্তীতি ॥ ৪ ॥ 


অহিঃ (/অহি’ শব্দ ) ats. ( ‘ই’ ধাতু হইতে Faria), অস্তরিক্ষে (face) এতি 
(বিচরণ করে), wy অপি ইতর: অহিঃ ( আর এই watts “আহি শব্দও ) এতস্মাৎ এব 
(এই ‘ই’ ধাতু হইতেই fea), Caen] নিহ্সিতোপসগ্চ (উপসর্গ edge করা 
হইয়াছে) [ Beja ব্যৎংপত্ধি ] wtefe ইতি (আঘাত ধরে )। 

“অহি’ শব্দ stands ‘ই’ ধাতু হইতে fais; ইহার ব্যৎপত্তিগত অর্থ_-ধাহা অস্থরিক্ষে 
গ্রমনাগনদন (বিচরণ ) করে। অন্য অর্থাৎ সপ্ার্থক যে 'অহি' শব্দ তাহাও এই “ই? ধাতু 
হইতেই নি্প্_সর্ণ ুমিতে গমনাগমন করে। অথবা, “আ’ এই উপসর্গের হন্ত! বিধান 
করিঘা “+ হন’ ধাতু হইতেও সপার্থক “নহি” শব্দের নিষ্পত্তি করা যাইতে পারে (Bean); 
ইহার ব্যুৎপন্তি হইবে--যাহা আঘাত করে। - 

_ অন্মুবাদ--“অহি’ শব্দ ‘ই’ ধাতু হইতে নিপন, অন্তরিক্ষে বিচরণ করে; আর এই 
matte ( সরপার্থক-) ‘আহি’ শব্দও এই ধাতু হইতেই নিপন; অথবা উপসৰ্গ হন্বীভূত ক্র! 
হইয়াছে; ব্যুৎপত্তি__যাহ! আঘাত করে। ক: 

নিরুদ্ধা আপঃ পণিনেৰ গাবঃ,পণির্বণিগ্ভবতি পণিঃ পণনাদ্‌ বণিক্‌ 
শপণাং নেনেক্তি ॥ ৫ ॥ & 











১। খাস? neko, তং হি al আবি পাৰি রকি, স হি করদাতা পীতভাহ বিশ্ব আপ্যারিতো 
4 ভবতি (ছং) । ৰ ie 








২.১.১৭.৮ ] দ্বিতীয় অধ্যায় ২৮৩, 


নিরুদ্ধাঃ Ata: পণিনা ইব গাবঃ__এইস্থলে, পশি: ( পণি ) বণিক্‌ ( বণিক্‌) ভবতি (হয়), 
পথিঃ (পনি) পণৱাৎ ( পণন বা ব্যবহার হইতে ), বণিক (বণিক্‌) পণ্যং (পণযজব্য) = 
নেনেক্ছি (শোধন বা পরিষ্কার করে )। 

গনিকদ্ধা আপ: পণিনের গাব: এই স্থলে “পনি” aces অর্থ বণিক" । পদন বক্র" 
বিক্যরূপ ব্যবহারবশতঃ *পণি' এই নাম; ব্যহারার্থক ‘পণ’ ধাতু * হইতে শব্দটীর নি্পত্তি। 
পি শব্দের পর্যায় “বশিক শব্দেরও নির্বাচন পরদশন করিতেছেন; ‘বণিক’ শব্দের অর্থ_ফে 
উপযুক্ত মূল্য পাইবার জন্ত পণ্যত্রব্য পরিদ্ার পরিচ্ছন করে; পণ্য + শুদ্ধর্থক 'পিলিয ধাতু * 
হইতে শন্দটী fama ( পণ্য+ নিক্‌ = ৰণিক্‌ ) *। 

অন্ুবাদ-_‘নিকন্ধা আপঃ পণিনেৰ গাবঃ'_এই্থলে ‘পি শব্দের অথ ‘বণিক; পণন 
(ক্ৰয়-বিক্রয়ক্ূপ ব্যবহার ) বশতঃ 'পণি’ এই নাম ; বণিক্‌ পণযত্রৰ্য শোধন করে। j 

অপাং বিলমপিহিতং যদ!সীৎ বিলং ভরং ভবতি বিভর্তেঃ ॥ ৬ ॥ 

courte বিলম্‌ অপিহিতং যং ব্সাসীং’--এই স্থলে বিলং ( ‘বিল’ শব্দ ) ভরং (ভর) ভবতি, 
(হয় ), বিভর্ডে: ( ‘ভূ’ ধাতু হইতে fama) 1 ৯৭ 

বিল=ভর অর্থাৎ যাহ! জলের দ্বার! ভূত বা পূর্ণ হয়; খাহণপোদণার্থক ‘ভূ’ ধাতু 
হইতে farin; ভর ভল -বিল। 

অনুবাদ-_‘অপাং বিলমপিহিতং weak স্থলে বিল-তর। ঢু ধাতু হইতে 
fara) 





বৃত্রং জঙ্গিবানপববার তত ॥ ৭ ॥ 
gue wed অপ তঙ্গবার বৃহ অস্সিবান্‌ সপববার তৎ। 237 
মনতে tomata’ পদের অর্থ জস্গিবান্‌ ( হনন করিয়1)7 ‘eq’ ধাতুর উত্তর কহ প্রত্যয়ে 
fata 
অন্মুবাদ-_ইন্ gare নিহত করি! সেই বিল অপাবৃত করিয়াছেন | 
(Aca বুণোতে বাঁ বর্ততে বাঁ ARE বাঁ, যদরৃণোতুদ্‌ IAT 
বুতর্থমিতি বিজ্ঞায়তে, যদবর্তৃত তদ্‌ Tay বৃত্ৰহ্মিতি বিজ্ঞায়তে, 
যদব্ধত তদ্‌ gay কত্রত্বমিতি বিজ্ঞায়তে ॥ ৮ ॥ 
que বৃণোতেঃ ৰ! বৰ্ততেঃ ৰ! ব্তে: বা ("হা শব্দ হু: ধাতু হইতে, অব ‘বং’ খাত. 
হইতে, অথবা “বুধ ধাতু হইতে নিশার) ৪ যং (যেহেতু ), অবুণোৎ ( আচ্ছাদিত করে ) 





Sf ৰালনলোৱা চাকার সত "নেতা aun হলা নি্ধারগাখ  - 


১1 বিফবাবহারঃ eC 
প্রগ্োস্তর কপ বাবহার "পণ" ধাতুর অর্থ। * 
a1 পানি ২২৮ বা । 








~ ২৮৪ A [ ২.১.১৭.৮ 
* তৎ (সেই হেতু) gas pee ( বৃ gee) ইতি বিজ্ঞায়তে ( ইহা জানা ty) যৎ 
“অবর্্তত ( যেহেতু বর্তমান আছে বা খ্িচরণ করে ) তৎ 2a Far ইতি, বিজ্ঞাতে (সেই 
হেতু বৃত্রের Fas, ইহা জান! যায় ); Ww eases (যেহেতু বৃদ্ধি পাঁর ) তৎ বৃত্ত Bu 
:- ইতি বিজ্ঞান্ুতে ( সেই হেতু বৃত্তের gay, ইহা জানা যাহ )। 
আচ্ছাদনার্থক ‘বৃ’ ধাতু "হইতে, স্থিত্ার্থক বা গত্যার্থক “বৃৎ ধাতু হইতে অথবা বৃদ্ধার্থক 
“বুথ, ধাতু হইতে “ga! শব্দের নিস্পত্তি করা যাইত পারে। gu (মেঘ ) অস্তরিক্ষ আচ্ছাদিত 
* করে, অন্ধরিক্ষে বর্তমান থাকে বা অন্তরিশ্ষে বিচরণ করে,” অখবা বুদ্ধি পায়_ বৃহদাকার ধারণ 
করে; এইজন্তই gems gee) এই সকল নির্বাচন পরিজ হওয়া যায় ত্রান্ধণ গ্রন্থ হইতে।* 
অন্গুবাদ-_বৃত' শব্দ ‘বৃ’ বীতু হইতে, “BN ধাতু হইতে অথবা “ga! ধাডু হইতে fara) 
যেহেতু আচ্ছাদিত করে, সেই জন্য বৃত্রের gee ইহা জান! যায় ; যেহেতু বর্তমান আছে বা 
বিচরণ করে, সেই জন্য বৃজের বৃত্রত্ব ইহা জানা যাহ; যেহেতু বৃদ্ধি পায়, সেই জন্য বৃত্রের বৃত্রদ্ধ 
ইহ! জানা যায়। 





॥ সপ্তদশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





১ চাদ stearate eral Fem নক: (কঃ সাচ) | 
২। বে খ। গর্ত | স্বঃ স্বাঃ); গভার্থক ae ধাতু নিঘন্ট,তে আছে ( ২1১% )--গচ্ছতি era) নতঃ। 
এ. উত্তর সংহিতা free "ge stg হইতে “কৃত নট আতা ate oe (শাল লস 
৭... পবন বুজ্‌, e128) | a 
না Rance act tone জা (8) সহ অ । 





ষ্তালিস্ণ পন্রিচেছদ 
রাত্রিনামান্মত্তরাণি ত্রয়োবিংশতিঃ॥ ১ ॥ * রি. 


উত্তরাণি (পরবর্তী) অয়োবিংশত্ি [ নামানি ] (অ্রয্বোৰিংশতি নাম ) রাত্রিনামানি 
( রাত্রির নাম )। 

দিক্সমানার্থক নামসমূহের পরে sta), ক্ষপা, শর্বরী প্রভৃতি অরয্োবিংশতি রাত্রিনা 
* লিঃ ১৭) অভিহিত হইয়াছে। - 

অন্ুবাদ__পরবর্তী অয়োবিংশতি নাম রাত্রির নাম। 


Alfa: কন্মাৎ প্ররময়তি ভূতানি নক্তংচারীপুপরময়তীতরাণি প্রৰীকরোতি, 
রাতের! স্যাদ্দানকর্ম্মণঃ প্রদীয়ন্ডেহস্যামবশ্যায়াঃ ॥ ২॥ 


রাত্রিঃ ('রাত্রি” এই নাম) wats ( কোথা হইতে হইল)? নক্রংচারীখি (বাতির ) 
ভূতানি ( প্রাণিসমূহকে ) প্রবম্ততি ( আনন্দিত করে), ইত্তরাণি (অন্ত অর্থাৎ দিবাচর 
প্রাণিসমূহকে ) উপংমঘতি (eee করে) এ্রবীকরোতি (স্থির করে), বা (set) 
দানকশণঃ (দানার্থক ) রাতে; (‘ar ধাতু হইতে নিষ্প্)। ey ( রাত্রিতে ) অবস্তায়াঃ 
(তুষার) প্রদীয়স্তে (প্রদত্ত হয় )। a 

aif নামের ব্যুৎপত্তি প্রদর্শন করিতেছেন। চোর, পেচক, পিশাচ গ্রস্ৃতি রাতরিচর 
প্রাণিসমূহকে রাত্রি আনন্দ প্রদান করে; (প্র) arafem) — রাত্রি । রাজি- অন্য অর্থাৎ 
দিবাচর প্রাণিচমূহের কর্মবিরতি সম্পাদন করে, তাহাদিগকে বিশ্রমাসক্ত করিয়া স্থির করে; 
(উপ) রামহ্িত্রী - রাত্রি । দানার্থক ‘রা' ধাতুর উত্তর ‘fan? প্রত্যয় করিয়াও (উ ৫০৭) 
চ্রাত্রি” শব্দের নিষ্পত্তি ক্ররা যাইতে পারে; রাত্রিতে তুষার প্রদত্ত হয় অর্থাৎ রাত্রিকালেই 
পৃথিবীর উপর তুষার পড়ে । 

কআঁগুবাদ-_‘রাত্রি নাম কোথা হইতে হইল? রান্তিচর প্রাযিসমূহকে রাজি আনন্দিত 

* করে; অস্ত অর্থাৎ দিবাচর প্রণিসমূহকে কন্থবিরত করে, স্থির করে; অথব। দানার্থক “রা' ধাতু 

হইতেও 'বাত্রি শব্দের নিষ্পত্তি করা যাইতে পারে,__রাতিতে তুষার প্রদত্ত হয়। 


উযোনামান্ম্যন্তরাণি ষোড়শ, Sats কম্মাছুচ্ছভীতি , 
* সত্য! রাঢত্রেরপরঃ কালস্তন্তা এষা ভবতি ॥ ৩॥ 


Baath (পরবর্তী ) ষোড়শ { নামানি ] ( যোড়ল নাম ) উষোনাৰানি ( Sara নাম ), উষাঃ 
(Bay এই নাম) কম্মাৎ (কোথা হইতে হইল ) 1 উচ্ছতি ইতি (যেহেতু বিবাসিত করে ) 











[২.১.১৮.৩ 


সত্যই ( উচ্ছতেঃ__'উচ্ছ, ধাতু হইতে fata; উচ্ছতি এই fees কতৃকীরকের *সহিত 
যুক্ত বলিয়া ‘উচ্ছ’ ধাতুর উত্তর কতুবাচে প্রত্যয়ে Vor শব্দ নিষ্পন্ন ); [Eats ] রাজেঃ 
(রাত্রির) অপরঃ ( পরবর্তী ) কালঃ (সময় }; তকস্কাঃ (Se) এষা ( Seats ae) 
-ভবভি(হয়)। .. 5 
ই». ঝাত্রিনামের পরেই বিভাবরী, Sead) প্রভৃতি Sata যোড়শ নাম ( নিঃ ১৮ ) অন্িহিত 
হইৱাছে,। “Bey এই নামের ব্যুৎপত্তি প্রদর্শন করিতেছেল। বিবাসার্থক ‘উচ্ছ? ধাতুর 
Baa ah প্রত্যয়ে ‘উঃ’ শব্দের নিষ্পত্তি (উ ৬৭৩ সুত্র ভষ্টব্য ); উষা অদ্ধকারকে বিবাসিত 

GSS) করে। উষা! বলিতে বুঝায় রাত্রির অপর কালকে অর্থাৎ রাত্রির অব্যবহিত পরবর্তী 

থে সময় তাহাকে; ইহার পরে রাজ্ঞংশ আর অবশিষ্ট থাকে না। কেহ কেহ মনে করেন, * 
Bu দিবাভাগ, কেহ কেহ মনে করেন, Bal রাত্রিভাগ, কেহ কেহ মনে করেন, উষা 
রাতরিভাগও বটে দিবাভাগও বটে, কেহ কেহ আবার মনে করেন, উষা রাত্রিভাগও নহে 
fratsine নহে। উষা যে রাত্রির "পর কাল' ততৎপ্রদর্শনার্থ বক্ষঃমাণ ae উদাহত 
হইতেছে। * 

Serta aes যোড়শ নাম উবার নাম ; ‘উস’ এই নাম কোথ। হইতে হইল? 
Bal অন্ধকার ] বিবাসিত করে এই হেতু Vay’ এই নাম ; “Sw! ধাতু হইতে fara, 
‘উচ্ছতি’ এই ক্রিচাপঞ্টী কর্তৃকারকের সহিত যুক্ত বলিয়া ‘Sey শব্দ করতৃবাচে/র প্রত্যয়ে 
farina 5 Bai রাত্রির অপর ( পরবর্তী ) কাল ; Sata সম্বন্ধে বন্ষ্যমাণ we Sates হইতেছে। 








॥ অষ্টাদশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





৯1 পূৰ্ব Ripe অনেক স্থলে “নৎ' শব্দের কলী লিঙ্গে এবং পুংলিঙ্গে গোন্ধ পাইলাছি ( যেমন, তং কৃণোতীতি 
সঃ ছাঃ সোততে ইতি সত: ইত্যাদি ) ; জন স্থলে সেই সকল শব্দ স্ৰীবলিঙ্গ বা পুংলি্গ afer | এই স্থলে Ee’ 
লা লিঙ্গ বলি সং’ শব্দের eccrine Dew | “তম্াচছীতোবস। এজন a সত্যাঃ করি কারকে * 
উৰা ইতোতৰতিধানং ভৰতি’_ হুগাঁচাৰ্য এইভাবে “সত্যা:' এই পের wen era করিয়াছেন; ১৷২৷২৷৩ RET! 

২ ৷ erate ব্যাখ্যা! আনা । 





a ie Safeest পৰ্রিচেছছ 


ইদং শ্রেষ্ঠং দ্যোতিযাং প্যোতিরাগাচ্চিত্রঃ পকেতে| অজন্টিট বিভা (ee 
যথ। প্রসূত! সবিতুঃ সবার এব! রাক্র্যষসে যোনিমারৈক্‌ ॥ ১ ॥ 
(কৰেন ১১১৩১) তি 


জ্যোতিষ ( জোযোতিঃসনূহের মধ্যে) শ্রেঠ (ot) ইদং (এই) জেযোতিঃ ( উৰার্ূপ 
দ্যোঁত ) আগাৎ ( আদিয়াছে ), চিত: ( চিত্রং--বিচিত্ত ) প্রকেতঃ ( প্রকেতনং_প্রজ্াততম 
অর্থাৎ অতিশয় প্রকাশ-সমন্বিত ) Fret (বিকৃ-প্রভৃভতম স্র্থাৎ অতিশয় FAT) * [সং] 
(হইয়া) অনিষ্ট ( জন্সিয্বাছে)। Car ]* (রাজি) প্রস্থতা [ সতী ] (zircon পর 
জন্মলাভ করিয়া ) যখ! (ঘেন্কপ ) সবিতুঃ ( সুধ্যের ) সবাহং * (সবায়_উৎপত্তির নিমিত্ত ) 
[ স্থানম্‌ রিনক্ি ] (স্থান রিক্ত করে অর্থাৎ স্থান ছাড়িয়া দেয়) এব (এবং_সেইন্ধপ ) রাজী 
(রাজি) উ্সে (Baa নিমিত্ত ) যোনিম্‌ (স্থান) আরৈক্‌ * ( রিক্ত করে অর্থাৎ উবার 
নিমিত্ত স্থান ছাড়িয়া দেয়, উষাকে স্বীয় স্থান দান করে )। i 

গ্রহনগ্ষতাদি দো।তিমান্‌ পদা্থসমূহের মধ্যে উবাই recat; সহ্য ও চন প্রকাশক বটে, 
কিন্ত অত ও অতিনীতল। নক্ষত্র নিজেকেই মাত্র প্রকাশিত করে; সন্ত বস্তর প্রকাশে 
ইহার সামর্থ; নাই; Bal সর্ক-প্রকাশক হইয়াও নাত্যুফ এবং নাতিনীতল। * উষা বিচিত্র, 
অতিশয় প্রকাশময় এবং সর্কতোবিসারী; Sera আবিতাব আমরা প্রতিদিনই দেখিতে পাই। 
রাত্রির অবাবহিত পরে হয় উবার আবির্ভাব এবং তৎপরে হয় he আরিরাব) 
রাজি অতিক্রান্ত at হইলে উষার এবং zeta আবির্ভাব হয় না। কাজেই বলিতে পারা 





১) প্রকে প্রকেতনং প্জ্াততমং প্রকাশতমন্‌ (দঃ); প্রকেতঃ প্রজগানং প্রকাশাখ্যন ( সঃ দাঃ )। 
২। বিছা Pree, foment Mean ory ্বঃ দা). Seton সন “হা হুক্‌." সুজ ( পাঃ 
sok) eee J 
৩। 'রাহেশ্চাজসৌ' ( পাঃ ৪১৩১)। 
5 পৰায় =সৰায; ‘অশোহগ্ৰৃতত্তাহুনানিকঃ" (পা ৮৪4) ইতি সংহিতাযামকারঃ সানুনামিক: 
(সান) । রি 
৫ । বিরেচনার্থক 'রিচির' ধাতুর লুণ্ের পদ - বেদিক 7 আরৈক আরেচতি দাতা ( দঃ); আরৈক্‌ 
আফ্ছেচিতৰকী কলিতৰতীত্যৰ্: (তং বাঃ) (ARSE EET)! » 
১৬) আৰিতো| হি তাপকঃ পকাশকঃ, চলন! অপ্যাতিনীত: প্রকাশকণ্চ, ইদং পুনণাডুকং নাতিলীতা প্রকাশক . 
(ক) লক্ষাধিক conte: বাস্থানযেৰ পকাশদতি eq তু জ্যোতি: সব মগতে| বিশেষণ পরকাশকম 


cma) 





. নিরুক্র 4 ? [২১,১৯৪ 





ইহাদ্ধারা Bai বে রাত্রির অপর কাল, ইহাই প্রতিপত্র হইল। * € 
এঅন্থুবাদ-_জ্যোতিঃসমৃকের acer cote এই Baten ছোযাতিঃ আসিয়াছে, বিচিত্র fen 





4 aan বিস্তীৰ্ণতম হইয়া উষ! “জন্মলাভ করিয়াছে; রাত্রি প্রত! হইয়া যের্কপ স্থধ্যের 
_ জন্মলাভডের নিমিত স্থান রিক্ত করে, সেইন্তপ Sata জব্মলাভের নিমিতও স্থান fae করে, অর্থাৎ 
স্বীয় স্থান দান করে। 
ইদং carbs জ্যোতিযাং জ্যোতিরাগমৎ ॥ ২॥ 
ইং শ্রেষ্ঠ: জোোতিযাং ছোাতিরাঁগাৎ — ইদং শ্রেষ্ট: দ্যোতিযাং জোযোতিকাগমৎ; আগাৎ- 
TRS ( আ + অগমৎ, আগমন করিয়াছে )। 
অনুবাদ--জ্যোতিঃসমৃহের মধ্যে শ্রেষ্ঠ এই Sata জ্যোতি আগমন করিয়াছে। 
a চিত্রং প্রকেতনং প্রজ্ঞাততমমজনিষ্ট বিভূততমম্‌ no ॥ 
চিত্র প্রকেতো অনিষ্ট বিজু! চিত প্রকেতন, প্রজ্গাততমম্‌ অন্জনিষ্ট বিহৃতন্তমম্‌ ৷ 
প্রকেতঃ — প্রুকেতনং প্রজ্ঞাততমস্‌ ( যাহ। অতিশত্ন ciate অর্থাৎ প্রকাশময ) 7 বিভা *- 
বিভৃততমম্‌( বতিশঘ fees অৰ্থাৎ বিদ্ধীৰ্ণ )। 
অন্ুবাদ-__বিছিিজ প্রকেতন অর্থাৎ প্রকুষ্টপ্রকাশসমান্ধভ ও বিস্বীর্ণতম হইয়া Bay জন্মগ্রহণ 
করিয়াছে 


a প্রসূতা। সবিতুঃ প্রসবায় রাত্রিরাদিত্যপ্যৈবং 
- __ _ রাত্রিরুষসে যোনিমরিচৎ স্বানম্‌ ৪ ॥ 

মনের শেষার্ডের ব্যাখ্যা--ঘথা রাত্রী রাতি সবিতুঃ আহিত্যস্ক সবায় প্রসবায় [ স্থানং 
রিনক্ষি ] এবং anh aif: Been যোনিং স্থানম্‌ ্ারৈক্‌ অরিচৎ। , 





২৯) এই ব্যাখা stones ( অনাবহিত পরে তব ); এই ব্যাখ্যা হুসঙ্গত বলিচ| মনে হয় না; রাজির পরে 

হয় উদ্ধার কআবির্ভাব, তৎপর হয় প্বশ্যের este; কাজেই রাত্রি যেকূপ Bare Kafe, লেইরাগ wets 

wench বলিলে সমল হয় সারণাচাখ। দান্ধের ব্যাখ্যার wae করেন নাই। তিনি এইকপ ব্যাখ্যা করেন 
Re রাতী রাত; বং সবিতূঃ সুষাসকাশাৎ প্রস্থ! Beret, rohree: গচ্ছন্‌ র1ত্রিং জনয়তি, এবমেৰ রাত্রিরপু/ষনে 
= সঙ উস Rectan ত্বং োলিং সথনমাবৈক) ৰন্ধা zat রাতিসকাপা হৎপঞজদা: সু গগন সার AT 
খা তবতি এবং জি রসে ( সধ্যান্তের পরে হয় রাত্রির আগনন, তৎপরে হয় উদ্ধার জাগমন, কাজেই বলা 
বাইকে etree বেকপ রাতির জন্মের “হেতু. রাজি সেইকূপ উনার জন্মের ছেড় ধৰা রাজি হইতে Berit Bel 
© ert স্যর মনের হেতু সা সেই Bate owe হে) এই ute ধানে ব্যাস বইতে ছাল। 

St নি শৰ প্রথার পক (পা +/১)। + 














২.১,১৯৬] ’ দ্বিতীয় অধ্যায় > ২৮৯ 


রাত্রী = রাত্রিঃ, সবিতু:_ আদিত্যন্, সবায় = = প্রসবায় ( উৎপত্তির নিমিত্ত), এবা- এবম্‌, 7 
eat স্থানম্‌, আরৈক-অরিচৎ॥* স্থানবাচক “য্লোনি' শব্দ মিশ্রণার্থক ‘বু! বাহু এ 
নিশ্পপ্ন; যে স্থানে ও বস্তু থাকে সেই বস্তুর সহিত সেই স্থান মিশ্রিত ব! সংযুক্ত হয়। * 

আনুবাদ-_রাজি ফেব্ধপ সবিতার উৎপত্তির নিমিন্ত স্থান রিক্ত করে, রাত্রি cnet Bette, 
উৎপত্তির নিমিত্ত স্থান রিক্ত করে অর্থাৎ উ্াকে স্থান দান করে ১৯০ 


ভ্রীযোনিরভিযুত এনাং গর্ভ: ॥ ৫ ॥ 2 


«“ 
জীঘোনিও (দ্ী-সননেন্জিয়বাচক ‘যোনি’ শব্দ) Came] (কোথা হইতে হইল)? 
ane: (গর্ভ ) এনাদ্‌ অভিযুতঃ ( ইহার সহিত মিলিত হয় )। » 

২ দ্ী-জননেন্দিঘবাচক “যোনি” শব্দ feds ‘at ধাতু হইতেই নিষ্পগ। ইহার সহিত 
গর্তের মিশ্রণ বা যোগ আছে। পূর্বে (২/১৮১ ) ঈদৃশ ‘যোনি' শব্দের পুংলিগন প্রদর্শিত 
হইয়াছে, এই স্থলে ইহার স্্রীলিগত্বও প্রদর্শিত হইল। 

_ __ আন্ুবাদ-_দ্্ী-জননেশ্সিযৰাচক ‘মোনি' শব্দের ব্যুৎপত্তি এই যে, ইহার সহিত গর্ভ যুত ৰা 

মিলিত হয়। ০১ 

Sal এষাপর1 ভবতি ॥ ৬ ॥ 





তন্তাঃ ( Bata সম্বন্ধে) এব! ( বক্ষামাণ ) পরা ( অন্ত কক্‌ ) ভবতি (হয)। 

অন্ত একটা we যে উদ্াহৃত হইতেছে, তাহাতে উষা যে রাত্রির ‘অপর কাল’ এই ধারণা 
আরও দৃঢ় হইবে। ~ 

অন্কুবাদ--উযার সমন্ধে অন্ত এই কক্‌ উদাহৃত হইতেছে । 


॥ উনবিংশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





Site পূর্বক “রি? খাতুর cea বৈদিক জপ, লৌকিকে fase, (নির্‌ ৯৯৫ BET) 
২। হোছি ফ্রিতে ওতেন সাক: নত কৰতি ( ছঃ) ৷ 
7-145 B 





fact সল্লিচেজ্ছদ 


রুশদ্বংসা রুশতী,শ্রেত্যাগাদারৈগু কৃষ্ণ! সদনান্যনা 2 | 
সমানবন্ধ, MACS অনুচী ভাব! AE চরত আমিনানে ॥ ১॥ 
Carey ১৯১৩২ ) । 
wae (Gat বৎসসমন্থিতা) রুশতী (দীপামান1) cess (Bd)? আগাত 
(আসিয়াছে ), কষ ( eat, রাত্রি) wat: ( উবার নিমিত্ত ) সদনালি (স্থান ) আরৈক্‌ 
উ (রিক্ত করিয়া দিয়াছে ); সমানবন্ধ, ( তুল/বন্ধ ) অমৃতে ( অমর ) অনুচী ( অনুচ্যৌ_ 
পরশ্পর পরস্পরের অস্থগত ) stat ( গ্যোতমান ) আমিনানে (পরস্পর নিজেদের উপর 
নিজেদের স্থাপন করিয়া অবস্থিত ) [রাক্রাফসী ] ( রাত্রি এবং Ba) বর্ণৎ (ar বর্ণ 
Peat এবং শুক্রবর্ণ অর্থাৎ নিজেদের স্বন্ধপ ) * চরতঃ (প্রাপ্ত হয় )। 
wean প্রভৃতি axe পদসমূহের নর্থ পরে বর্ণিত হইতেছে । এই মঙ্জেও বলা হুইয়াছে_ 
রাত্রি Sura fates স্থান রিক্ত করিয়া দেয় অর্থাৎ রাজি Da অপর ভাগ বা fen অংশ 
উদ্যাকে ছাড়িয়া! cae | উবা যে রাত্রির ‘অপর কাল’ সেই সম্বন্ধে আর সন্দেহ রহিল না 
অন্ুবাদ__্ধাজূপ বংসসমনিতা দীপামানা Ba আগমন করিয়াছে, রুষবর্ণ। রাত্রি Sata 
নিমিত্ত স্থান রিক্ত করিয়া দিয়াছে; তুল্যবদ্ধন অমর ( চিরবর্তঘাল ) পরস্পর পরস্পরের অঙ্গত 
গ্বোতমান পরস্পর নিজেদের উপর নিজেদের স্থাপন করিয়া অবস্থিত অর্থাৎ ঘনিষ্ঠভাবে পরস্পর 
লাকি এবং উদ স্ব স্ব বর্ণ (রু্বর্ণ এবং শুক্রবর্ণ ) অর্থাৎ নিজেদের স্বরূপ atte হয়। 


রুশদ্বৎস! সুর্যবৎসা, রুশদিতি বর্ণনাম রোচতে স্ব লতিকর্শ্মণঃ ॥ ২ ॥ 


waa — ira (eh বংসন্বক্ূপ যাহার )7 রুশৎ ইতি ( ‘রুশৎ’ এই শব্দ ) বর্ণনাম 
(বর্ণের নাম ), জলতিকশ্দণঃ ( জলনার্থক ) রোচতেঃ (#52 ধাতু হইতে নিপন )। 

eae শব্দের অর্থ রোচিযুঃ অর্থাৎ, দীপামান; wey’ "শব্দের অর্থ_ রোচিফু অর্থাৎ 
প্রদীপ্র erty হইয়াছে বৎস ধাহার; সু্যকে Sara বৎসক্ূপে কল্পনা করা হইয়াছে। ANC 











> oxen উনার এক ats 
২২) Be ene: Cea) * 

oh হা one (ক লালে চরতঃ- এইজপ were হইতে পাৱে; আমিনানে Pee 
হিংলাকারিনী ( সিনো হিংসাক স্ঃ সবাঃ )। Beh এবং রাজি পর্পরঞ্পরশ্ারের স্ব হিংসা afer! বিচরণ 
করে--রাজিত সংযোগে উদার শুনব্ণ এবং Bete সংযোগে ang ged কিকিৎ Meat হয় ( সারণ 
ভাত অষ্ঠৰা ) ৷ " * 








২.১.২০.৬ ] “ দ্বিতীয়‘্অধ্যায়  * aS. 
শব্দ Darks 'রু5 ধাতু হইতে “অতি? প্রতায়ে নিষ্পপ্গ (উ ২৪৯, কুচ _ুরুশহ )1 fen 
শব্দে বর্ণ অর্থাৎ শুভ্রবর্ণ ও Tate, oat দীপ্তি পায় বলিয়া । * s 

agra esata etre (কপ aT); ‘কুশ’ এই শব্দ বরণের নাম, 
দীর্থারথক 'র51 ধাতু হইতে নিষ্পর 1” 

সূধ্যমস্ত| বৎসমাহ সাহচ্াদ্রসহরণা্া vou 

স্থঘ/ম্‌ (ন্থধ/কে ) অস্যাঃ (এই উবার ) বৎসম্‌ আহ ( বৎস বলা হয় ), সাহচৰাত 
( সাহচরথ/নিবন্ধন ) বা ( অথবা ) রসহরণাৎ ( রসহরণনিবন্ধন )। 2 

স্থ/কে Sara বংস বলা হয় দুই কারণে। প্রথমতঃ, মাড়ার সহিত যেরূপ বৎস বিচরণ 
করে; উবার সহিত সেইজপ স্বর্ণ বিচরণ কবে--মাতার সহিত বৎসের সাহচগোর ate Sata 
সহিত zetia সাহচর্য আছে; দ্ধিতীহতঃ। বংস যেস্ধপ মাতৃপ্ডন হইতে ক্ষীরাধা রস আহরণ 
ara, 24/9 সেইকপ Vo রশ্মির দ্বার Brae হইতে তুষারাখ। রস আহরণ করে-_রসগ্রহণ- 
কূপ সাধ্য বৎস ও স্থধোর মধ্যে সমভাবেই বর্তমান ॥ 








অনুবাদ-_শুধ্যকে উধার বংস বল৷ হয সাহ্চধ/নিবন্ধন অথবা রসগ্রহণনিবদ্ধন্ঙা + 
রুশতী শ্বেত্যাগাৎ, CUS শ্থেততেঃ ॥ ৪ ॥  , 

ead) co আগাৎ” এইস্কলে_শ্সেত্যা (‘শ্বেত শব্দ) শ্বেততেঃ (“শ্িতও ay 
হইতে fava) . 

fas হওয়া" অর্থে বর্তমান fae’ sige? Baa “হক? প্রতায়ে (Be 
Fem) শ্রেত্যা শব্দে উষাকে বুঝায়, Bay শ্রবণ বিশিষ্ট বলিয়া | 

অনুবাদ__“কপতী শ্বেত্যাগাৎ’ এই স্থলে “শ্বেতা! শব্দ Pe! ধাতু হইতে নিশা te 

অরিচহ ॥ ৫ 
ana হযাবৈক্‌ পদের pol ‘অরিচৎ' ( রিক্ত করিয়াছে অথাৎ ছাড়িয়া দিয়াছে ) | 
অন্মুবাদ--আৱৈক - অৱিচৎ ( বিকু করিয়াছে ) | 
ৰ কুষণ। সদনান্াস্থাঃ, কষ্ণবৰ্ণ। রাত্িং॥৬॥ ৮» 

gps Heath st akan কুষণ কুফর aif: ( রক্ণবণবিশিষ্া গাহি) রাজিকে 
কুষবর্ণ। বলা হয়, তথ; অৰ্থাৎ অন্ধকারের সহিত সঙ্দ্ধলিবদ্ধল | * 

আনুবাদ-__রুষ্ণ| arate states কক্ষ শব্দের অর্থ রষ্ণবর্ণা রাত্রি । , — 


) can শব্দ 











১3) বর্ম ইতি vintners, সা্্যানদীপিন্দ্রব্িশেষবিষন ( স: বাঃ) 
হি রে custeses জেনে crane (Meas)  » 
৩। সা বক্ষ aie: (বাঃ) 





ন fre * | ২.১,২০,৯১ 


টা কক কৃষ্াতেনিকৃষ্টো TE ॥ ৭ ॥ : 
= FR (Fey) Fees? (Te? 3 at 
rer, ee ae হইতে fava); fra at ( কফাবণ 
১. ০৮ আকর্ষপর্থক ‘কৃষ ধাতুর উত্তর ‘নক’ প্রত্যয় করিয়! ( উ ২৮৪) ew শব্দের নিন 
হইয়াছে। বর্ণবাচক ‘ew’ শব্দের সহিত SFU) ধাতুর সম্বন্ধ ‘Page শব্দকে ছার করিয়া; 
Feat নিক্বষ্ট বর্ণ, “নিকষ শব্দও ‘কৃষ ধাতু হইতে fata 
"_ অন্ুবাদ__'কবষ্ণ' শব্দ ‘কষ! ধাতু হইতে নিষ্পন্ন; goat নিরুষ্ট বর্ণ। 
PRATT সংস্তৌতি ॥ ৮॥ 
অথ (অতঃপর ) এনে ( Bal এবং রাত্রিকে ) সং্তৌতি ( স্তব করিতেছেন )। 
যত্রের প্রথমার্দ্ে মাত্র উধারই স্তুতি আছে; fees উষা এবং রাত্রি উভয়ের স্ততি 
একসঙ্গে কর! হইয়াছে। 
as অন্ুবাদ-__অতঃপর উষা এবং রাত্রি উভয়ের whe কর! হইতেছে। 
ho সমানবঙ্ধ, সমানবন্ধনে tan 





সমানবন্ধ,_ সমানবন্ধনে (একবন্ধনবিশি্ট )। 
রাত্রি এবং Bai সমানবন্ধু বা একবন্ধন; ‘বন্ধন’ শব্দের অর্থ সংগ্রেষ বা সন্বন্ধ। রাত্রি এবং 
Bu উভয়েরই বন্ধন এক ee, welch উভয়ের ae লহদ্ধবিশিষ্ট। eis পরে 
হয় রাত্রির স্থাগমন-রাত্রির সহিত acta zee অন্তগমনের দ্বারা; উষাগমের পরে হয় সার 
উদ্য-উদ্ধার সহিত zeta সম্বন্ধ উদদ্ধের ছারা । 
অন্ুবাদ--সমানবন্ধ,' এই পদের অর্থ ‘সমানবন্ধনে' (একই বন্ধন যাহাদিগের )। 
BS অমরণধর্স্মাণৌ ॥ ১০ ॥ 
আগতে __অমরণধর্স্থাণৌ ( অমরণধর্স্বিশিষ্ট )। রব 
রাজি এবং Bai উভয়েই অমর ; ইহাদের বিনাশ নাই-_সর্বক্ষালেই সূর্যাস্তের পর রাত্রির 
এবং etre CA উনার আগমন হইবে । 2 
'আগুবাদ-_“অস্বতেঃ এই পদের নর্থ_“সমরণধপ্দাণৌ' ( আমরণকূপধপ্মবিশিষ্ট )। 
লা 8 ‘BA অনুচ্যাবিভীতররেতরমভিপ্রেত্য ॥ ১৯ ॥ 
অনুচী - অন্চেযী (পরস্পর "অস্থগত ) ; ইতি ( অনুচী অর্থাৎ অঙ্গ এই কথ! ) ইতরেতরম্‌ 
(পরস্পরকে ) অভিপ্রেত্য ( অভিপ্রেড অর্থাৎ wanes করিয়া) [ উক্তম্‌ ] (বলা হইয়াছে )। 








_ 1 দাহ বাড rgd ge হয লা 





২.১.২০,১৩ ] "_ দ্বিতীয় অধ্যায় ২৯০০ 
অনুগীলু শনুচেটা? ; ‘রাক্রযযপী” এই পদের বিশেষণ। “অনুচী' শব্বটী ag aes 
sme? ধাতু হইতে, feta; ইহার স্মর্থ mens অর্থাৎ অহ্গমনকারী। এই যে aA 
(মুছুগত ) বিশেষণ, ইহ Ber এবং রাত্রি পরস্পরকে লক্ষ্য করিয়া অর্থাৎ অন্চী এই বিশৈষণের 
খারা ইহাই বাক হইতেছে যে, Bu cast রাহি mans অর্থাৎ রাজির' গমন কর, * 
রাত্রিও সেইরূপ Sara অশ্থগত অর্থাৎ উদার অহুগমন করে। একের দ্বারা অপরের AR 


রূপ aN রাত্রি এবং উষা! উভয়ের মধ্যে বর্তমান আছে। = 
অন্মুবাদ--অন্চী = অনুচ্যৌ ; “অনুগী” এই পদ্টী পরস্পরকে অভিঠগ্রেত অর্থাৎ লক্ষ্রীভৃত 
করিয়া ( উক্ত হইয়াছে )। - 


দযাব। বর্ণং চরতস্তে এব, দ্যাবৌ ভোতনাৎ ॥ ১২ ॥ 


দ্যাব| বর্ণ, চরতঃ (দেযাতমান হইয়া নদ স্ব বর্ণ অর্থাৎ স্বরূপ প্রাপ্ত হয়), তে এব 
(বাতি এবং উনাই ), দ্যাব|-দ্যাবৌ, গ্কো তনাৎ ( সোতন অর্থাৎ প্রচাশক্রিয়ার সহিত , 
সদ্বন্ধবশতঃ ) | 

otal ak চরতঃ_-এই বাকোর করৃপদ 'রাক্র/ণী' ( রাত্রি এবং Sa একসঙ্গে 175 
গাব গ্থাবৌ ছাৎ ধাতুর উত্তর ডো প্রতাঘ (উ ২২৫) করিয়| ‘cor sews নিষ্পত্তি, 
ইহার প্রথমার দ্বিবচনে গগ্যাযৌন, "ICY এই পদের বৈদিক জপ Corel) '‘রাত্র/যনী 
ste) অর্থাৎ রাত্রি এবং Ba উভয়েই cor, corer বা প্রকাশক্রিয়ার সহিত সঘদ্ধ- 
নিবন্ধন রাত্রি গ্লোতমান! ( প্রকাশময়ী ) হয় নক্ষত্রের জাতিতে; Bal গ্যোতমানা হয় স্বীয় 
জ্যোতিতে। 


অন্মুবাদ_-গ্যোতমান হইয়া স্ব স্ব বৰ্ণ অর্থাৎ স্বরূপ প্রাপ্ত হয়, তাহারাই অর্থাৎ রাত্রি এবং 
উৰাই ; স্থাৰা=স্থাৰৌ, (‘cor এই শা) স্মোতন ৰা প্ৰকাশক্ৰিয়া হইতে | 


অপি বা ভাব! চরতন্তয়| সহ চরত ইতি wie ॥ ১৩ ॥ 


অপি বা (অথবা) স্যাৰ! চরতঃ- তয় ( ডাব! ) সহ চরতঃ ( দো অর্থাৎ অন্তৱিক্ষের সহিত 
স্পর্ধা করিয়া বরণ অর্থাৎ নিজেদের স্বরূপ প্রাপ্ত হয় ) ইতি ts (এই ব্যাখ্যা হইতে পারে)। 

tea ore cant বিশেষণ হইযা ‘স্যোতমান’ এই অর্থ প্রকাশ করে, বিশেষত হইয়া! সেইরূপ 
‘অস্তরিক্ষ' এই অর্থ প্রকাশ করে; মনতে ci, ‘stal’ পদ রহিয়াছে, ইহাকে অন্তরিক্ষবোধক _ 
cal শব্দের তৃতীয়ার একবচনের কূপ বলিহাও গণ্য কবা যাইতে পারে। “ভাবা! এই স্থলে 
তৃতীয়া সহাখে। otal বর্ণ, চুরতং__এই অংশের অর্থ হইবে “মহব্বান্বিবিহয়ে অন্তরিক্ষের সহিত 


sit 3৩৯) t= 














২৯৪ [ ২.৯.২০.১৬ 

} স্পা! অর্থাৎ প্রতিদ্ন্দিতা করিয়া রাত্রি ও উৰা খা বৰ্ণ, (Feet ও শুক্রবর্ণ ) অর্থাৎ*নিজেগের 
স্বরূপ প্রাপ্ত হয়? 

| অঁনুবাদ-_-অখব। "সাবা বর্ণৎ চরতঃ” ১88 (Softer সহিত 
- THR করিয়া বর্ণ অর্থাৎ নিজেদের te প্রা্ত হয়) । 


eo আমিনানে আমিস্বানে অন্তোন্যস্তাঁধ্যাস্মং কুর্ববাণে ॥ ১৪ ॥ 


7 আমিনানে- আমিদ্বানে- sates ( পরস্পর ) অধ্যাস্যং (নিজেদের উপর নিজেদের 
স্থাপন ) কুর্বাণে ( করিয়া)। ». 
ন্মামিলানে - স্মামিস্বানে ( আ-পূর্ব্ধকক প্রক্ষেপশার্থক ‘মি’ ধাতুর উত্তর শানচ, প্রত্যয়ে 
নিপ ); ‘আমিদ্বানে' এই পদের অর্থ হইবে ‘উপরে প্রক্িপ্ বা স্থাপিত করিয়া! ; আআ অধি 
(উপরে )। রাত্রি এবং Bat পরস্পর নিজেদের উপর নিজ্ছেদের স্থাপন করে__রাতি ও Bat 
, পরস্পর মিলিত, রাত্রির কিয়দংশ থাকে Sara উপর এবং উবার কি়দংশ থাকে রাত্রির উপর ।* 
'জন্মুবাদে_আমিনানে- আমিদ্বানে (পরস্পর নিজেদের উপর নিজেদের প্রক্ষিপ্ বা 
স্থাপিত করিয়া )। 





অহর্নামান্যাস্তরাণি দ্বাদশ ॥ ১৫ ॥ 


উত্তরানি (পরবর্তী ) দ্বাদশ (দ্বাদশ নাম ) অহনামানি ( দিনের নাম )। 

উবার নামসমূহের গরে aca, ছা, Ste প্রভৃতি দিনের wast লাম ( নিঃ oe) অভিহিত 
হইয়াছে।  অহঃ শব্দ অহোরাত্রাত্যক সময়ের বোধক; উপরের বৈশিষ্ট মাত্র দিন অথবা 
যাত 'রাতিকেও, বুঝায় | 


অন্মুবাদ_-পরবন্তী দ্বাদশ নাম দিনের নাম । 
অহঃ কম্মাদুপাহরস্তাস্মিন্‌ কন্মাণি ॥-১৬ ॥ 


অহঃ (‘অহন্‌’ এই নাম) কস্বাৎ (কোথা হইতে হইল)? অন্মিন (ইহাতে) 
কৰ্ম্মাণি ( কপ্দলসূহ ) উপীহরস্থি ( অহুষ্ঠান করে )। a 
‘অহন’ এই নামের Tete প্রদর্শন করিতেছেন | অহোরাত্রের acer কোন সময়েই 











POEL Bal pe সহ বুকে ont সহ সপদ্ধমানে ( 
শ্রধানেন বর্ণং কষ শুরু" চ saat aia: সঃ 
অস্তরিক্ষের afes যেন ইহাদের প্রতিত্বন্থিত। আছে । 

২ আনাস sued, জৰা পি বাসর আস্থান: নিষিষ্যুতে রাতিরপুাবল:, Pecans হীৰে 
ata ( সঃ) । 3 


সহ্াবিন। Gates স্বাস্থনি তমসো। জ্যোতিষপচাবকাশ- 
2); রাত্রি এব ই অতি বিস্তত--জগন্ধাপী, কাজেই 








২.১,২০.১৭ ] = " দ্বিতীয় নধ্যায় * ২৯৫, 


কেহ কর্দত্যাগ করে না, অর্থাৎ সকলেই কর্ণ্বের RIA করে; নঞপূর্ববক ত্যাগার্থক ‘ef 
ধাতুর উত্তর ‘কদিন্‌' প্রতায়ে “মহল aon নিষ্পত্তি (3B ১৫৯)। 

অন্ুবাদ_টঅহন্ঠ এই নাম কোথা, হইতে হইল? 'অহঃসময়ে সকলে act 
অঞ্টান করে। - 

তশ্যৈষ নিপাতে! Safe বৈশ্থানরীয়ায়াস্থচি ॥ ১৭ ॥ 

বৈশ্বানযীয়ায়াম্‌ ( বৈশ্বানরদেবতাক ) af (wre) Sa ( তাহার অর্থাৎ ‘অহঃ! «ca 
এষ: (এই ) নিপাতঃ ( নিপতনং-_-উল্লেখ ) ভবতি (হয় )। 

caer? শব্দে অহোরাত্রকে বুঝায়, উপপদের বৈশিষ্ট মাত্র দিন অধব| মাত্র রাত্রিকে 
বুঝাইতে পারে, ইহ! বলা হইয়াছে। যে মন্ত্র উদ্ধত হইতেছে তাহার cae বৈশ্বানর ; “me 
শব্দে যে উপপদের বৈশিষ্ট্ে মাত্র দিন অথবা মাত্র রাত্রিকেও বুঝাইতে পারে, তাহা এই 
aay হইতে পরিশ্দুট হইবে । এষ:- এই নিপাত বা উল্লেখ নৈঘস্ট্‌ক al গৌণভাবে 5” মতের 
দেবতা বৈশ্বানর, কাজেই 'অহঃ' নৈঘণ্ট,ক বা গৌণ (১1০/৮/১১-১২ জষ্টব্য )। 

অন্মুবাদ_উদ্ধিয়মাণ বৈশ্বানর দেবতাক ্ককে ‘oe শব্দের এই উল্লেখ (Ranta বা 
গৌণভাৰে ) হইয়াছে। . 


. rd 


॥ বিংশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





21 এৰ নিপাতো। নঘক্ট,কম্বেন (45 স্বাঃ )। 








= একন্বিংশ পকর্লিচ্ছেদ 


Se কৃষ্ণমহরচ্দু নঞ্চ fers রজসী বেছ্যাভিঃ | 
বৈশ্বানরে! জায়মানে| ন রাজ্গাবাতিরজ্ছ্যোতিষাগ়িস্তমাংসি ॥ 
° (acm ৬৯১) 

* কুফম্‌ অহঃ ( কৃষ্ণ, অহঃ অর্থাৎ, রাত্রি ) চ ( এবং ) অর্চ্ছুনম্‌ অহঃ ( শুভ্র অহঃ অর্থাৎ দিল) 
রঙ্জনী ( রঞ্জিত করিঘা) বেস্তাভি: ( বেদিতব্য প্রাণিপ্রবৃত্তির সহিত যুক্ত হইয1) বিবর্ডেন্চে 
( বিপৰ্ধাযয়ক্ৰমে অবস্থান করে )$+ Serta: ( বৈশ্বানর ) afi: ( অগ্নি) জায়মান (উদীয়মান ) 
‘ate ন (রাজ! অথাৎ “zeta স্যার ) জ্যোতিযা ( জ্যোতির etal) তমাংসি ( অন্ধকার রাশি) 
সঅবাতিরং ( বিনষ্ট করে )*। 

- peg অহঃ’ ও ‘অৰ্চ্ধুনম্‌ অহঃ' যথাক্রমে রাত্রি ও দিনকে বুঝাইতেছে_-অহঃ শব্দের পূর্কো 

RRA অর্গ্ছুন এই উপপদঘ্য রহিয়াছে বলিয়া । রাত্রি ও দিন সমস্য ভুবলকে রঞ্জিত করে_ 
রাত্রি রঞ্জিত করে অন্ধকারের দ্বারা, দিন রঞ্জিত করে জ্যোতির atari রাত্রি ও দিন 
বেদিতব্য প্রবৃত্তিস্থস্থিত--রাত্রি ও দিনে প্রাণিসমূহের যে সকল প্রবৃত্তি হয় তাহা অনন্ত 
আঅগণনীয়, Stel সম্পূর্ণন্কপে বিদিত হওয়া যায় না, বেদিতব্য অর্থাৎ জঞাতবাই থাকিয়া যায়। * 
রাজি 9 দিন বিপরথয়ক্রমে অবস্থান করে--রাত্রি অতীত হইলে দিন আসে, দিন অতীত হইলে 
রাত্রি আসে, রাত্রি এবং feos এক সঙ্গে অবস্থান কখনই হয় ন!। রাত্রিতে বৈশ্বানর অগ্নি 
জযোতির দ্বার! অন্ধকার নাশ করে, দিনে দেযোততিকষমগুলের রাজা উদীয়মান wha ন্যায় । 

wate ait এবং দিন সমস্ত ভূবন রঞ্জিত করিয়া, বেদিতব্য প্রাণিপ্রবৃত্তির সহিত 
যুক্ত হইস্থা বিপর্ধায়ক্রমে অবস্থান করে, বৈশ্বানর অগ্নি উদীয়মান রাজ! অর্থাৎ acta ote 
জ্যোতির stat অদ্ধকাররাশি বিনষ্ট করে। 


অহশ্চ কৃষ্ণং রাত্রিঃ ox: চাহরজ্জুনং fares রজ্রসী 
J বেগ্াভিবেদিতব্যাভিঃ প্রবৃন্তিভিঃ ॥ ২ ॥ ন 


কফম্‌ অহঃ_ রাত্রি Seagate বিবর্কেতে রজনী’ এইস্থলে অর্জ্নন্‌- শুরু (creat), 
বেপ্ধাতিঃ- বেদিতব্যাভিঃ প্রবৃত্তিভিঃ ( cafesay পরৃত্তিসমূহের সহিত )। মঙ্গব্যাস্য! ebay) 


০. ৯) feuds fetes ৰ্েতে (ছঃ)। ৮ 
TRY বাতির safenteteest অপহন্তি অপনযতি (প্ৰ: স্বাঃ )। 
2) রী ace, জ্যোতিষ হি সূতক্িছে! রতি Sunt রাজি: (52) 1 2 
2) ceuffertfvsntfe: egfafe:, নহি ভাসাং পরকৃতীনাসস্থোষগ্্াহনি ভ হাতে! ৪ প্রাণিনান্‌. seat 
efron এব বাতি বাত, লি বিদিতা নান তা কদাচিৎ (ছ2)।  * 








২৯২১৬] “দ্বিতীয় অধ্যায় $ ২৯৭, 
অন্ুবাদ-__বেদ্য ( বেদিতব্য ) প্রাণিপ্রবৃত্তিদহ ee অহ: ( রাত্রি ) এ লা শুর! 
অহঃ ( দিন ) সমস্ত ভুবন রঞ্জিত কবির বিপধযকমে আস্থান করে। : 


জায়মীন Reatoatfires: সর্দেষাং জ্যোতিবাং . 
রাজাবাহন্নগ্ির্জোতিষা তমাংসি aon” এ 


জায়মানঃ ন রাজ।সর্কেধাং canfent.atel Seq আদিতাঃ ইব (সমস্ত জ্যোতিষ্ষ- 
মণ্ডলের রাজ। উদীয়মান সুর স্যায় ) ; ন=ইব। “বাতিরৎ confer অগ্রিঃ তমাংসি' উই 
স্থলে, অবাতিরৎ- অবাহন্‌ ( অবহস্তি--বিনষ্ট করে )। মযব্যাখ্যা জষ্টব্য | 2 

আনুবাদ__সমন্ত জ্যোতি্কমণ্ডলের রাজ! জামান (উপীহমান) আদিতোর ote অগ্নি 
জো্যোতির দ্বারা অন্ধকাররাশি বিনষ্ট করে। 

মেঘনামানুযন্তরাণি জিংশত ॥ ৪ ॥ 

উত্তরানি (পরবর্তী ) ees ( ত্রিশটী নাম ) মেঘলামানি ( মেঘের নাম ) | 

অংর্নামের পর অতি, গ্রাবা, গোত্র প্রভৃতি ভ্রিশটা মেঘনাম (লিঃ ১।১-) অভিহিত * 
হইয়াছে। 15 
BLATT aaa ত্রিশটী নাম মেঘনাম। 


মেঘঃ কল্মান্মেহতীতি সতঃ॥ ৫ ॥ 


মেখঃ (মেঘ এই নাম ) কন্মাৎ ( কোথা হইতে হইল )1 মেহতি,ইতি ( যেহেতু সেচন 
করে), সতঃ (মেহতেঃ__ মিহ ধাতু হইতে fama, মেহতি এই ক্রিয়াপদটী কর্তৃকারকের 
afew যুক্ত বলিয়া ধাতুর উত্তর কর্ৃথাচোর প্রতায়ে “মেঘ' শব্দ নিষ্পন্ন, ১২1২০ weap.) | 

সেচনার্থক ‘Rel ধাতুর উত্তর ঘঞ. প্রত করিয। ‘মেঘ’ শব্দ fart ( মেহ মে ); মেঘ 
জলসেচন করে। 








toga? এই নীম কোথ। হইতে হইল ? যেহেতু সেচন করে, “মিঃ ধাতু হইতে 
fata; “মেহতিঃ এই ক্রিয়াপদ কর্তৃকারকের সহিত যুক্ত বলিয়া “মহ as উত্তর কর্তৃবাচোর. 
, প্রতায়ে মেঘ’ শব্দ Fate | 
আঁ উপর উপল ইত্যেতাভ্যাং সাধারণানি পর্বতনামভিঃ ॥ ৬ ॥ 
উপরঃ উপল; (উপর ও উপল) ইতি এত্যভ্যাম্‌ আ (এই ছুইটী নাম tare ) [ খানি 
নামানি তানি ] ( যে সমস্ত নাম তাহার! ) পর্কতনামভিঃ (পর্বত নামের সহিত” সাধার 
(তুলা )। 
অসি, ata, গোত্র পতি যে ত্রিশটী নাম আছে (fat si), তাহাদের মধো উপর 


ও উপল পর্য্যন্ত নামসমূহ মেঘ ও nds উভঁৱকে Tale, অন্ত নামসমূহ মা তেই যয 
38—1815B. 





[২.১.২১,৭ 


"আশ মৰ্ধ্যাদ| ও অভিবিধি বুঝাইতে প্রযুক্ত হয়; এইস্থানে অভিবিধি অর্থে ই প্রযুক্ত 
a হইয়াছে অর্থাৎ “এতাভ্যাম্‌ অ!” ইহাচছার! ‘উপর’ ও ‘উপল’ এই ছুইটী শব্দের সহিত পুর্ববন্তী 
cea বোধ হইবে। “afew হইতে আরষ্ী করিয়া ‘উপল'শব্দ tie যে সমস্ত শব্দ 
তাহারা ম্যে ও "পর্বত উভয়েরই ,বোধক-_ইহাই স্থুল অর্থ । দুর্গাচাধ্যের মতে “Ay শব্দ 
২. এই স্থানে মর্ধ]াদাবোধক অর্থাং 'এতাভ্যাম্‌ "সা" ইহা wal ‘উপর’ 'উপল' এই ছুইটী শব্দ বাদ 
দা পূর্ববর্তী শব্দসমূহের বোধ হইবে; তাহার মতে “উপর” শব্দের পূর্ব পর্য্যন্ত যে সম্ত শব্দ 
SINE মেঘ ও পর্বত উভয়ের বোধক । gists মত সমীচীন বলিয়া মনে হয় ন|। 
প্রথমতঃ, উপল শব্দ ‘পাষাণ' অর্থে প্রসিদ্ধ; HE পাষাণসংঘাত বাতীত আর কিছুই নহে, 
কাজেই উপল শব্দে পর্বত বুঝাইবার কারণ রহিয়াছে; দ্বিতীয়তঃ, ae ee উপরশব্ের * 
খে দুইটা নির্বাচন প্রদর্শন করিয্াছেন (পরবর্তী সন্দ্ভ ভষ্টব্য ), তাহ! এক মেছের পক্ষে 
FANS হয় ন; প্রথম নির্কাচনের দ্বারা পর্ধদতের এবং ঘ্বিতীয় নির্াচনের দ্বারা মেঘের 
প্রতিপাদনই যে তাহার অভিপ্রেত, ইহাই স্পষ্ট প্রতিভাত হয়। 


= অন্ুবাদ_উপর এবং উপল এই নামদ্ধয় পথ্যন্ত যে সমপ্ত নাম তাহার! পর্কতনামের 
সহিত তুলা । 


উপর উপলে! মেঘে! ভবত্যুপরমস্তেইস্মি্সজ্ঞাণুপরত! আপ ইতি বা ॥৭॥ 


উপরঃ উপল: (উপর শব্দ এবং উপল শব্দ ) মেঘ: ভবতি (ore: অপি ভবতি, পর্কাতঃ 
অপি ভবতি মেখবাচকও হয়, পর্কতবাচকও tn); অন্মিন্‌ ( ইহাতে ) অভ্ৰাণি ( মেঘসমূহ ) 
Branca (বিশরান্ হয়); [ অন্মিন্‌ ] (ইহাতে) আপঃ (জল) উপরতাঃ ( বিভ্রান্ত ) 
(wafed (হয়) ইতি কা ( অথব ইহাই ‘উপর’ ‘উপল’ শব্দের নির্কাচন )। 
উপর শা এবং উপল শব্দ একই ( রলডোরভেদঃ ) | এই ছুই শব্দ পর্কতকেও বুঝায় 
মেঘকেও বুঝায়। cau: তবতি-মেঘোহপি ভবতি । পর্কতপক্ষে ব্যুৎপত্তি_ইহাতে 
মেথসমূহ আসিয়া উপরত বা বিশ্রাস্ত হয়; মেঘপক্ষে ব্যুৎপত্ধি--ইহাতে জলরাশি আসিয়। 
বিশ্রান্ত হয়; Serica Seats ay খাতু হইতে শব্দটীর নিষ্পত্তি । 
© অন্থুবাদ_-উপ্র শব্দ এবং উপল শব্দ মেঘবাচকও হয় ( পর্কততবাচকণ হয় )*; পর্বাত- 
পক্ষে__ইহাতে মেঘসমূহ আসিয়া উপরত (বিশ্রান্ত ) হয় ; মেঘপক্ষে- ইহতে জলরাশি 
. আসিয়া উপরত হয়। 
> . 











> Beane এবং উপলাশন্দের মধ্যে কোন ites নাই, ইঞ্জর! তুলা-নির্ধচন ; ইহাদের যে yt 
১০2 উজ হইয়াছে তাহ! ay এবং লা তত্র নার “পতল পথ শব্দসমূহ’ উহা বলাই যখন 
রত আব উপল ইত বলিলেই চলিত ( ছ্াঢাখোর ও ছ্্াসীর টাক! 2B) 





হরি * দ্বিতীয় অধ্যায় - ২৯৯. 


Bs তেষামেষা ভবতি ॥ ৮ 
Cent, ( মেঘালাম্‌_মেঘসবন্ধে অর্থাৎ উপর ACHR মেঘবা চি এনা) এষা (বঙ্গামাঁণ _ 
ay ),ভবতি (হয়)। . 
উপ পর শব্দ যে মেথবাচী তৎপ্রদর্শনার্থ wet ae Bue (হইতেছে 1 হু = 


আন্ুবাদ_ মেতসম্ধদে এই ক্ষক্‌ উদ্গাহ ই ইতেছে । 


॥ একবিংশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 





ক্বানিহস্ণ পশ্লিচেছদ 
দেবানাং মানে প্রথমা অতিষ্ঠন্‌ ুন্তত্রাদেবামুপর! উদায়ন্‌ । 
ত্রয়ন্তপন্তি পৃথিবীমনূপা ছা বৃবুক$ বহুত; পুরীষম্‌ > 
(arte ১* ২৭.২১) । 


দেবানাং ( দেবগণের ) মালে ( নিশ্দাণে অর্থাৎ সৃষ্টিতে ) [ মাধামকাঃ দেবগণাঃ ] 
(মাপামিক দেবগণ অর্থাৎ cae) প্রথমা: (মুখ্য হইঘ1) ক্তিষ্ঠন্‌ ( বর্তমান ছিলেন); 
Fouts ( অস্তরিক্ষ হইতে) এযাম্‌ (এই age) উপরাঃ ( উপরাণাম্_মেঘের ) [ জলানি ] 
(জল) উদায়ন্‌ (আগত হয় );’ অনুপাঃ ( অন্ুগ্ৰহকারক ) আয: (মেঘ, বাছ এবং আদিত্য, 
এই তিন দেবত!) পৃথিবীম্‌ ( পৃথ্বীস্থ ওষধিসমৃহ ) তপন্ধি ( পরিপক্ক করেন), ঘা ( c— 
, বায এবং আদিত্য এই দুই দেবতা) পুরীষ্‌ (পুি>স্পাদক ) Tee (জল) বহতঃ (বহন 
করেন) । ত 
দেবগণের water মাধ্যমিক বা অস্তরিক্ষস্থ দেবগণ অর্থাৎ মেঘরূপী দেবতা প্রথমে 
সৃষ্ট হইয়া সকলের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হইয়াছিলেন। মেঘ না হইলে বর্ষা হয় না, 
বৰ্দাভাবে সমস্ত জগতের বিনাশ হয়_কাজেই মেদের ভেষ্ঠত।* অস্তরিক্ষ হইতে এই RG 
মেঘের জল পৃথিবীতে সমাগত হয়।* তিন দেবত! ary আদিতা এবং মেঘ স্ব স্ব কর্টের 
দ্বার! অর্থাৎ বায় শৈত্োর ata, আদিত্য Sowa সার! এবং মেঘ বর্ষণের দ্বার! পৃথিবীকে 
RMAs করেন এবং প্রধানত: মেঘেরই আগ্রহে পৃথিবীস্থ ওবধিসমূহ পরিপক হয়। পুষ্টি- 
কাঁরক যে জল.তাহা বহন করিয়া নেন দুই দেবতা-_বায়ু এবং fier, age জল Ae 
হয় শোষণের বারা, সধ্য কর্তৃক জল নীত হয় রশ্মিসমূহের দ্বারা ।* বায়, ও আদিত্যের ছারা 
নীত জলই মেথরূপী দেবতা পৃথিবীতে বর্ষণ করেন এবং ইহার viaje শশ্যাদির পুষ্টি হয়। 
অন্মুবাদ_দেবগণের Baten মাধ্যমিক দেবগণ ( মেঘ ) মুখ্য হইয়া অবস্থিত ছিলেন। 


> জান গনিত (1 . 
২1 বৰ! বেবাঃ ret: প্রজাপতিন, ates এৰ সাৰ্যমক! দেবগপাঃ প্রথমা fata” এহেখপি হি 
২... বানানবিবে'গান্দেৰ উচান্ছে । প্রধমাঃ reat ated San Ear) মেখাভাবে হি সর্বনিদং জাগদ্ধ্ধাাবান 
৯০০০: wert ryt feds অৰান্থিতবন্তঃ ৷ “eh fe সৰ্কদেধাৱাষেত এবাগে tl ইতি ( ছুঃ )। 
০) এনামূপরাঃ= এবাৰ উপর; পার শব্দের সেঘবাচিত্ব পদর্শসের উদ্দেশ্যই এই অন্ত উদ্ধৃত হইয়াছে; 
কাছেই 'উপর' শব্দের wel or করাই সঙ্গত । চর্সাচার্্য ইহার নর্থ করিগীছেন ‘cred জল'; “এবাং Catt 
২০ আপঃ Benes wee হোই তন ব্যাখ্যা FHT See শ্ুন্দর অর্ণ cant করিযাছেন। 
si ৰহতঃ আপন; বানু; শোষন, Facer রন্সিতিরাবানঃ (কক দা )। 












ছিভীর অধ্যায় * 


অগা, হইতে এই we মেছের অল ( পৃথিবীতে ) সমাগত হয়; গ্রাহক ভিন দেবা 
quate এষধিসমূহ পরিপক করেন ; দুই (দবত! পুিসম্পাদক জল বহন করেন। 


. দেবানাং নিৰ্শ্মাণে প্রথম! অতিষ্ঠন্‌ মাধ্যমক! দেবগণাঃ ॥ ২ ॥ 


দেবানাং মানে প্রথম। অতিঠন্-দেবানাং নির্থাশে +( দেবগণের তে) মাধামকাঃ * 
দেবগণাঃ ( মধ্যমন্থানীয় দ্বেবগণ অর্থাৎ" মেঘদমূহ ) প্রথমাঃ অতিষঠন্‌ (প্রথম বা মুখা, হইয়া 
অবস্থিত ছিলেন )। ১ নি 

“মান? শব্দের অর্থ নির্শ্মাণ ব! স্থষ্টি। "অভি্ন্ ক্রিয়ার কর্তৃপদ 'মাধামকাঃ দেবগণা£' 
মধ।ঘক দেবগণ বলিতে এইস্থালে cance বুঝাইতেছে। * * 

অন্ুবাদ-__দেবানাহ মানে প্রথমা অহিষ্টন্‌-দেবানাং নিশ্মাণে প্রথমা অতিষ্ঠন্‌ মাধ্যমকাঃ 
দেবগণাঃ ( দেবগণের স্্িতে মধাম্তানীয় দেবগণ মুখ) লাভ করিয়া বর্তমান ছিলেন ) | 


না 
২.১.২২.৪ ] 


প্রথম ইতি মুখানাম প্রতমো ভবতি ॥ ৩॥ 


প্রথম: ইতি ( প্রথম’ এই শব্দটী ) মুখ/নাম ( মুখ/নাম অর্থাৎ ‘মুখ্য’ এই অর্থের বোধক ), 
প্রতমঃ ( প্ররৃষ্টতম ) ভবতি (হয় )। F 

(প্রথমাশনদের অর্থ মুখ)” । প্রকৃষ্তম শব্দ রূপান্তরিত করিয়া হইয়াছে 'প্রতম'। eg 
aaa 5 


অনুবাদ-__ প্রথম এই শব্দটী মুখ/নাম, 'প্রতম' অথাৎ প্রকৃষ্তম হয় । 
কৃন্তত্ৰমন্তরিক্ষং বিকর্ধনং মেঘানাং বিকর্তনেন মেঘানাম্‌ উদকং জায়তে ॥ ৪-॥ 


কুপ্তঅম্-অস্তরিক্ষদ, [ বং ] (যাহা ) মেঘানাং ( মেঘসমূহের ) বিকর্তনম্‌ (fex তি 
হওয়ার স্থান ), মেথানাং বিকর্তীনেন ( মেঘসমূহের ছিন্ন ভিন্ন হওয়ার wa!) উদকং জয়তে 
( জল সমুতপগ্র হয়) । 7 

team শব্দের অর্থ “wafer ; ছেদনাখক ‘কং’ ধাতুর উত্তর “জন প্রত্যয় করিয়া 
(ote) ehh নিপা মেখের বিরান অন্তরিক্ষ seis মেস অন্ধরিকণপ্রদেশেই 
ছিল fan ই এবং মেমসমূগ ছিত ভিতর হইলেই জল সমূতপঙ্জ হয়। : 

জন্ুবাদ-_ wax satin, মেঘের বিকর্তনস্থান, মেঘের বিকর্তনের ছারা ( ছি 
হওয়ার stat) জলের উৎপত্তি fe! টি k 


১ ভাঙে মেখা এৰ বাধ্যমকা ৰেবগণ! ইসা ( কঃ খা: )। 








[ ২,১.২২,৬ 


্রয়ন্তপন্তি পৃথিবীমনূপা, পঞ্জন্ঠো বামুর!দিতাঃ শীতোফবর্ষেরোষধী: - 
_ পাচয়ন্ত্যনূপ! অনুবপন্তি cate ce স্বেনু কম্মণা ॥ ৫ ॥ 


অয়ন্তপন্তি পৃথিবীমনপাচ-__এইস্থলে আত (faa neat বাহু 5) CoG, 
canton sifter) পৃথিবী€ অপস্তিল ওষযী: সতোফচবর্ষে: পাচছস্থি ( শৈত্য, Say এবং 
বর্ষণের দ্বার! ওষধিলমুহ পক করেন); অনুপাঃ-ঘে ( যাহারা ) CBR CHR বশ্মণ] ( নিজ 
নিজ Soha ছারা) লোকান্‌ ন্তবপন্তি ( লোকসমৃহকে অনুগৃহীত করেন )। 

“avant পৃথিবীমনূপাঃ-_এইস্লে ‘aes’ (তিল) এই cen দ্বারা পবন, বায় এবং 
আদিত্য এই তিন দেবতাকে কুক্লাইতেছে | পৃথিবীং তপন্থি-স্পুথিবীস্থা ead: viele 
শীতোফ্ণবর্বে:; পচ্দন্য, বায়ু এবং আদিত্য যথাক্রমে বণ, শৈত্য এবং Bay সমুংপাদন করিয়া 
Mae ওষধিসমূহকে পরিপৰু করেন। এই ডিন দেবতা অনুপ) ইহারা faw নিজ 
বর্মপাদি কর্ণ্দের দ্বার! ওষধিসমূহের wai বিধান করিয়া mae লোকের আঅছ্বপন ( অশ্রগ্রহ 
করেন)। অঙ্গ-পূর্ব্ক বপ. ( সম্প্রসারণে উপ.) ধাতুর উত্তর ‘ক’ প্রায় করিয়। “অন্প/ শব্দ 
‘Peta 1» বৈয়াকরণদিগের মতে এই শব্দের নিশপস্থিদখদ্ধে পা: ( ৬/৩৯৮ জবা )। 





অনুবাদ-_আম: তপস্তি অন্প12-_এই স্থলে ‘ত্রচঃ' (তিন )-পদ্ে মেঘাখিপতি vista, 
বায়ু এবং আদিত্য এই তিন দেবতার বোধ হইতেছে । পৃথিবীং তপস্তি-_ইহার অর্থ 
পৃথিবীস্থ ওযধিসমূহ পরিপক্ক করেন বণ, শৈত্য এবং ফের ছবারা। “অনুপাঃ' পদের কথ 
গ্রাহক, উক্ত গেবতাগণ স্বীয় স্বীয় কর্শ্মের ছার! লোকসমূহকে saddle করেন। 


অয়মপীতরোহনূপ এতস্মাদেবানুপ।ত উদকেনাপিবান্বাবিতি wit যথা 
প্রাগিতি তন্যানূপ ইতি wie যথা প্রাচীনমিতি ॥ ৬ ॥ 


অধম অপি ইতর: wars (আর এই অন্ত ‘অনুপ’ শব্দ ) এতপ্মাৎ এব ( এই “বপ+ ধাতু 
হইতেই fava ), উদকেন ( জলের wal) অনুপ্যতে (গৃহীত অর্থাৎ সিক্ত হয় )) অপি 
ai (অথবা) অন্থাপ- ইতি স্যাৎ ( ‘অদ্বাপ ? এই শব্দ হইতে পাঁরে-_“অগ্থ-পূ্বক-আপন ধাতুর 
উত্তর ‘fier প্রতায় করিয়া ) বগা ( যেরূপ ) প্রাক ইতি ( 'প্রাচং এই শব্দ হইতে পারে প্র- 
পূর্বক ‘me! ধাতুর উত্তর ‘fen! cere করিয়া ), eo ( সেই mate! শব্দের স্থানে,) অনুপঃ 
ইতি স্যাৎ ( ‘অনূপ’ এই শব্দ হইতে পারে ) যথা ( যেরূপ ) প্রাচীনম্‌ ইতি ('প্রাচত শব্দের 
masts এই শব্দ হয়)। ৬ 
মজে “নুন শব্দ “অসথপ্রাহক? এই অর্থে প্রযুক্ত হইয়াছে | “rage শব্দের আর একটা অর্থ 
আছে--তাহ! জলপ্রায় বা জলসনিছিত দেশ। এই অর্থে প্রযুক্ত এঅন্প' শব্দেরও নিষ্পত্তি করা 
খাইতে পারে ‘ays ধাতু হইতেই; ব্যুৎপত্তি হুইবে-_উদ্বেন অনুপাতে অর্থাৎ Wet জলের 
_ দ্বারা অঙ্গগৃহীত বাপুরিষিক্ ett ধৰা “Re + আপ_ ধাতুর উত্তর কিপ, প্রত্যয়ে “att, 











২৯২২৭] [fas অধ্যায় " 


শব্দ fife হইতে পারে, Cat atte ধাতুর উত্তর কিপ, প্রতায়ে “প্রাচ! শব্দ নিষ্পন্ন 
হয়? বর্ণোপজনের দ্বার! (নি: ২২২) 'প্রাচ ome হইতে cet প্রাচীন প্র Fe, 
ote toate হইতে অনুপ শব্দের Fafa । » 

* অনুবাদ _আর এই অন্য ( mart প্রহু ) eat শব্দ এই 'বপ+ ধাতু হুইতেই। নি 
অনুপ যাহ! জলের দ্বারা AES ৰা Pre হয়। Raat, “মন্থাপ+ শব্দ হইতে পারে, 
যেরূপ “প্রাক! শব্দ; “আন্থাপ+ শব্দের স্থানৈ অনুপ হইতে পারে, বে্ধপ ‘প্রাক’ শব্দের স্থানে 
প্রাচীন শব্দ হয়। . 


a বৃবুকং বহতঃ aaa ala fre Saar বৃবুকমিত্যুদকনাম 
অ্রবীতের্ব৷ শব্দকর্্মণে! ভরংশতেরা ; পুরীষং পৃণাতেঃ পুরয়তে্বা ॥ ৭ ॥ 








W বুবুকং বহতঃ পুবীষম্_এই স্থলে স্থা (বৌ ) = বায্াদিত্যৌ ( বায়ু এবং ক্মাদিত্য)। 
বৃবুকম্‌_উনকম্‌ (জল); বৃৰ্কন্‌ ইতি (age এই শব্দ ) উৎক্নাম (উপকের নাম); 
marist: ( শব্দকরণার্থক ) ব্রবীতেঃ বা (হয় ‘ক্র’ খাতু হইতে )*, আংখতে বা ( আর না হয়” 
অন্শ, ধাতু হইতে) [ নিশ্প্ম্‌ ] (নিপ); dale (asta শব্দ ) পণাতেব। (হয় প্‌’ 
ধাতু হইতে ) faucet] ( আর না হয় egg’ খাতু হইতে ) [ নি্পপ্রমূ] ( Farin) 1 

মগ্ে ছা খৌ; বায় ও আদিত্য ছুই দেবতাকে বুঝাইতেছে । বুবৃক - উদক 7 শব্দ- 
করণার্থক 'ক্র' ধাতু হইতে নিষ্প্র_'উক? প্রতায় করিয়া (উ ৪২৯ Bay); জল লি্পপতন- 
কালে শব্দ করে; 'অন্শত ধাতুর উত্তর Ge! প্রতায়ে ও 'ববৃক শব্দের নিষ্পত্তি কর! যাইতে 
পারে; জল মেদ হইতে AR হয়। ‘gala শব্দ বিশেষণ; পালনাখক ‘প্‌’ ধাতু হইতে 
অখব| আপ্যায়নার্থক 'পুরু" ধাতু হইতে নিষ্পর--'ঈযন্‌' প্রত্যয় করিয়া ( উ ৪৯" si aa পলালন 
অর্থাৎ পুষ্টিবিধান করে এবং ক্সাপ্যা্িত করে। J 

আনুবাদ-_ছ বুবৃকং বহতঃ পুরীযম্_এই স্থলে ছা (ca বায়ু ও আদিতা )) ববৃকম্‌_ 
উদকম্‌ (am); ‘FIR এই শব্দ উদকের নাম; শব্দকরপার্থক 'ক্রা ধাতু হইতে অথবা 
same? ধাতু হইতে Pavia; ‘পুতীষ’শব্দ ‘প্‌’ ৰাতু হইতে অথবা! “পুর বাতু হইতে নিশপঙ্। .. 


॥ দ্বাবিংশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 








আঃ) ৷ হৈয়াকরণগণের মতে .. 





* ১ meters শৰ্দোপজননেনানুপঃ, বগা প্রাঞ্গের শংন্দাপজননেন প্রাচীন; | 
“পাচ, শব্দের উত্তর "x পতায়ে আচীনশব্দ Fas | . . 
২। জবাভামাঃ বাচি ( st ২৩৪ )। 





ভ্রন্সোনিহস্ণ সাজিদ 
5 -.. বাঙলা মান্যনতরাঁণি meters ॥ ১ ॥ 


Sauls ( পরবর্তী ) সপ্তপঞ্চাশৎ ( সাতার লাম J বাঙনামানি (বাকোর নাম )। 
* মেঘনামের পর স্লোক, ধারা, ইলা প্রভৃতি সাতান্নটা বাক্যনাম ( নিঃ ১১১ ) অভিহিত 
হইয়াছে। 


অনুবাদ _পরবন্তী meta সাম বাকানাম। 
বাক্‌ কস্মাছুচেঃ ॥ ২ ॥ 


বাক্‌ ( ‘বাক্‌’ এই নাম ) কন্মাৎ ( কোথা হইতে হইল )1 বচেঃ ( 26! ধাতৃ হইতে )। 
= বাক শব্দের নির্কচন প্রদর্শন করিতেছেন | ‘বাক্‌’ এই শব্দ fama হইয়াছে ‘বচ, ধাতু 
হইতে_-কিপ, প্রত্যয় করিয়া ( উ ২১৫); ব্]ৎপন্তি হইবে- যাহ! ছার! মনোগত অর্থ বল! 
ate ( উচাতেংনয়েতিবাক্‌ --ছুঃ )। ৯ 


অনুবাদ_/বাক্‌' এই নাম কোথা হইতে হইল? ‘বচ্‌ ধাতু হইতে.। 


তত্র সরম্বতীতোতন্ত নদীবদ্দেবতাবচ্চ নিগম! Safe তদ্‌ যদ্দেবতা- 
বছুপরিষ্টাছ্যাধ্াস্যামোহখৈতন্দীবৎ ॥ ৩ ॥ 


‘wa ( বাঙ্‌লামসমূহের মধ্যে ) সরপ্বতী ইতি ues (saad) এই নামের ) নচীবৎ 
( নন্তর্থনন্বলিত ) চ (এবং) দেবতাবৎ ( প্লেবতার্থসঙ্থলিত )* নিগমাঃ (বৈদিকবাকা ) 
বস্তি (আছে), যং ( যে টবৈদিকবাকা ) দেবতাবৎ (দেঝতাথ-সঙ্গলিত ) [ cafe ] (হয়) 
তৎ ( তাহা) উপরিষ্টাৎ (পরে ) ব্যাখ্যাস্কামঃ (ব্যাখা করিব); অথ (আর) এতৎ 
(এই অর্থাৎ বন্ষ্যমাণ বৈদিকবাক্য ) নদীবৎ ( ন্র্থন্থলিত ) [ safe ] (হয়) । 

‘সরস্বতী’ এই নাম' বাঙনামসমূহের অন্যতম | কিন্ত এমন বৈদিক ay আছে, যাহাতে, 
সরস্বতী শব্দের প্রয়োগ হইরাছে__'নুদী” অর্থে এবং ‘দেবতা’ aed) যে মজে ead) শব্দ 





2) উাতেহনেনেতি ৰাগিন্রিগম শুৎকাখাং scoters ইতি বাক্‌ দঃ দাঃ) 
= 7 8 নত্বুক্াষ্চ দেৰতাৰুকাং্চেতৰ্ণঃ (ar): “নমবীৱেৰেতাৰৎ" এই” পটী ত্িয়াৰিশেষণকূপে ames 
1" হইয্নাছে। fom ত্তেৰ’ Bb afer, পসিন্ধনদীলিঙ্গবোগা সুপ ইৰ কলিদ্ধদেৰতালিঙ্গযোগাচ্চ ৰচিন্দেবতাযা ইক 
Pat gates ac afer, কসর তিক Bang, এবং দেবতার্স্থতি (ক: সা) ॥ 








২:5২:51 7 * দ্বিতীয় অধ্যায় - Tat 

erased age হইয়াছে তাহা পত্রে (নি ১৯২৯) ব্যাখ্যা করিবেন; আর যে মধ 

‘সর্ব হী’ শব্দ 'নদী' অর্থ বুঝা ইতে প্রযুক্ত ature, তাহ! এক্ষণে ati করিতেছেন । + 
Bates নামলমূহের ROT সতী এই নামের নন্তর্থ-সম্থলিত এবং নি 


ate afesareinge কাছে । যে বৈদিক বাকা দেবতাৰ্থ-সঙবলিত, তাহ] পরে ব্যাখা, 
করিব ; আর এই ( বক্ষামাণ ) বৈদিক বাক্য নর্থ সম্বলিত । 


॥ ত্ৰয়োবিংশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 
« 


9918458. 














5 ভুলিনি শাল্লিজ্ছেদ 
ইয়ং শুগ্সেভিধিসখা ইবারাজৎ সানু গিরীণাং তবিষেভিরূশ্মিভিঃ। 
পারাবতত্্মীমবসে হরক্িভিঃ সরন্বতটুম! বিবাসেম ধীতিভিঃ ॥ ১ ॥ 
(ace ৬৬১২ )। 


ইয়ং [rash] (এই সরন্বতী ) fart ইব ( মূণালখননকারীর তায়), শুস্মেভিঃ 
( বলসম্পঞ্ অর্থাৎ বেগবান্‌ )* ভ্রবিষেভিঃ ( প্রকাণ্ড ) উন্মিভিঃ ( উদ্মিসমূহের ছার! ) গিরীণ।: 


-(শর্বতসমূহের ) ate (শিখর) wees (কুছতি-_ভগন করেন), 'অবসে (আমাদের 


রক্ষার নিমিত্ত )* স্থবুক্ষিভি: (প্রযুক্ত হ্ুশোভন ) দীতিভিঃ ( wfeat কশ্মের ছার!) 
পারাবতগ্্ীং ( উ ভথকুলনাশিনী ) সরছ্বতীম্‌ (সরশ্বতীকে ) আবিবাসেম ( বিশেষরূপে পরিচধ্য। 
করিব )। 

শিস / পল্পনাল ai atin) safe কোমল পদার্থ, ইহ! খনন করিতে কোন বেগ পাইতে 
হয় ন|। বিসধলনকারী বাক্তির বিসখলনের স্যায় অতি সহজে সরস্বতী Te প্রবল প্রচণ্ড 
উন্দিসমূহের দ্বার! বজ্র বং দৃঢ় EAS these ভগ করেন ; aes) ত্রাহার উন্দিসমূহের 
ছার! পর্বতের শৃৰই ভগ্ন করেন না, উভয়কুলও ভগ্ন করেন। ঈদৃশ প্রচণ্ড শব্রিশালিনী 
সরদ্ষতী হইতে অমির! যাহাতে রক্ষা পাইতে পারি, তাহার জন্য আমরা স্বপ্রযুক্ত প্বরসৌধ্ঠবাদি- 
সম্পন্ন স্মনেক-প্রকার 'স্ততির দ্বার! Stora পরিচর্যা করিব অর্থাৎ তাহার তুষ্টিবিধান 
করিব । এই cm ‘Sefer এবং 'পারাবতঙ্গীং' এই ছুইটা পদ সরদ্বতীর নদীরপত্থ সুচনা 
কায়িতেছে। * 





এই HATS) বেগবান্‌ প্রকাণ্ড প্রকাণ্ড Sines দ্বারা বিসধননকারী afer 
্তায় পর্ধদতসাঙ্ছ en করেন; রক্ষার নিমিত্ত উভয়কুলনাশিনী সরস্বতীকে স্বপ্রযুক্ত ও স্থশোতন 
স্তত্িসমূহের দ্বার! পরিচর্ধা করিব। 

ইয়ং olay শোষণৈঃ, শুত্মমিতি বলনাম, শোষয়তীতি সতঃ ৷ ২ ॥. 


ইয়ং শুগ্েছিঃ- ইয়ং ota: ও শুগ্ৈঃ - শোষশৈঃ ( শোহণসমূহের ছার! অর্থাৎ শোষণকারী" 
বা ্ীপতা সম্পাদক শক্তিনিচয়ের sei) i any ইতি (‘ow এই লাম) বললাম (বলেন 





eee) উইল উন্দিৰিশেষণম্ণ্ বকাবস্তিত 981 


২1 আসে আবাল (ছ:) | 
2} খা বিসগানকে| ৰিসাননাদরেশৈৰ বহাত খনতি এবৰিমনদিেশৈৰ মলি সানু ভবতি afer 

বলংৰাতকজং কিণীগাং শিখর +-... কত হত ছু) 

০. ৪1 উক্তি পারাবতীনিতি নবী (স্ব wt) । 4) লা 1১১০) 








২.১-২৪-৪ ] ~ দ্বিতীয় অধ্যায় 


নাম) শোষঘতি ইতি (যেহেতু শোষণ করে ) ; ver ( শোষরতেঃ_' ‘cate? অর্থাৎ frat ৭ 
‘on ধাতু হইতে fata; carafe এই ক্রিয়্পদ্টী কর্তৃকারকের সহিত 5 
“পোষ, ধাতুর উত্তর নদ্বুবাচোর প্রতায়ে OW শব্দ fava it ae 

dow শব্দ বলবাচক 5 “পোষ, ধাতুর উত্তর ‘ননিন্‌' প্রত্যন্নে Fata * ইহার ge 
মাহ৷ শোষণ বা ক্ষীণতাসম্পাদন aca) ‘oR শব্দ বলব্যচক হইলেও aca ইহার অর্থ, .. 
বলসম্পন্র ( অন্তৰ্গতমন্তৰ্থ ); ‘শুস্মেভিঃ’ এই পদ Shier ইহার বিশেষণ । * 

অন্ুবাদ-_ইয়ং শুগ্মেতিঃ- ইয়া ote: ; শন: শোষৈ: ( শোষণকারী অথাৎ Mist 
সম্পাদক শক্তিনিচয়ের দার। ); fon’ এই শব্দ বলের নাম; শোষণ করে--এই আস্ত; 'শোষঃ 
ধাতু হইতে ক বাচোর প্রত্যয়ে নিপত্। ৮ 
বিসং বিশ্াতের্ভেদনকর্্ণঃ বৃদ্ধিক'্মণো বা ॥ ৩॥ 

Fane (‘far শব্দ ) connate: ( ভেদনার্ণক ) বা (আঅখব। ) oferta: (বৃদ্ধাথ ক) 
বিশ্বাতেঃ ( for ধাতু হইতে fava) | 

পবিস" aim ভেদনাথক ai gure ‘Pay ধাতু হইতে নিপ ; বিল কোমল বলিয়া অতি 
সহজে ভগ হয়, Saal fan Ay A বৃদ্ধি পায়। ? 

mega — fan শব্দ ভেদনার্ক বা ৰৃদ্ধাৰ্থক “বিস্* ধা হইতে নি'পন্ন তু 

aty সমুচ্ফিতং ভবতি সমু্ন,্মিতি বা ॥ ৪॥ 

ate (সা) সমুচ্ছিতং (‘সমুচ্ধিত’_-সম্যক্‌ উদ্ধোদগত ) ভবতি (হয়), সমুহ ্ৰম্‌ 
ইতি বা (অথবা naan’ _সম)ক্‌ উৰ্ধপ্রেরিত ) [ ভবতি ] (হয়) । 

‘ate শব্দের অথ“ পর্কতের Boxee অথাৎ Hey বা পর্কাতশিখর। 'সমুদ্রিত' 
শব anal ‘maga শব্দ ‘সাহু’ এই আকার ধারণ করিয়াছে। সমুচ্ছিত - সমু- সার; 
অথবা সমুহ, ( সম্+ উৎ+ প্রেবণাখক সুদ্‌+ ক) = A= ATE! 

অনুবাদ-_‘সা' শব্দ = 'সমুদ্ধিত’ শব্দ (যাহার অথ” সম্যক উদ্ধোদগত ) অথবা "AEA 
শব্দ (যাহার অর্থ সমাক্‌ উৰ্দ্ধপ্রেরিত ) eas ‘ 


৩০৭ 














>) সঙ ইতি কারকাবখারণন্‌ (st); লত এই, পের প্রগোগে কি উদ্দেশে সাধিত হইতেছে তৎসগকে 
১২/২৩ ব্যাখা জবা । >= == 
CAL শোতে, "বনি সং্গান্ছনদপোং-ইত্ি লুক (না) : হাক বাণণ teas 
হাঁ হইতেই “মা পের নিশি কেন ( উ ১৯১), 

৩ জা ও পাটা! অব । 











. শা (৯১০২৪,৭ 
মহস্তিরশ্রিভিঃ & ৫ ॥ z 
aS > তবিষেভিঃ উস্ছিভিঃ- xe]: SK: ( প্রকাণ্ড siete উদ্দিসমূহের stat) 1 
Sefer শব্দ ‘মহৎ’ vite ( নিঃ ৩৩); Sear ধাতুৱ উত্তর Rab? প্রতায়ে fara 
eer. A 


জন Stanger হারা ( Sac মহস্টি: )। 





টি পারাবতন্্ীং পাঁরাবারঘাতিনীং পারং পরং ভবত্যবারমবরম্‌ ॥ ৬ ॥ 
পারাবতগ্রীংল্পারাবারঘাতিনীম্‌ (পার ও অবারের নাশকর্জী)) পারং (পার) পরং 
(পর-কি্রকষ্ট ) ভবতি (হম), wate: ( অবার ) অবরং ( অবর-_স্লিক্নষ্ট ) [ ভবতি ] 
(হয় )। 
পারাবতত্্রীম=পারাবারথাতিনীম্‌ ; *পারাবার” শব্দই পারাবত হইয়াছে ( রেফস্ত 
তক্কারাপত্ত।।--'র’ স্থানে ‘ত’ eR) | পারাবার-পার+অবার। ‘পার’ শব্দের অর্থ নদীর 
ক্মপর কুল (ও কূল ); পার-পর অখাৎ বিপ্রকুষ্ট ব। দুরবন্তী। নদীর অপর কুল (ও কূল ) 
সন্নিহিত কুলের অপেক্ষায় দৃতবন্তী। ‘অবার' শব্দের অর্থ atte সন্নিহিত কুল (এ কুল); 
mata সবর eis সন্রিকুষ্ট বা নিকটবর্তী ; নদীর সন্লিন্ধিত কুল (এ কূল) অপর কুলের 
অপেক্ষায় নিকটবর্তী । * 
আন্ুবাদ__পঠরাবতসীম্‌.-পারাবারঘাত্িনীম্‌ (এ কূল ও কুল ছুই কুলনাশিনী ); পার. 
পর (দুরবন্তী 5 অবা = অবর (নিকটবর্তী) [ “পার” শব্দ ও 'অবার’ শব্দ যথাক্রমে 'পর শব্দ 
ও ‘maa’ শব্দের কূপাস্তর ]। 
y ঠ অবনায় স্প্ররুস্তাভিঃ শোভনাভিঃ afefs: সরস্বতীং নদীং 
রী wife: পরিচরেম ॥ ৭ ॥ 
macy wafers: সরস্থতীম আবিবাপেম শীতিভিঃ-অবনায় ( রক্ষণের নিমিত্ত ) 
» সুপ্রবৃৱাভিঃ ( হুপ্রধুক্ত ) শোভনাভিঃ ( হ্ুন্দর ) স্ততিভিঃ etfs: ( স্বতিরূপ 9০ ছারা ) 
সরদ্থতীৎ নদীং ( সরপ্বতী নদীকে ) পরিচরেম ( পরিচর্থ/! করিব )। $ 
রক্ষার্থক oy ধাতুর Sea sey প্রতায়ে “wey শব্দের নিষ্পত্তি; অবলৈ- অবনায় 


+ (রক্ষণায় )--বক্ষণার্থ অর্থাৎ আমর! যাহাতে রক্ষা পাইতে পারি তট্রিমিত্ত ।* স্বববক্তিভিঃ. 





SES - gasatfe: শোভনাভিঃ স্বতির্ভিঃ কম্মভিঃ। ‘সুবৃক্তি' শব্দের অর্থ দোববর্ঞ্জিত * 





= । পার পরং বতানরগ্থাৎকুলাছেব ; '্বারমৰরং ভবতি teste ems CE) | 
২1 অবসে অবনার ৰক্ষণাৱান্ছন:, কখং ৰাম রক্ষেষ্সাৰপ্থানিত্যেতনৰ্ঘং পুরস্কৃতা ( ছুঃ) 
০ বৃন্দী wees ag বর্জ্জিভাতির্দোৰৈঃ (প্ৰ: ব্বাঃ )। *. 





শা ৩০৯ 





২.১.২৪.১০ ] * i 
অর্থাৎ mage ( স্বপ্রবুক্ত ) এবং শোভন [স্বরসেটবাদি বুক্ত ); ‘নীতি worn অর্থ বর্শা 
(ae বিবীঘতে gota: ) অৰ্থাৎ. fear ক), আবিবাসেম_আ। (mare) বিঝুসেম , 
(পরিচরেদ )1% ‘fare ধাতুর অর্থ pal! ea (বিবাসন্থিঃ পরিচ্যাঘান_ ক্র 857: 
নিচ oie জ্টবা )। 

অন্মুবাদ--আমরা রক্ষা পাইবার উদ্দেশ PP এ হশোভন (feat) acta = 
নদী সরস্থতীর পরিচধা। করিব। ৮ 





উদ্কনামান্যন্তরাপোকশতম্‌ ॥ ৮ ॥ 
Baath (পরবর্তী) একশতস্‌ ( একশত এক লাম ) উদ্ধকনামানি ( জুলের নাম )। 
বাচ নামের পর WG ক্ষোদ: ক প্রভৃতি একশত এক উদ্কনাম (নিঃ ১১২) অভিহিত 
হইথাছে। একশতম্‌=একাধিকং শতম- (একশত এক )। 


অনুবাদ__পরবন্তী একশত এক নাম উদক্লাম। 


উদকং কম্মাছুনন্তীতি সতঃ॥ ৯॥ . 7 


উদকং (উদকনাম) wars (কোথা হইতে হইল)1 উনত্তি ইতি-( যেহেতু ক্রি বা 
fiw করে), সতঃ ( উনত্রেঃউন্দ$ খাতু হইতে fawn; উনন্তি--এই ক্রিযাপদটী 
কর্তৃক্ারকের সহিত যুক্ত বলিয়া Sw! ধাতুর উত্তর ক্ঠুবাচের প্রত্যয়ে ‘উদক’ শব্দ fama) 

canals on! ধাতুর উত্তর কর্তৃবাচো “কন্ঠ প্রত্যয়ে (উ ১৯৭) ‘উদক! শব্দ নিশপর। 
উদক fen বা লিক করে। “সতঃ পদের প্রয়োগের কি ফল, তহসখদ্ধে ( ৯/২/২।১) ব্যাগ 





জ্ষ্টবা | 
অনুবাদত’ এই নাম corm হইতে হইল? See কি করে; Bal খাতু হইতে 
কর্তৃবাচোযের প্রত্যয়ে fasta) 
নদীনামান্মযত্তরাণি সপ্তত্রিংশৎ ॥ ১০ ॥ 
উত্তবাণি (পরবর্তী) সপ্তত্রিংশৎ ( সাইত্রিশটী নাম ) নদীনামানি (নদীর নাম )। 
উদকনীমের পর__সঅবনয়ঃ যব্হ: খাঃ’ প্রভৃতি সাইত্রিশটী নদীনাম (নিঃ ১১৩) 
* অভিহিত হুইয়াছে। £ 
অন্ুবাদ_-পরবর্তা সপ্ত্রিংশৎ নাম নদীনাম ৷ = 


১। একবচনাস্ধপাঠা অপি pace পৰং ভে পৃৰিৰীবাচকা: পরাগ ( লামহমী ) 








: "TL ২.১.২৪.১৪ 
Ae: Sai Sal ভবস্তি শব্দবত্যঃ ৷ ১১ ॥ /২ 
ABE CAA নাম) eats (কোথাঞ্ুইতে হইল )1- ইমাঃ ( ইহারা) নদনাঃ (নদন ) 
Sale { হয়); নদনা:- শব্দবত্যঃ ( শব্ষসমন্ধিতা )।” হি 
শন্দকরণাখক ‘নদ’ খাতু হইতে ‘নদী শব্দের নিস্পত্তি; ইহার! ‘ara 
aS: (নসম্ষিতা yi + 
জনুবাদ--নদীনাম কোথ। হইতে হইল? ata ‘awa’ হইয়া থাকে ; ‘নদন’ শব্দের 
ad eras | 
বহুলমাসাং CAR He বৃত্তমাশ্চৰ্য্যমিব প্রাধান্যেন ॥ ১২ ॥ 


আসাং ( নদীসমূহের ) নৈঘস্ট,কং ( গৌণ বা অপ্রধান ) বৃত্ত, ( ঘটন AWS প্রয়োগ ) * 
= বহুলম, ( বহু ), প্ৰাধান্তেন ( প্রধানভাবে ) [Fax] (প্রয়োগ ) আশ্চর্খাম, ইব ( আশ্চধ্যবৎ 

"অথাৎ স্বল্প )। 
‘নদী’ শব্দের প্রয়োগ প্রায়ই অন্যদেবত ace পরিদৃষ্ট হয় avis নদীর নৈথণ্ট,কতধ 
Cons )-ই-প্রসিদ্ধ ; ননী প্রধানরূপে স্বত হইয়াছেন এইরূপ মন্ত অথাৎ নদীদেবত মন্ত 
অতি বিরল ( faq ১৩৯/১২-১৬ gear) । 

অনুবাদ _ ইহাদিগের (নদীর ) নৈঘ্ট,ক প্রয়োগই বেশী; এ্রধানদেবতান্ধাপ প্রছোগ 
আশ্চ্্যবৎ avis অতি বিরল। 

* তত্রেতিহাসমাচক্ষতে ॥ ১৩ ॥ 

ea (হথায় নদী প্রধানদেৰতাক্কপে কত হইয়াছেন তৎসহদ্ছে) ইতিহাসম, ( বন্ধামাণ 
পুরাবু্ট ) আচক্ষতে ( আচার্য্যগণ বর্ণনা করেন )। 

atte ৩/৩৩ সুক্তে নদী প্রধান দেবতারূপে স্কত হইয়াছেন। এই বিষয়ে আচার্ঘ্যগণ 
বক্ষ্যমাণ পুরাববত্ত বর্ণন। করিছ। খাকেন। 

আন্যুবাদ-__তম্দিষয়ে আচাধ্যগণ পুরাবৃত্ বর্ণনা করেন। 


বিশ্বামিত্ৰ ঞষিঃ gatas পৈজবনস্ত পুরোহিতো বব ॥ ১৪॥  * 
বিশ্বানিজঃ af (আবি বিশ্বামিত্ৰ ) শৈজবনশ্য (পিজবনপুজ ) Rates” (হুদার) 





অথাৎ mad: 


* পুরোহিতঃ aga ( পুরোহিত ছিলেন )। রে 
een শ্রব্দর টার একবচনে et)” . 
অন্মুবাদ_ খৰি বিশ্বামিত্ৰ Marais হুদার পুরোহিত ছিলেন | থু 3 








3) tani বৃত্তং সোনম CHE)! ০ 


৫ 





২১২৪৯] fed অধ্যায় - ৩১৯, 
ks বিশ্বামিত্রঃ সর্ববমিত্রঃ ॥ ১৫ ॥ রঃ 
[িসবামিজ-সর্দামিজঃ (সকলের মিম eal সকলেই যাহার মিত্র )। 2 
গৰিশ্বামিত্ৰ’ নামের অর্থ “বিলি বিশ্ব অর্থাৎ সকলের মিত্র" meal ‘বিশ্ব অর্থাৎ সকলেই খাহার 
মিত্র'। পাণিনি ৬৩১৩০ জনতব্য। 86 . Paes 


অনুবাদ-বিশ্বামিত্র aif ( সকলের FRx) 1 এ 


সর্ববং সংস্থতম্‌ ॥ ১৬ ॥ ° 
সর্ধমূ-সংস্থতম্‌( একত্ৰ সঙ্গত ATS অপৃথগ্ভূত ) 1 
গমনার্থক ‘স্থ’ ধাতুর উত্তর “বন্” প্রতাছে ne! শব্দের নিষ্পত্তি ( উ ১৭৯) "সর্ব শব্দের 
অর্থ সংস্থত অর্থাৎ একত্র মিলিত a অপৃথগৃক্কৃত 5 ‘সৰ্বং ধনম্‌* বলিলে একক মিলিত ধনরাশির, 
ভান eu, একপ্রকার ধনের সহিত অন্ত প্রকার ধনের যে MES তাহার ভাল হয় না। 
অনুবাদ-__সর্ব'_সংস্থত (একত্র মিলিত বা অপুখগ্কৃত )। 


স্থদাঃ কল্যাণদানঃ ॥ ১৭ ॥ . 
স্দাঃ-কলযাগদানঃ ( কল্যাণকর দান ধাহার )। 
দাস নামের অর্থ 'ধাহার দান কল্যাণ অর্থাৎ মঙ্গলকর' Tem! ধাতুর উত্তর "অনন্ত 
acerca zara শব্দ fais | C 
অনুবাদ --'স্থদাস্‌’ শব্দের অর্থ কল্যাপদান (ষঙ্গলকর দান ধাহার ১ 
-পৈজবনঃ পিজবনস্ত পুজঃ ॥ ১৮ ॥ 
পৈজবনঃ পিজ্জবনস্থর পুত্রঃ ( পিজ্জবনেৱ পুত্র )। 
অন্ুবাদ__'পজবন' শব্দের অথ “পিজ্জবলের পুত | 
পিজবন: পুনঃ স্পদ্ধনীয়জবৌব! মি্ভাবগতিরবা ॥ ১৯ ॥ 


ce: (আবার ), পিঙ্গবনঃ- সপর্ছনীদঙবঃ (যাহার আব বর বেগ পরার অর্থাত 
* afescapta যোগ্য ) বা ( অখব! )- অমিত ভাবগতিঃ (যাহার গতির সহিত কাহারও গতির 
মিপ্রীভাব বা মিশ্ৰণ নাই )। 








ভাবছ্বন’ শব্দই ‘পিছবন' এই আকার ধারণ করিয়াছে। স্পর্ছনীযজবন - area অর্থাৎ 


আহার জব ৰ! গতিবেগ এত বেলী যে তাহা স্পর্ধা অর্থাৎ অভিভবের ইচ্ছার যোগা ॥ . 








লি তে সং পরাতিকবেদ্ছা, পাতি ীরখেনোপনগ্রহাৰ কপ; কিন্ত ্পর্থীতে ৰলিনং 
wey Bara স্মতিকৰেচ্ছারূপবারর্ষতর। সকল ( বাতুকূপকক্ষম -পাৰটীক!) "নীরব - এই “লে 


ot ৪ 


“পিজবন’ নামের ব্যুৎপত্তি প্র্শন করিহতছেন। “লপর্ছনীয়জবন’ শব্দ SMBS 





২৯,২৪২, 
cab aaa সহিতই লোক স্পর্ধা করে অর্থাৎ শর্ট বস্তুকেই লোক অভিভূত করিত ইচ্ছা 
কুৰ্ে। সেই ব্যক্তিই পিঙ্গবন (স্পদ্ধনীয়কন বা স্পর্ছনীর্বজব ) যে শ্রেষ্ঠ এবং অনুকরণীয় 
গতিবেগলম্পন্ন । অথবা শিক্ষবন _ সখি ভাবজবন_ অমিউঠভাবগতি ” অর্থাৎ যাহার জব 
বা:পতিবেগ এত বেলী যে তাহার সহিষ্ছ অন্ত কাহারও গতির মিশ্রণ হইতে পারে না, অর্থত 
থে গতিতে অপ্রতিদন্বী। সেই বাক্তিই Fray ( অমিহরীভাবছবন ব অমি ভাবগতি ) 
যাহার সহিত অন্য কেহই ধাবনে সমর্থ হয় না। 

* অনুব।দ-__পিজনন নাম বার - সপর্্নীয়জবন ( স্পদ্ধনীঘঙ্জব__যাহার জব বা গতিবেগ 


স্পর্ধার যোগ্য ) অধব- সঅমিইভাবঙ্গবন ( অমিভাবগতি- যাহার গতির সহিত কাহারও 
গতির মিশ্রণ নাই )। 





৩১২, : 
=o 





_ লস বিত্তং গৃহীত্বা। বিপাট্ছুতুদ্যোঃ সংভেদমাধযাবনুষযুরিতরে স বিশ্বামিতো 
নদীস্তন্টাৰ গাঁধা ভবতেতি ॥ ২০ ॥ ৮ 


সঃ*বিজ্ ial (তিনি পৌরোহিত্যোপার্জ্জিত ধন গ্রহণ করিয়া) বিপাট্ছুতুত্রোঃ 
(বিপাট্‌ এবং শুতুতী এই নদীঘযের )* সংভেদম্‌ (সিন্ধু প্রভৃতি নদীর সহিত সঙগমন্থলে ) * 
আযযৌ (আগমন করিলেন ) ইতরে ( অন্য লোক অর্থাৎ হার অস্তরচরবর্গ )* অভযযুঃ 
(হুগম্নন করিল), স বিশ্বামিত্রঃ নদীঃ তুষ্টাব (সেই বিশ্বামিত্র নদীগণের স্তব করিলেন ) 
গাধাঃভৰত ইতি ( তোমরা অগভীরজল! হও, এই বলিয়া )। 

বিশ্বামিত্ৰ লৌরোহিত্য করিয়া যে mw পাইলেন তাহা গ্রহণ করিয়। নদীসমূহের সঙ্গমন্থলে 
আনিয়া! উপস্থিত হইলেন_যেস্থলে বিপাট্‌ এবং OER) এই নচীদ্ধয়ের সহিত সিন্ধু প্রভৃতি 
নদ্বীগণের মিলন হইয়াছিল। তাহার অঙ্চরবর্গ তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিয়াছিল। নদী- 
সমূহের গ্ডীরতানিবন্ধন বিশ্বামিত্ৰ পার হইতে পারিলেন না, "তোমরা গাধ eats অগভীর- 
জলবিশিষ্ট হও'--এই বলিয়া বিশ্বামিত্ৰ তাহাদের স্তব করিলেন। 





tooGA জব বাহার’ aha সমাস করিতে হইবে ; কালেই Te ধাতুর লক্কহ Tete না করিয়া ₹পায় 
নাই। বালমনোরগা বলেন দাতর্দেনোপসংগরাৰকৰদক: ; সাত সতি পৰব্স্থাগাং শামা ore * 
১. সু্াপুরমাহরগতে পরতে Raye ইতি সূলগ্ৰ্থৰিরোধ ইতি বাচান্‌ ; তত্র পর্দেরেকিতবপূর্কাহ্যানে বৃত্তিরিতালন। ০. 


= ১, জু গত ইতি Met; গতাৰ্শক “মু খা হইতে ‘জৰ’ শব্দের নিস্পত্তি; কাজেই জব, জন, কি 
Rel aes) নিঃ ২১৪ ato) 


- 21 Bins and Sotie] (L. 53° fansite আগা | lz 

9) সে সংগৰমাগ ৰান, sa বিপাট্চুকুজো ইতরাক্ি Pretetiefernies সি tees 
Rak (HR)! 
* | টির 4 বিএড 











২.১.২৪.২১ ] দ্বিতীয় অণ্রায় " “oxo 
3 5০ 
আন্ুব[দ-_ভিনি বিদ্তগ্রহণ করিয়া বিপাট এবং শুতুত্বী এই নদীছয়ের [ সিন্ধু প্রহৃতি নদীর 
সহিত] rue আগমন করিলেন। অত্যান্ত রোক ভাহার waned করিল। CR 
বিশ্বামিত্ৰ “তো মর!এঅগন্জীরঙ্লা হও" এই বলির! নদীগণের স্তুতি করিলেন । = 


" আপি দ্বিবদপি বহুববদ্যন্দিবদুপরিষ্টাত্যাখ্যাপ্তামোহখৈততহুবৎ ॥২১ ॥ 


অপি (আর) দ্বিবং ( দ্বিবচন-সংবুক্ত ধহ্বের দ্বারা ) অপি ( চ__একং ) বব (বহুবচ্ন- 
সংযুক্ত মন্দের সার!) * [ তুষ্টাব ] ( স্তব করিছাছিলেন ); ae ( যাহ! ) দ্বিবৎ ( ছিবচন-সংঘুকী ), 
তৎ ( তাহা ) উৰরিষ্টাৎ (পরে ) ব্যাথ্যান্তামঃ ( বাধা; করিব ), অথ (বর) aes বব 
(বহুবচন-সংঘুক্ত এই ay) [ ব্যাখ্যায়তে ] ( ব্যাখ্যাত হইতেছে) | 

বিশ্বামিত্ৰ নদীর স্তব করিয়াছিলেন দ্বিবচন-সংযুক ম্রের বারা অর্থাৎ মাত্র বিপাট ও om 
এই aghace লক্ষ্য করিছা এবং বহুবচন-সংযুক্ত মতের খারা অথাৎ সেই সঙ্গমন্থলে মিলিত 
ঘে নদীসমূহ ছিল, তাহাদিগের সকলকে লক্ষ্য করির!। বিশ্বামিত্ৰ যে সমস্ত মত্তে নদীর a 
করিয়াছিলেন, তাহাতে নদী শব্দের দ্বিবচনেও উল্লেখ আছে, বহুবচনেও উল্লেখ আছে। যে 
মন্ত্রে খিবচনে উল্লেখ আছে তাহ! পরে ব্যাপ্যাত হইবে (নি ৯.৩৯); যে ময়ে বহুধচনে 
উল্লেখ আছে তাহ! এক্ষণে ব্যাখ্যাত হইতেছে | 3 

অনুবাদ-_ছ্দিবচন-সংঘুক্ত ACRE দ্বার| এবং বহুবচন-সংযুক্ত মতের ছার! afe করিয়া 
ছিলেন; যাহা ছ্িবচন-সংঘুক্ত তাহ। পরে ব্যাখ্যা কৰিব ; আর বহুবচন'সংযুক মগ্ন ANTS 
হইতেছে। ৰ 








॥ চতুৰ্কিবংশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 2 








2) ক্ষণ পুনন্তাৰ অপি fees অপি fever সস অপি ses বহুবচন" 
40-1846 B 

















পৰ্চশিহশ Veco .. 


_রমধ্বং মে বচসে সোম্যায় খতীবরীরুপমুহূষ্কমেবৈঃ | 
"প্র সিন্ধুমচ্ছ। বৃহতী ANTS কুশিকম্য সুনুঃ ॥ ১ ॥ 
(acan—ojeote ) 1 

কতাব্রীং (হে খতাবর্ধ্যঃ--হে বহুদক ননীগণ )? মে (আমার ] সোম্যায় ( সোমসম্পাগক ) 
বচসে (বাকের নিমিত্ত অর্থাৎ বাক্যের মধ্যাদ। বক্ষার্থ ) * এবৈঃ (আমার গমনের বা রক্ষার 
জন্য )* মুহূর্ধন্‌ (adem) উপরমধ্বং (বিরত হও); aes (কুশিকের) ze 
(পুত্ৰ ) sears ( গমনেচ্ছু ) [ অহং ] ( আমি ) forge (সিন্ধুনদীকে ) বৃহতী মনীষা ( বৃহত) 
মনীধয়া--মহতী স্তি ছার!) প্র+- অচ্ছ + aces * ( প্রাভিছ্বয্নামি-_আমার অভিমুখে আহ্বান 
করিতেছি )। 

নদীগণকে সম্বোধন করিয়া বিশ্বামিত্র বলিলেন _ হে নদীগণ, তোমর! সুহর্তের জন্য বিরত 
হও “অর্থাৎ তোমাদের বেগ NAMES কর এবং আগভীরজলবিশি্। হও; * আমার বাক্য 
সোমলম্পাদক--আমি মহ্থোচ্চারণকরতঃ অনেকবার তোমাদের জন্য সোমসপ্পাগন করিয়াছি 
অর্থাৎ তোমাদের উদ্দেশে সোমরস উৎসর্গ করিয়াছি; আমার বাক্যের গৌরব রক্ষা! করা 
তোমাদের কর্তব্য, আমি অপর পারে গিয়। যজ্ঞগম্পাদনে ব্রতী হইয়া সোমসম্পাদক AH ঘেন 
আবারও উচ্চারণ ক্রিতে পারি । তোমাদিগকে মন্দবেগ এবং অগভীরজলবিশিষ্ট হইতে 
অপ্ুরোধ করিতেছি যাহাতে আমর| সুখে পার হইতে পারি coe! সাধারণভাবে বিশ্বামিত্ 
সকুল নদীর নিকটই এইরূপ প্রার্থনা করিলেন $ তাহার মনোরখ পূর্ণ al হওয়ায় তিনি সেই 
নদীসমূহের গ্রে সিদ্ধুনদীর উদ্দেশে বিশেষ করিয়া বলিলেন *__কুশিকপুত্র আমি পরপারে 
গমনী হইয়া মহতী স্ততি ছা! সিদ্ধ নদীকে আমার অভিমুখে আহবান করিতেছি অর্থাৎ 
‘PRA আমার প্রতি আঙ্কল করুন, এই প্রার্থনা করিতেছি i - 





>) আমস্মিতবিভক্ি্বানে ঘবতীৰা--ছে বকা Ear (eat) 

২। সোষা হানেনান্্বচল। দেবতানামন্রভূত। বহুৰ: সম্পাতিতাঠ ত! yet টিক po রি 
কখ নাম fe, হাদিতোবর্জন, (2) 7 সে মম বচঃ সোমার সোসসপ্পারিনেহ্থার, BAG যজতে] মম 
(লোমলস্পাদিবচনং al সাধিতোোবসব্াসিভা (sti) | 
২৯ এ নিন টা নিমিৱতকৈ (খা) 5 

251 পশু Soe cigs, soe কে: সানে পাতিানি (সঃ mn) Sem se 
Cts storie ) 1 ৰ 
2) সলবেগ গাধাশ্চ বতেহাতি প্রাঃ (=) । 
” লাগার সীল সারি বনী এখানে PETE (বা) 






২১২৫৫] * fede es 

অনুবাদ-_হে বহদক ee: আমার সোমলম্পাদক বাকোর নিমিত্ত এবং কারা 
গমনের বা রক্ষার জন্য মুহূ্তমা্জ বিরত হও; কুশিকের পর আনি গমনাবী হই মহতী aie 
দ্বারা সিন্ধুকে আমার অভিমুখে আহবান করিতেছি । by 


উপরমধ্বং মে বচসে সোন্যায় সোমলম্পাদিনে ॥ eee 
উপরমধ্বং মে বচসে ATTRAC converte = caters ( লোমচম্পাদনকারী ) ry 
সোমরস সম্পাদন করা পুরোহিতের কার্য পুরোহিত এই কাধ্য করেন ATE বাক্য 
উচ্চারণ করিয়া; কাজেই তাহার যে AMIE বাকা, তাহাকে সোমের সম্পাদক বা নিশ্পাদন-* 
কারী বলা যাইতে পারে। 
অনুবাদ-_উপরপ্ৎ মে 
> নিমিত্ত )। 
খতাবরীঞ্ধতব্ত্য খতমিতুদকনাম প্রত্যুতং ভবতি ॥ ৩ ॥ 4 
খতাবযীঃ- খতবত/ঃ (হে Bans নদীগণ ) 5 WAR ইতি (+ঝত' এই শব্দ ) উদকনাম © 
(উদকের নাম ), প্রত্াতৎ ( নিচ়প্রদেশের দিকে ae অর্থাৎ গত বা ধাবমান ) ভবতি'( হয়)। 
'তাবরীঞ এই পদটী সন্োধনে প্রণমার অর্থে প্রযুক্ত হইয়াছে; গতাবরী:সঝতবতাঃ। 
"খত! শব্দের অথ” জল, গতার্থক ‘ক’ ধাতু হইতে Fats; নিয়প্রদেশের দিকে জল গত বা 
ধাবমান হয়। * 
অনুবাদ-খতাবরীঃস্.বতবত্)ঃ ( জলসম্প ); “কতা এই শব্দ এটি 'দিযলদেশের 
দিকে গত ( ধাবমান হয় )। 
মুহূর্মেবৈরয়নৈরবনৈর্বা ॥ ৪ ॥ 
ARS এবৈ:_-এইস্থলে এবৈ:- sata, বা ( অথবা )- অবনৈঃ | 
norte ‘ই’ ধাতু অথব। গতার্থক বা রক্ষাথক ‘অব’ ধাতু হইতে 'এব' শব্দের নিশপত্তি) 
এৰ এহন ( গমন ) ৰবা, অবন (গমন বা রক্ষণ ) (উ ১৫: HEAT) | 
জঙ্গুবাদ__'সুহূ্তম্‌ এবৈ£--এই স্থলে এবৈ:- অয়নৈঃ ( গমনের নিমিত্ত ) অধবা mata: * 
“(গমনের বারক্ষার নিমিত্ত )। 
< মুহূর্তো মুহুঝ তুই ॥ ৫ ॥ 
শন set এবং (ay এই দুই শব্দের সমবায়ে গঠিত হইয়াছে। 
বলিতেছেল। * 
অনুবাদ age = মুহ: +4 | 


3) নি প্রনেশং প্রতি গতং ভবতি (ততঃ স্বাঃ) ; তদ্ধি দেশং দেশং তা 


= 








, 
এইস্থলে সোম্যার= সোমসম্পাদিনে (UTR বাকের 

















Spirent - 











822 


5. a 1 ২.১.২৫.৯ 


* খ্রতুরর্েগতিকর্ম্মণে মুহুমূর় ইব কালঃ ॥ ৬॥ 


* FR Cay শব্দ ) গতিকৰ্দপঃ (শ্গত্যৰ্খক ) meat ( ‘ক’ ধাতু হইতে নিপন); মুছঃ= 
"সু ইৰ্‌ কালঃ (অজ্ঞাত প্রান কাল অৰ্থাৎ যে কাল জ্ঞানের অবিষতীকৃত Sd cate হয় )। 

“ag শব্দ গত্যখক ‘ক’ ধাতুর Bee ‘তু’ প্রত্যয়ে ( উ ৭১ ) নিষ্পন্ন; ইহার অর্থ গমনীল। 

F agar শব্দ ag? ধাতু হইতে fata; ইহার অথ” BR কাল অথ TS মোহের ( অজ্ঞানের ) 

বিধিয়ীকৃত কালের স্থায় প্রতীয়মান কাল; দিন রাত্রি can জানের" fees হয়, "মুহ 
অতি সবল কাল বলিয়া সেইরূপ জ্ঞানের বিষয়ীতূত হয় না--মামর! ঈদৃশ কালকে একপ্রকার 
লক্ষোর মধ্যেই আনিতে পারি atl? aes শব্দের অথ যাহা Ge: অথ? অতি অল্পকাঁল 
এবং ‘ag? অথাৎ গমনশীল ১-কালের অতি  ক্ষুত্রাবয়ব ard, দেখিতে ন! দেখিতেই 
চলিয়া যায়। 

জঅনুবাদ_'খডু’ শব্দ গতাথক ‘ক’ ধাতু হইতে faa; মুহ! 
( অঙ্ঞাতগ্রায় কাল )। 








ap ইব কালঃ 


i যাবদভীপ্ষত চেতি॥ ৭॥ 


চ ( আর ) eas ( যংপরিমাণ ) অভীক্ষম্‌ ইতি ( অভীক্ষনামক কাল) [ তাবান্‌ aed: ] 
( তৎপরিমাণ মুহূর্ত )। 
অভীক্ষও যতট! কাল, ae ঠিক ততটা কাল; অভীক ও হত একই । 


অনুবাদ--আর, অভীক্ষ নামক কাল হৎপরিমাণ, সুহূর্তও তৎপরিঘাণ। 


ৰ অভীক্ষমভিক্ষণং ভবতি ॥ ৮ ॥ 
অভীক্ষম্‌ ( অভীক্ষ ) অভিন্ষণং ( অভিন্দণ_-ক্ৰণমাত্ৰব্যাপী ) ভবতি ( হয়) । 
্জতীক্' শব্দ ও ‘অভিক্ষণ' শব্দ একই ; “অভিক্ষণ? শব্দের অর্থ ক্ষণমাত্রব্যাপী। * 
কনবাদ-অভীক্ষ= অভিঙ্গণ ( ক্দণমাত্রব্যালী )। ey 


: ক্ষণ ক্ষণোতেঃ Ime: কাল: ॥ ৯ ৪ 


ক্ষণ: ( ‘ক্ষণ’ শব্দ ) ক্ষণোতেঃ ("ক্ষণ ধাতু হইতে নিষ্পত্ ), [ ক্ষণঃ ] (ক্ষণ) প্রপ্কৃতঃ i 
+ Catgtacet হিংসিত ) [safe] (হয় )। 





To) টা 

a1 ন ইৰ কাল খু স aed Byes (ছঃ)। হুক; “সু igen সক গণ্য 
করি করস পা করিতে হইবে। 

৩ প্শাত্ব্যাপীতাভিক্ষণন, বাঃ) ; Be নাতনুখোন বিতং ভবতি । দঃ )। 











m4 a 
২.১.২৫.১১ ]* ৭. Apo” ~ ৩১৭, 
eens ‘ক্ষণ! ধাতু হইতে ‘ক্ষণ’ শব্দের fafa সপনধপ কালকে গর্ত ৰা একি 
হিংসিত বলা যায়, ইহা অতি ক্ষত্ৰ ai অল্প বলি *, 
রর mr SS! শব্দ ক্ষণ’ ধাতু হঈতে fata, oat কাল হিংসিত > 
. কালঃ কালযত্ে্গতিকপদর্ণঃ ॥ ৯ ॥ টি 


5 চিনি 
কালঃ ( ‘কাল’ শব্দ ) গতিকৰ্ম্মণঃ (arte) কালয়তেঃ (কাল চুরাদি 'কল্‌' aie” 


হইতে fama) - 
চুরাদি ‘কল্‌' ধাতু গতযথক ; এই ধাতু হইতেই “কাল” শব্দের নিষ্পন্বি) কাল সুমন্ত 
প্রাণীকে ক্ষযের দিকে গমন করাছ অথাৎ যাবতীয় প্রাণীর বিনাশ সাধন করে। * 
অন্ভুবাদ__“কাল' শব্দ গতাথ-ক “কাল ( চুৱাদি কল, ধাতু হইতে fart) 
প্রাভিহ্বয়ামি সিন্ধুম্‌ ॥ ১০ ॥ 
প্র Fa আচ্ছ। অহেব= গ্রাভিহ্রহামি সিন্ধু (সিন্ধু নদীকে আমার অভিমুখে আহ্বান. 
করিতেছে )। 'অচ্ছা- অচ্ছ = সতি; প্র অচ্ছ!4 অহেৰ = প্রাভিহ্বয়ামি (মগের অধ 
ও পাদটীকা Ba) )। ie 
বৃহত্য! মহত্যা মনীষয়া মনস ঈষয়! স্তত্য| প্রজ্য়বা ॥ ১১ ॥ 
বৃহতী মনীষা বুহত্যা। মনীবয়। ( মহতি স্ততি ৰ! প্রজ্ঞার দ্বার); বৃহতা।সমহত)1। 
মী = মনসঃ Bat স্বত্য! ( aes দ্বারা ) বা ( অথব! ) see ( প্রজ্ঞার ছার! )। 
gee) মনীষ।-বুহতা। মনীষা ( তৃতীয়ার অর্থে প্রথমা, পা 91১৩৯ )। “বৃহৎ! শব্দ ও 
৮ শব একার্থক ; বৃহত্য!- মহত্য|; TAN Na Pat; daa: ঈষয়'_ইহ/র অর্থ 
cg ayy ( স্ততির সবার) অথবা Savery’ (প্রজ্ঞার দ্বারা) * নী 
অবনায় ॥ ১১ ॥ এ 





অবস্থা = অবনায় ( গমনের লিষিত্ত)। 
‘অবস্থা: ইহার at “অবঃ অর্থাৎ গমনের অভিলাষী ; * অবঃ বা গমনের অভিলাষা 


হইয়| আহ্বান করিতেছি_ইহার অর্থ ই ্ববনাহ অর্থাৎ অবনের (গমনের ) নিমিত্ত আবাস 
* করিতেছি। - 





'ব্দের Fars করিয়া! 





Dy ctw. কেন fects কাল: wate ( ছঃ)। A ধাতু হইতে 
= অৰ্থ নির্ধারণ করিতেছেন “কু” (come অর্থাৎ AMET) ধাতুর ছারা 

Prange, তীক্ষীৰবৃত হলেই হুক ৰ! ক্ষীণ হয়; বাদ হন্ম বা বণ তাহাকেই হিংসিত বয়ে দিতে পাকে 
(ste ang: সুপ্যোৎপত্্াৎ ক্ষীণ ইব লক্ষাতে AE) পু 

২ স ছি সৰ্পৰ কৃহানি tents বং গতীতার্ ( 

৩। “বাড হইতে ; ঈৰ পাতিহিংসাদপনেু। 

ay পমনাৰ্শক 'ব্দৰ ধাতুর উত্তর "Rae প্রভাতে 
ইতিউ:( পাঃএ১৮৩ ৯২১২-আকা)। * 

















শব্দের ধাতুগত অর্থ " 





is চি 
চ১, J +° A 

হয. টী if 

5 6 frome 9 [ ২.১.২৫-১৪ 


কুশিকম্ত সূন্ুহ কুশিকো| রাজ! বভুব ॥ ১২ ॥ 


কুশিকস্ক সঃ ( কুশিকের পুত ); কুশিক ( কুশিক ) রাচ্ছা we (রাজা ছিলেন )। 


সন্েআছে ‘কুশিকস্ত সুস্থ? ; এই কুশিক একজন রাজা ছিলেন। * * 


eo ক্ৰোশতেঃ শব্দকপ্মণঃ, ক্রংশতেৰ স্যাৎ প্ৰকাশয়তিকৰ্শ্মণঃ, 
সাধুবিক্রো শয়িতার্থানামিতি বা ॥ ১৩,॥ 


[ কুলিকঃ ] ( ‘কুশিক’শব্দ ) swede: ( শব্দকরণাখ ক ) ক্রোশতেঃ (কুশ' ধাতু হইতে 
নিশ্পক্ন )7 বা ( অথবা.) states: ( প্রকাশাখক ) ক্রংশতেঃ (‘ক্ৰংশ’ ধাতু হইতে, ) 
says ( নিষ্পন্ন হইতে পারে )$ al (wean) অথানাং ( নানাবিধ ক্সথের ) সাধুবিক্রোশয়িত। 
(লাধুযু বিক্রোশগ্লিতা-_সাধুদিগকে দানকারী ) ইতি ( ইহাই ‘কুশিক’ শব্দের অথ) 

‘afte’ শব্দের নির্কচন প্রদর্শন করিতেছেন। (৯) শব্দকরণাথক ‘ক্রুশ’ ধাতু হইতে 
ta faery favia eal যাইতে পাবে; ‘বিহিত sede অহষ্টান কর, প্রতিষিদ্ধ কষ্টের অনুষ্ঠান 
করিও ন!” এই প্রকার শব্দ ঘিনি করেন MTS এই প্রকার খাহার উপদেশ, তিনিই কুশিক। * 
(২) প্রকাশাথাক ‘ance! ধাতু হইতে ‘কুশিক’ শব্দ নিষ্পন্ন করা ঘাইতে পারে; যিনি নিজেকে 


লিঙ্গ প্রকাশ করেন অর্থাৎ খিনি বিখ্যাত, eT যিনি ধর্ম্মের প্রকাশক তিনিই কুশিক।* 


: 


(৩) দানাখক Fee Gen ধাতু হইতে ‘কুশিক’শব্দ fava কর! যাইতে পারে; খিনি 
ব্রাহ্ম দাদি সাধুজনকে নানাবিধ অথ দান করেন, তিনিই কুশিক । * 

অন্ুুবাদ-__'কুশিকশন্ধ শব্দকরণাণক ‘করুণ’ ধাতু হইতে fia; অথবা প্রবাপাথক 
tape? ধাতু হইতে Farin হইতে পারে; অথব! সাধুগপকে খিলি নানাবিধ অথ’ দান বরেন।, 
ইহাই ‘কুশিক’ শব্দের অথ । 

AB: প্রতাুচুঃ ॥ ১৭ ॥ 
aw: (নদীসমূহ ) প্রতুচুঃ ( প্রত্যুত্তর করিলেন )। 
বিশ্বামিত্রের বাক্যের উত্তরে নদীসমূহ বক্ষযমাণ বাঁকা বলিলেন। 


॥ পঞ্চবিংশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ . 





১1 বিহিত কুক শ্রতিনিদ্ধ না কাষ্ট” ইত্যৰং সৰ শব্দ: করোতাহুশাস্থীত্য্ম: (az স্বাঃ ) ; স হি সাদৰ 
Frevetfafs নিতাকালনেৰ কোশবতীতার্থ। দঃ) । 
২), বিখ্যাত জসৌ (ৰ: সাঃ); স হি প্ৰকাশিত! সাধুনাং ৰ্ম্াগাস্‌, setae বা) প্রকাশঃ 
“কালা stgaggernted পাট হা, ইহা একটা tere eg 
০1 সাধুর আনে বিজ্োপকিতার্ানাং বাতের: (sr); বিগ র্ধানান (সঃ ett “বিকোশরিতা" 
এইরূপ পাঠও আছে; “বিকোশ শব্দের অর্থ nen; সাধু বিকোশছিতার্শানাস্‌-০ ইহার sof হইবে fala স্ছাাপু- * 
পাবে বিবিধ mesa সঞ্চয় করেনু ( tems বিবিার্্যনাং সক্ষে! বিকে1শ তেন তান, বৃর্ানাং বিকোপরিত! 
বাঃ) "A 00d expouoder of weaning’ (Le 5. 








১5. mB feert পারিচেছদ 


ইন্দ্রো অন্ম'। অরদবজবাহুরপাহন্‌ বৃত্রং পরিধিং AMAL 
দেবোহনয়ত সবিতা! gies বয়ং প্রসবে যাম উৰ্বীঃ ॥ ১॥ 
(ৰমেন ৩/৩৩৬ bt 

amas (ama)? tar (ইন্দ্র) অশ্বান্‌ (আমাদিগকে) wane (খনন 
করিয়াছেন), লবীনাং ( নদীসমূহের SATS নরীক্ূপে পরিণত হইবে ঈদৃশ জলের ) > প্ররিখিং 
(বিশ্বারণকারী ) বৃত্রং ( বৃতকে অথাৎ cance) অপাহন্‌ ( হুনন করিয়াছেন); দেবঃ 
(ছাতিমান্‌) হ্ুপাণিঃ (wee) সবিতা (সৰ্দাজীষপ্ৰধাত! ) * (Res ] (ইজ) [ প্যান] 
(আমাদিগকে ) ams ( সমুজ্ে প্রেরণ করেন ) তত ( তাহার ) প্রসবে ( আজায় বর্তমান )* 
ane (আমর!) উৰা: (উন: প্রত বা বিস্তীর্ণ হইয়। ) যামঃ (গমন করিতেছি )। 

মেবলী বৃত্ৰ জল নিরুদ্ধ করিয়া রাখে; ইন্দ তাহাকে হনন করিয়া জল নিম্ন eo 
করিয়া দেন; জল কৃমিতে পতিত হুইয়া নদীক্কপে প্রবাহিত হয়। নদীকপে প্রবাহিত হওয়াই 
নদীগণের খনন ; জল নির্গমন করিয়া দেন Be, কাজেই খননের কর্তাও aks নদী প্রবাহিত 
হইয়া সমুহাতিমুখে ধাবিত হয়, mace গিয়া স্থিত হয়। দুল কথায় বলিতে গেলে বলিতে 
হয়, নদী যে জন্সলাড করে এবং নদীর বে স্থিতি এডদুভয়েরই কারণ প্রত্যক্ষভাবে এবং 
পরশ্পরাক্রমে ইন্দের প্রচাব। নদীগণ বিশ্বামিত্রকে বলিলেন-_ইন্দ্র আমাদের প্রত, আমরা 
তাহার আজ্ঞা বর্তমান খা।কহাই প্রবাহিত হইতেছি ; হে মুনে, আমর! আপনার কথায় বিরত 
হইতে পারি না। পাস 

অন্মুবাদ__বন্জহপ্ত Ba আমাদিগকে খনন করিয়াছেন, নদীসমূহের অথাৎ নদীরূপে 
পরিণত হইবে ঈদৃশ জলের বিধারণকারী gece হনন করিয়াছেন; দ্বাতিমান্‌ zee সর্বাভী্- 
ents) RH আমা।দগকে' সমূতে প্রেরণ করেন, তাহার আদেশে বর্তমান আমরা প্রকৃত হইয়া 
গমন করিতেছি | « ই 

| ইন্দ্র অস্মানরদদ্বজবাহ্‌ রদতিঃ খনতিকর্দ্মা ॥ ২ ৪ 


Baz অন্মান্‌ অরদং বজবাহ:-_এইস্থলে, রদ! faq! ধাতু ) খনতিকশ্মা ( খননাখক )। 








১ বাবাঃ বাহন হস্ো লগতে TERT 
২। রতি খনতিকশ্া (পরবতী ল্ 3391) | 
এ) নবীনাং নবষানানান্‌ অপাৰ (হু) । 
৯ । সহিত) mentee EDT bd 
4) memes প্রসৰে অনুজ সাদেশে বানা বং ধান: গদ্ছানঃ (CE) | 











re 
2 Se 2 
. € [ ২.১.২৬.৭ 
অপাহন্‌ কুত্রং পরিধিং নদীনামিতি ব্যাখ্যাতম্‌ ॥ ৩ ॥ 3 


=” অপাহন্‌ gan পরিধিম্‌ নদীনাম্__ইত্তি ( ইহ! ) ব্যাখ্যাতম্‌ ( ব্যাখ্যাত হইয়াছে )। 
জলি qafaws হইয়া অবস্থান করে, ইন্দ্র বুত্রকে বধ করিয়া জলানিগিনমার্গ singe 
FER বিষয় পূর্বে ব্যাখ্যাত হইয়াছে ( নিঃ ২1১৭ Bar) | 
চট দেবোহনয়ৎ সবিতা স্থপাণিঃ কল্যাণপাণিঃ ॥ ৪ ॥ 
* দোবোইনয়ং সবিতা স্থপাণি:__এই স্থলে, স্থপাণিঃ- কল্যাপপাণি ( মঙ্গলময় হন্তবিশিষ্ট )। 


=  পাণিঃ পণায়তেঃ yates প্রগৃহা পানীংদেবান্‌ পৃজয়ন্তি ॥ ৫ ॥ 
পালিঃ (“পাণি শব্দ ) পূজাকশ্দণঃ (পৃজ্ার্থক ) পণায়তেঃ ( পণ’ ধাতু হইতে fais); 
পানী (পানি) প্রগৃহ (সংযত করিয়া) দেবান্‌ ( দেবভাদিগকে ) stant ( iat করিয়া 
ater) । 
sage ‘পণ, ধাতুর উতর "Baz প্রত (উ ৫৭২ ) পাণি। শব্দ Fain | ‘পানি! শব্দের 
অর্থ --যাহার,দ্বার। লোক পূঞ্জ। কাধ/ সমাধা করে; দেখা ঘায় লোক পাণিহয় সংযত করিয়া 
অর্থাৎ কতাঞলি হুইয়া দেঁধগণের pl করে। 
আনুবাদ_'পাণি’ শব্দ পূজাখক ‘পন খাতু হইতে নিপ; পাণি সংঘত করিয়া লোক 
দেবগণের পুঙ্ছা করিয়া থাকে। 
তন্য বয়ং প্রসবে যাম BAe, BH: উর্ণোতের্বণোতেরিত্যোর্ণভাব ॥ ৬ ॥ 


sary age প্রসবে থাম: BFE স্থলে উৰীঃ- উৰ্য: (SY শব্দের প্রথমার বহুবচন 
আলে দ্বিতীছ্ার,বহুবচন )। Settee TAY শব্দ আচ্ছাদনার্থক “Eye! ধাতুর উত্তর উঃ 
meen Farin ‘মহৎ’ এই অর্থে উকারের Sees ( উ ৩০৩১ )। বৃণোতেঃ ইতি উর্ণনাভঃ-_. 
আচার্য উর্ণন1ভ মনে করেন, আচ্ছাদনার্খক 'বৃ' ধাতু হইতে 'উক্চ' শব্দের নিষ্পত্তি ; যাহ 
মহৎ (বড়) তাহ অপেক্ষাকুত্ত কষতরবন্তকে আচ্ছাদিত করিয়। রাখে, দেখ! যায়। 
রি _ প্রত্যাখ্যায়াস্তত steerage ॥ ৭ : 
- প্রত্যাথ্যায় ( প্রতি+-সসাখ্যায_এইভাৰে প্রত্যুত্তর করিয়া ) অন্তত: ( অনন্ত_-পরে ) 
আতুশ্বুঃ ( বিশ্রামিত্রের বাকা সম্যক্কূপে শ্রবণ অর্থাৎ বিশ্বামিত্রের বাক্যাসুযাযী কাধ) করিতে ». 


ব্বীকৃতস্হইলের )। * 
এইভাবে বিশ্বামিত্রের বাকোর প্রত্যুত্তর করিয়া নদদীগণ অবশেষে বিশ্বামিত্রের বাক্য 
+ শ্রবণ করিলেন অর্থাৎ বিশ্বাদিত্রের প্রার্থনা পূর্ণ করিতে স্বীকৃত হইলেন। * স্বীকৃতি- 





Toy আক কা ne: apse ইতৰ চৰ! রং ভৰ্তি বৰা wee frees (ছ:) 





= MEE ©} - 7 
Sess i 4 
২১২৬৭] ১, {> festa স্‌ a ৮০৩২১, 
জ্ঞাপক a (acum ৩৩০১০) ব্যাখ্যাত হইতেছে। erasure (Rect বিশ্বামিতের = 
বাক্য প্রত্যাখান fas) waz: (পরে) tore (বিশ্বাসিত্রের প্রার্থন| পূর্ণ করিতে 
প্রতিজ্ঞাবদ্ধ হইাছিলেনু )-এইরূপ অর্থ ও হইতে পারে। 
অনুবাদ-_নদীগগ এইনপে প্রত্ন্তর করিয়া পরে, বিশ্বামিত্ের বাক্য =e ast 


করিয়াছিলেন + 


nag fat পরিচ্ছেদ সমাপ্ত ॥ শ 





১0 ই প্াগযাহ তদ বিখানিরবত স্তন শা তখেতি fewest: (ন: পঃ )। 





4118168. 





সন্ুধিহস্ণ ofateer ৰ 


আতে কারে! শৃণবাম্] বচাংসি'বযাথ দূরাদনস! রখেন। 
নি তে নংটৈ লীপ্যানেৰ cata ম্ৰায়েব কন্যা MAH তে ॥ ১ ॥ 
- (ক্ষখেদ ৩৩৩১০). 


কারে (হে cares) * তে (তোমার ) বচাংসি ( বাক্যসমৃহ ) অ! শৃণবামা (সমাক্ক্ষপে 
mun করিয়াছি); দূরাৎ [| আগতঃ অসি] (দূর হইতে আগমন করিয়াছ), san 
(শকটের সহিত) রখেন (রখের সহিত ) wate (গমন কর); পিপ্যান! ঘোষা ইব 
(সন্তানকে ao পান করান, এইন্তপ রমণীর ate) তে (তোমার জন্য) নিনংসৈ ( আমর! 
‘অবনত হইব ))* কন্যা (নবোচা স্ত্রী) vats (আআলিঙ্গনের নিমিত্ত )* মরধ্যায় ইব 
Comat মহস্তের sais পতির নিকট নত হয়) তে ( তোমার নিমিত্ত আমরা সেইরূপ © 
অবন্ত হুইব )। 

aaa অবশেষে নিশ্বামিত্রের স্ততিতে ee হইলেন এবং বলিলেন--হে আতিকারিন্‌, 
তুমি দূর হইতে আসিয়াছ, তুমি পরিশ্রান্ত হইয়াছ, সবচ্ছন্দে তোমার ay ও শকটের সহিত 
পার হইয়া যাও । মাতা স্তন্ত পান করাইবার জন্য যেরূপ cea নিকট অবনত হয়, নবোঢ়া 
স্ত্রী আলিঙ্গন করাইবার নিমিত্ত cont পতির নিকট অবনত হয়, * আমরাও সেইরূপ 
তোমার নিকট অব্ুনত হইব অথাৎ আমর! আমাদের বেগ AES করিব এবং অগভীর- 
জলবিশিষ্ট। হইব। 


*অন্তুবাদ_হে স্তোতঃ, আমরা তোমার বাকা সথাক্রপে শ্রবণ করিয়াছি, তুমি দূর 
হইতে আগমন করিয়াছ, শকট এবং রখের সহিত গমন কর। সন্তানকে স্তন্তপান করান 
এইন্ধপ রমণীর ote আমরা তোমার নিমিত্ত অবনত হইব ; নবোঢা স্ত্রী অ/লিঙ্গনের নিমিত্ত 
থেরূপ পুরুষের নিকট (নিজ পতির নিকট ) অবনত হয়, টি নিমিত্ত আমর! সেইরূপ 

১ অবনত হইব। 





= 21 cat, রিতা, কাক পৰতৃত্ি স্তোত্নাৰ (ৰি: ৩:১৯) 

২, নলৈ ant args লোটের বৈৰিক কপ রবচনের স্থানে HET (সঙেরিং নোট পথ, এক" 
cet বহব নে te); নিনংলৈ নীতা ( হঃ)। রি 

০। sake স্বজেরেতদ্‌ কূপন্‌ পরান, তে তমা (9: সাঃ ) le 2 

* | বাতাসের উপনার বিশ্ব কুন হইতে পারেন এই নাশ ব্বানিরীর উপমার অবস্তারণ। 
( পাপন কথাচিৰন্ধ। ফ্ৰোধনিচাৎ ইতি সানা: সভ্য: পতিকক্কাসৰদ্ধাৰকানূপনাুপাধদিরে দঃ )। 








২১২৭৭] 
আশৃণবাম তে কারে! লি wan f 
অ তে কারে! শৃণুবামা বচাংসি= আহুপবাম তে কারো বচনানি (হে cates, আদ্র) 2 
তোমার বাক্য শবণ করিয়াছি ) । = Pas 
যাহি দুরাদনস! চ aaa চ॥ তা চি Bais 
a যযাথ দূরাদনস। রথেন সুথাহি GATS HAM চ রখেন চ। 
দুরাৎ রাহ আগতোহসি ( তুনি দূর হইতে আগমন করিয়াছ );' ম্যাথ SAMI রখ 


যাহি saat চ রখেন চ ( শকট এব" রথের সহিত গমন কর )। 
নিনমাম তে পায়য়মানেব যোষ! ASAI ৪ ॥ 
নি তে নংসৈ লীপ্যানেক cared = নিনমাম তে পুত্ৰং পাছযমানা! যোষ। ইব। 
১ নিনংলৈ-নিনমাম (নত হইব ); তে (তোমার wa) 5 পুভ্রং পায়ঘমানা ঘোষ! Ba 
(পুত্রকে on পান করান, এইকূপ রমণীর স্থাছ )। - 
মর্ধায়ের কন্যা পরিঘজনায় ॥ ৫ ॥ 
মাছের কন্যা sats _মধা ইব কনা পরিষঙ্জনায় ( নবোঢ়া জ্বী যেরূপ বমলিঙ্গনের নিয় 
মঙগস্তের অথাৎ পঁতর নিকট অবনত ex); শশ্বচৈ- পরিছজজনার ( আলিঙ্গনের নিমিত্ত )। 
: নিনমা ইতি বা ॥ ৬॥ 
বা (meat) নিনমৈ ইত্তি ( ‘নিনমৈ’ এই পদ ‘নিনসৈ' এই পদের লৌকিক জপ )। 
‘নি+নম্‌' ধাতুর লোটের বৈদিক কূপ “নিনংসৈ' ; ইহার লৌকিক কপ ‘নিনমৈ’ও হইতে 
পারে; পুর্বে ইহার লৌকিক জপ প্রদর্শন কর! হইয়াছে ‘নিননাম' এই পণের দ্বাবা। * 
বাকোর কর্তৃপদ বহুবচনের, ‘ay’ ধাতু পরশ্মৈগদী, কাজেই ‘নিনাসৈ! পর্দের লৌকিক রূপ 
} ‘নিননাম’ হওয়াই সদত । 
অন্মুবাদ--সখবা ‘fant! পদ 'নিনংসৈ' পদের লৌকিক কূপ | 
অশ্বনামান্মযন্তরানি ষড় বিংশতিঃ ॥ ৭ ॥ 


Bait (পরবতী ) wp. Frente: ( ছান্দিশটী নাম ) অস্বনামানি ( অস্বের নাম ) | 
+ নদী নামের পর অতা, হয়, অর প্রকৃতি ছান্বিশটা অশ্বনাম (লিঃ ১১৪) অভিহিত 








২ হইয়াছে। 5 

£ অন্মুবাদ-_-পরবর্তী ষড় বি' শঁতি নাম eats | ee 
2) wate পুনরেবমাধরবতৌ। Seat বহাখেতি। Reet বন্মান্াদাযাতন্তং cfisteeate কারপাং 
waft (ছ:)। 





| ২। বদি ৰ! faa মারে ‘peter ee totes qatar ইতি (ছঃ)। 


Ee a 





Pa = He 
2 | [ ২.১;২৭.১০ 
তেষামষ্টা উত্তরাণি zeae ॥৮ ॥ : 
. 2. 
০৫ Comte ( সেই সমন্ত নামের ) উত্তরাঁনি (শেষ৯ আন (আটটা aya) seas ( বহুৰচন- 
সংযুক্ত) . 


. 
 *," ছাব্ৰিশট; অশ্বনামের মধ্যে Sea প্রভৃতি শেষ আটটী নাম বহুবচন-সংযুক্ত অথাৎ 


বৈদিক wea ইহাদের প্রন্ধোগ বহুবচনেই পরিদৃষ্ট হয় (ঝখেদ ৭1৬৯৭, ৪1৬!১*, ১।১১৮৪ 


প্রতি জরক্টব) )। 
© অন্পুবাদ-__সেই সমস্ত নামের শেষ কটা নাম বহুবচন-সংঘুক্ত | 


= অসশ্বঃ কন্মাদশ্বতৈহধ্বানং মহাশনে! ভবতীতি বা॥ ৯ ॥ 


অশ্বঃ ( ‘অশ্ব’ এই নাম ) কন্মাৎ ( কোথা হইতে হইল)? অধ্বানং (পথ) অগ্ন,তে 
. (ব্যাপ্ত করে), মহাশনঃ ( মহাভোজন ) ভবতি (হয় ), ইতি বা ( অথবা ইহাই অশ্বনামের 


ব্ৎপত্তি)। 


© বযাপ্থাৰ্থক mn? ধাতুর উত্তর “any প্রত্যয়ে (উ ১৪৯) ‘অশ্ব’ শব্দের নিষ্পত্তি; অশ্ব পথ 
ales করে ANTS পথেঞ্বেগে ধারমান হয়। ভোজনার্থক “Ha? ধাতুর উত্তর ‘কন্‌' প্রত্যযেও 
fore’ শব্দের নিষ্পত্তি কর! যাইতে পারে; অশ্ব মহাভোঙ্গন হয় অথাৎ bubs hited খায়। 
অন্ুুবাদ-__“অঙ্ব* নাম কোথা হইতে হইল? অশ্ব পথ ব্যাপ্ত করে অশ্ব মহাভোজন 
হয়, ইহাও বা “স্ব” শব্দের ব্যংপত্তি হইতে পারে। 


= তত্ৰ Miter ইত্যেতদ্দধৎক্ৰামতীতি ব| দধৎক্ৰন্দতীতি বা 
.  *দধদাকারী ভবতীতি বা ॥ ১০ ॥ 


তত্র (সেই সমস্ত নামের মধ ) দবিক্রাঃ ইতি এত ( দধিক্রা এই লাম) [ সন্দিঘম্‌ ] 
( ৰুংপত্তিবিহয়ে সন্দেহবিশিষ্ট ); > দধৎ (আরোহীকে ধারণ্কুরতঃ) ক্রামতি (হট গমন 
করে) ইতি at ( ইহাও বু[ৎপত্তি হইতে পারে), mes ( আরোহাঁকে ধারণকরতঃ) ক্রন্দতি 
(am করে) ইতি বা ( ইহাও ব্যুৎপত্তি হইতে পারে) aes { আরোহীকে ধারণৃকরতঃ) 
ককারী ( ন্দরাকৃতি) ভবতি ( হয় ) ইতি বা ( ইহাও বা ব্যুৎপত্তি হইতে পারে )। হু 
© অশ্বনামসমূহের মধ্যে “দিলা” এই নামের ব্যুৎপত্তি সম্বন্ধে সন্দেহ আছে। (১) “Hs? 
emcee ‘ক্ৰম’ ধাতুর উত্তর ‘বিষ প্রত্যয়ে ‘after শব্দের নিষ্পত্তি হইতে পারে। অথ. 


হইবে; ন্দাললাহীকে ধারণ করিয়া সুখে ভ্রমণ (গমন) করে।৭ (২) fee শব্দপূর্বক 





< >। "বিফ" ইত্যোতৎ পৰং সন্পিদ্ধদ্‌ ( হুঃ) । 


২1 শান সাদিনং সাখী: কাসতি (ক: সবাই) ; বি +কুদ্‌+ বিট করি শব্দটা rr বৈযাকরণিগের 
= সদ (পাহ এ২৬৭)। © 








২৯২৭-১১] 


দু 1? 

অধ্যায় ত ৯৫ 
কিং ধাতুর উত্তর “বিচ প্রত্যয়ে (পা ৩/২/১৫ ) পিজা শব্দ faa হইতে পারে; অর্থ 
হইবে, আরোহীকে ধারণ করিয়! ক্রন্দন (শব্দ অথাৎ হ্রেযারব ) করে।+ (৩) 








শের সহিত “জকা রিন্‌' শব্দের যোগে কা” শব্ধ Refs করা যাইতে পাণে; অথ 
হইবে, আরোহীকে ধারণ করিয়া আকারবান্‌ হয়? অর্থাৎ কুক্ষিতগ্রীদডিমিভচচ্ষ পুুষিত- 
‘ ’ প্‌ 


= 


গাত্র ui হুন্দর আকুতি ধারণ করে। » 
অনুবাদ_সেই নামসমূহের মধ্যে ‘afar নামের ব্যুৎপত্তি বিষয়ে সন্দেহ শ্সাছে। 
আরোহীকে ধারণকরতঃ হট গমন করে, Bete ব্যৎপত্ধি হইতে পারে; আরোহীকে খারণ 
করিয়া শব্দ করে ইহাও ব্যুৎপত্তি হইতে পারে; আরোহ্লীকে ধারণ করিয়া স্বন্দরা্কুতি হয় 
ইহাও ব! ব্যুৎপত্তি হইতে পাবে । q 


- তন্তাশ্ববদ্দেবতাবচ্চ নিগম! ভবতি, তদ্‌ যন্দেবতাবদুপরিষ্টাদ ~ 
ব্যাখ্যান্তামোহখৈতদশ্ববৎ ॥ ১১ ॥ 
তন্তু (দিধিক্রা” শব্দের ) অশ্ববৎ ( ‘অশ্ব'-অধথরুক্ত ) চ (এবং) দেবতার, (“দেবতা'+ 
অথগুক) নিগমাঃ (বৈদিক বাকাসমূহ) safe (আছে )। সং (থে বৈদিক’ বাকা) 
দেবতাবৎ ( ‘দেবতা'-সখঘুক্ত ) তৎ (তাহা) উপরিষ্টাৎ (পরে ব্যাখ্যা, করিব )) অথ 
(আমার ) এতৎ এই নাত বক্ষামাণ বৈদিক বাক্য ) অশ্ববৎ (“হঙগ/-অথগুক) [ ভবতি ] 
(হয়) । 3 . 
বৈদিক wea nfm শব্দের প্রয়োগ যেমন "নথ অর্থে” পরিদৃষ্ট হয়, ARE ‘দেবতা! 
অর্থও লরিদৃ্ট হয়। যে ace ‘afar? শব্দ দেবতা" sca” প্রযুক্ত হইয়াছে তাহা পরে 
(নির্‌ ১০৩১) ব্যাখা করিবেন; আর যে সঙ্গে ধিক্রা’ শব্দ ‘অশ্ব' "অথ: প্রযুক্ত ছুইয়াছে 
তাহা এক্ষণে ব্যাখ্যা করিতেছেন । + 
অনুবাদ-_-‘দখিক্র' শব্দের ‘অশ্ব'-অথবুক্ত এবং “দেবা'-অথধুক্ত “বৈদিক বাকাসমূহ 
আছে। যে বৈদিক বাক্াদেবতা'-অথুক্ত তাহা পরে ব্যাখ্যা করিব ; আর এই (বঙ্ষামাণ) 
বৈদিক বাক্য “অশ্'-অথথুক্ত । 





॥ সপ্তৰিংশ পরিচ্ছেদ সমাপ্ত ॥ 


টি — 





১1. wef wits হেখারবং করোতি।। শা: ) | 
২। খধদ্ধাররারোহং আকারবান্‌ ভবতি 








অসস্তানিহস্ণ পন্থিতল্হদ . 


*.“উত স্য ঝঁজী ক্ষিপণিং তুতুণাতি আীবায়াং বন্ধো অপি কক্ষ আসনি। 
ee দিক্রা অনু ABA পথান্গণস্স্কাপনীফণৎ ॥ ১ ॥ 
(ক্ষখেন ৪19০6) 
"Se ( আর ) asl সঃ-_সেই ) বাজী ( চলনপটু } দধিক্রাঃ ( অশ্ব ) ater ( গ্রীবায় ) 
. কক্ষে | কক্ষে ) আসনি (আনে দুখে) বন্ধ: অপি (বদ্ধ হইঘা9) ক্ষিপণিম, [ae] 
_ ( কশাঘাতের পরেই), তুরপ]তি ( ত্বরান্বিত হয়); ক্রতুং ( নিজের চলনকর্শ্ম, অথবা 
অ্বাবোহের প্রচ্গ/)* se সম্ভবীত্বৎ ( অন্থপন্থনোতি__বুদ্ধি করে ); অঙ্থ ( অপি- আর )* 
পাম, (পথের ) অন্কাংলি (কুটিল প্রদেশসমূহে ) আপনীফণৎ ( পুনঃ পুনঃ অর্থাৎ সর্বদা 
গমন করে )। * 
চলনপটু অশ্ব গরীবায়, কক্ষে এবং দুখে বন্ধ হইযাও কশাঘাত প্রাপ্ত হইলেই বেগে ধাবমান 
হয়। নিজের গতিবেগ Sewn: বন্ধিত করে ( অথবা, বেগে ধাবমান হয় বলিয়া চালকের 
চালনাবুদ্ধি বন্ধিত 'করে ), পথের মধ্যে যে সমস্ত বক্রপ্রদেশ আছে, ক্ষ মিহেতু সরল 
_সহজ্গের স্যায় প্রতীয়মান করাইয়| তাহা দিয়াও অশ্ব অনারাসে সর্বদদ! গমনাগমর্র করে। 
অনুবাদ-_কার+সেই চলনপটু অশ্ব গ্ীবায়, কক্ষে এবং মুখে বদ্ধ হইয়াও কশাঘাতের 
পরেই ত্েরান্বিত হয়; De চলনকর্্থ ( অথবা, চালকের বুদ্ধি) বন্ধিত করে, পথের কুটিল 
প্রদেশসমূহে অনায়াসে সর্বদা যাতায়াত করে। 





অপি স বাজী বেজনবান্‌ CHITA Eq Pea! ২॥ 


Be স্ুঃ= অপি সঃ, বাজী - বেন্দনবান্‌ ( চললবান্‌ sal তীক্ত্বিয়ক ), ক্ষিপণং- ক্ষেপণম 
সছ্‌ ( ক্ষেপণের অর্থাৎ কশাঘাতের পরে ), তুরণাততি =তুর্শম্‌ অধ্বানম্‌ SACS ( ত্বরায় পণ 
ৰ্যাপ্ত করে অর্থাৎ পথে বেগে খাবমান হয় )। 

: 'উিভ' শব্দ “পি নদর্থে 5 ae এই পদ ‘ত্যদ্‌’ শব্দের প্রথমার একবচনের ক, ‘am . 
শখ ও tan’ stu সমানা্বক, কাছেই স্কঃল্সঃ। বাজী - বেজ্নবান্‌, ‘বিজ! ধাতু হইতে farts, 
(পুষোদরাদিত্বাৎ), “বিজ ধাতুর অর্থ ভয় এবং চলন; অশ্ব নিজের আকুতি দ্বারা পরের “* 





১:৯1. CRAP ক্ষেপপমস্থ কশাদাতমক্চ( হুঃ) । : A 
"২ জুমা cere ate reenter (হ:)। 
bs ব্দহুশব্দোহতাপ্যর্বে (্হ স্বাঃ)। 
ভি ৪ an) 














২,১২২] ০ 





+ 
Droste করে, অশ্ব সর্দন। ভলনলী Petre es, 
অধ্যাহাঁর করিয়। man করিতে হইবে |” 'তুরপ্যতি' এই ক্রিথাপৰ ay ধাতুর কূপ |৭ 


এবাসাং বন্ধো গ্রীবা গিরতেরব। গুণাতেৰ। গৃহাতেৰী ॥৩॥ ০ = 








apres wee (আীবাদেশে বন্ধ); জী (পদ) Hage ৰা (হয় নিগার পা 
ধাতু হইতে) গৃণাতেঃ বা (আর ন] হয় সন্দকরণাখক 'গৃ' ধাতু হইতে ) acest 
(আর না হয় গ্রহণার্থক 'গ্রহ' ধাতু হইতে ) [ লিপ ](নিশ্)। 

‘ghar শব্দের ব্যুৎপত্তি প্রদর্শন করিতেছেন। “গৃ' ধাতুর উত্তর “বনু! প্রত্যয়ে (8) 
‘May শব্দের নিষ্পত্তি হইতে পারে; *গৃ" ধাতুর at নিগরণ (গিলন ) এবং শব্ধকরণ--গ্রীব। 


দহ এই haat 





দ্বার cate অল্প গিলিয়। থাকে, গ্রীব। দ্বারা শব্দ করে ? গ্রহণার্থক ‘গ্রহ! ধাতু ইইতেও - 


‘Dat শব্দের facia করা যাইতে পারে__যাহাকে আবদ্ধ করিতে হইবে সে শ্রীবাতেই 
গৃহীত হয়। * 
অপি কক্ষ আসনীতি ব্যাখ্যাতম্‌ ॥ ৪ ॥ 
অপি কক্ষে আসনি--ইতি (Ret) ব্যাধ্যাতন্‌ ( ব্যাখ্য। কর! হইয়াছে )।, “সনি 
এই পদ “নাহ” শব্দের সপ্রমীর একবচনের কূপ । “কক্ষ' লব্দের এবং 'আশ্য' শব্দের ব্যাখ/! পূর্বে 
ক্র ee ২১/২/১৯-২৪ এবং ১1২121১১-১২ BEAT ) | 


ক্রতুং দধিক্রাঃ SH বা প্রজ্ঞাং eet 

এক ge দখিকা2 এই স্থলে ক্ৰকুং- কৰ্ম বা ( হয় কৰ্ম্ম ) প্ৰচ্ঞাং বা ( না হয় প্রজা!) 

তু! শব্দের অথ” Fhe হইতে পারে, প্রজ্ঞা হইতে পারে। 2 

অশ্ব নিজের গমনন্ধপ কপ অর্থাৎ গতিবেগ বন্ধিত করে এই অথও হইতে পারে, অশ্ব 
চালকের প্রজ্ঞা অথাৎ চালনাবুদ্ধি বন্ধিত করে, এই অর্থও হইতে পারে ॥ 

অনুসন্তবীতৎ__তনোতেঃ YAU প্রকৃত নিগমঃ ॥ ৬॥ 

genres ইতি নিগমঃ (“অসথসন্তবীত্ৎণ এই কূপ ) তনোতেঃ ('তন্‌' ধাতুর ) ay 
( সাদি ) argon ( প্রকৃতি বরা )। 

খাতুপ্রকৃতি ষড়. বিধ-_ববাতুর অবিকল কূপ, ধাতুর সনস্ত রূপ, ধাতুর যঙন্ত জপ, ধাতুর 
নন কণ । * ‘তন ধাতুর ant ৰা আছি 









১। হা করতে কৰ্ণ ্ৰৰচনীয়োহহবশব্োহধ্যাহাখুঃ টি 

২। তুরপাতি _হুরতে: ( হুঃ হাঃ) । eto: 

৬) তথ ছি পিলতাসরমূ wy হি শব্দে! নীধাতে ত্তাষেৰ বা ors বং শৃহখলীকিক্গতে ( Bt)! 

৪ অসথসন্তৰীৱৎ ইতি ‘তনোতে' ধাত: রব tga নিব: | কড়বিধো হি থাক প্রান: ET 
Maca বঙসুগেৰ চ। পাৰো বাসন বক বিখো Mri 






a হল (a _ খু ২.১.২৮.১০ 
প্রশ্মীতি অথাৎ *তন্* ধাতুর যে অৰ্থ রূপ অথাই অন্‌, RS. প্রস্ততি প্রত্যয়ের ছার! বিরুতা 
er নাই, ঈদৃশ যে “তন্ত ধাতু তাহা হুইতে STW এই আখ্যাত পদের নিষ্পত্তি ॥ * 
Sg — তনোতি ; serait. — অহু 4 সদ্+- sie — অহুসম্ধনোতি |, ‘suet পৃরবয়া 
প্রকৃত নিশম:_ন্দদ্ধামী এইন্ধপ পাঠ করেন 7 ইহার অর্থ ‘তু’ ধাতুর যে পুর্ব বা আলি 
aa তাহা হইতে ‘তৰীত্বং! এই পদের, নি'পত্তি । ‘তু’ একটা ota ধাতু_ইহার অর্থ 
বৃদ্ধি, হিংসা ও গতি। ২ . 
বলবাদ-_'মছনতবীতা এই রূপ Sa ধাতুর পুর্ব ব| আদি প্রকুতির হ্বার!। 
= পথামন্কাংসি পথাং কুটিলানি ॥ ৭ ॥ 

পথাস্‌ অন্ধাংলি- পথাং ( পথের ) কুটিলানি ( কুটিল বা বক্রপ্রদেশসমূহ )। 

© পন্থাঃ পততের্বা tered) পন্থতেৰা ॥ ৮ ॥ 


"পন্থা: (‘পথিন্‌’ শব্দ ) পততেঃ বা ( 'পত, ধাতু হইতে ) পদ্মতেঃ ব| (না হয় 'পদ্‌ ধাতু 

ঃ হইতে )'পৃদ্থতেঃ বা ( আর না হয় Cote ধাতু হইতে ) [ Fat ] ( fara) 
‘ae? nit oan এই তিন খাতুরই অথ” গমন ; এই তিন ধাতুর যে কোন ধাতু 
হইতে “পিঠ শব্দের নিম্পত্তি কর! যাইতে পারে । অর্থ হইবে, যাহা i ie করা 


: ae td 


মায়। উপাদি 9৭২ সত্ৰ ডবা । 
“wart fe? শব্দ 'পতও ধাতু হইতে, wea 'পদ্‌? ধাতু হইতে, Real ‘পন্থ ধাতু 
হইতে fara | ধু 
অক্কোহঞ্চতেঃ॥ ৯ ॥ 


নক: (“ক্ষন শব্দ ) অঞ্চতেঃ ( me! খাতু হইতে Farts ) | 





* আাপনীৰণৎ ইতি Compare এই শব্দ ) ফণতেঃ (ৰণ: ধাতুর ) চর্বরীতববতম্‌ 
( যঙল্ুগন্ত কূপ )। . 
asane ‘ক’ ধাতুর Ten! বিভক্তিতে কূপ হয় “চর্করীতি'? ইহ! হইতেই CANS শব্দ 





5 a ON art নিল Te ই 
২২1 পা ৭৩৭ Bea) 
oy we তুর অৰ্থ গতিসামান্ত হইলেও ai কুটিলগতি (কাজে কৌটলার্চ্েতি নৈরুভাঃ_ 


সিডি: ৪ 





Be 
২১.২৮.১২ ], 


ears বুঝাইতে "প্ৰযুক্ত হয়। ৮ তুর যজগন্ত কপ ares 

ইই। দিক কূপ) লৌকিক সংস্কৃতে হইবে ব্যাপক Can ৭/৪৬৪ ) 1 চৰ্করীতবৃত্তন- 

চর্করীতেন gar ক্ূপম্‌ ( যলুগন্ত ক্রিয়া যে কূপ সিন্ড হইয়াছে )। ১০ a 
Pai slid 'অপনীফণৎ’ এই পদ প্‌ ধাতুর RS Ne রূপ । শি 


দো তায দিক্টোপঝোজনানীতাচতে সাুচর্াজ্ঞানাযু$ ১৮৮ 
ভউত্তরাণি (পরবর্তী) দশ (দশ নাম াদিকটোপযঙগনানি ( ি্দিইদেবতাক অর্থাৎ বিলে, 
বিশেষ দেবতার সহিত উপনংবুক্ত )" ইতি ( ইহ! ) আচক্ষতে ( আচা্যগণ বলেন), Fish 
জানায় ( সাহচর্য/নিবন্ধন দেবতাজ্ঞানের উৎপাদক ) [ ভবতি ] (হয়)। * 
ছান্বিশটী অশ্বনামের পর হরি, রোহিত, হরিৎ প্রভৃতি যে দশটী লাম (লিং 21১৪) .. 
অভিহিত হইয়াছে, তাহারাও অস্থেরই নাম ; বিশেষ বিশেষ দেবতার সহিত ইহার! সংযুক্ত 
অর্থাৎ ইহার! সাধারণ শের নাম নহে, বিশেষ বিশেষ যে দেবতা তাহাঙ্কে LTE নাম_ 
হরি ইন্দের অশ্ব, রোহিৎ অগ্নির অশ্ব, হরিৎ স্র্ধোর অশ্ব, ইত্যাদি । বিশেষ বিশেষ দেবতার 
সহিত বিশেষ বিশেষ অশ্বের সাহচর্য আছে বলিয়া অশ্ববিশেষ দেবতাবিশেষের জ্ঞান জঃ ইয়া, 
দেয় অর্থাৎ যে মনে কোনও দেবতার নির্দেশ নাই অথচ দেবতা বিশেষের নশ্বর নির্দেশ আছে, 
সেই মের দেবতা কি তাহা এই অশ্বনাম সুচনা করিয়া দেয় * * 
erate yaaa দশটী নাম নিদ্দিষ্ট দেবতার সহিত উপসংযুক্ত, ইহা আচাধ্যগণ বলেন} 
সাহচ্/নিবন্ধন Sra দেবতাজ্ঞানের উৎপাদক হয়। 


wae কৰ্শ্মাণ উত্তরে ধাতব একাদশ ॥ ১২ ॥ 
উত্তরে ( পরবন্তা) একাদশ ( একাদশ ) ধাতব: (ধাতু) জলতিকপ্দাণঃ ( ‘জলতি/-ক্রিয়ার 
অর্থাৎ ‘জল্‌’ ধাতুর অর্থপ্রকাশক )। . 

‘জল্‌’ ধাতুর অর্থ Mis পাওয়া” ; 'অশ্বনামসমূহের পর ভাজতে, আাশতে, "আশ্তি পরদৃতি 
যে একাদশ ধাতু ( খারখপ্রকাশক শব্দ ) অভিহিত হইয়াছে ( নিঃ ১১৬) তাহার! জলনক্রিয়ার 
অর্থ প্রকাশ ববে অর্থাহ ইহাদের সকলেরই অর্থ “দীপ্তি পাওয়া’ । “ধাতু” শব্দ এখানে Ate 
প্রকাশক RTT এং শব্দ বুঝাইতে প্রযুক্ত হইয়াছে। , হন্দস্থামী যে “ধাতু” 
শব্দের অর্থ করিয়াছেন ‘আখ্যাত' শব্দ* তাহা সম্পূর্ণ ঠিক নছে; “কারণ, ধাতু সমায়াথে SBS 


be 
+ ০ 




















১ আপনীকণৎ, ক্ষণ গত” Bare চরকরীতরজং বঙলুগন্তমিতার্থট (স্বঃ বাঃ) ৮ witeter’y চকৰী- = 
maces at ( ছঃ) ; ফণতের্তাগঠি বঙ,লুকীৰং রূপস TEA) | 
২। আছি! fata উপযু্াসতে ছািরনেনবেত্যুপহো জন্‌ ইলরািষেতাবিশেষ: 
ay কিং প্রয়োগ্গনম্‌ } অনিদ্দি্টনেবতেৰু সঙ সাহচ্থোগ সম্বনধিনো জানায় ( 
* । উত্তরে ধাতৰ আখ্যাতশন্দ একাবশ (FE বাঃ) । ০ 
42-1815 B 3 











Be a, [2.3.2.9 
ধুর arya অনেক ক ধাতুসমূহের মধ্যে ৭ 
শব্দ, stede বাদে woo Sore, ব্যাপক ধাতুসমূহের মধ্যে “আক্ষাণ+ শা Sat 





৮৫. SISA শব্দ, দশনার্থক ধাতুসমূহের চে fastt de পদ্িদৃষ্ট হয়। 
সটঅনুবধদ-_পরবন্তী একাদশ ধাতু ‘জলতি’-ক্রিযবারী প্রকাশক | 8 * 
& nt রি 
7% *,* তাবস্তেরোন্তরাণি ক্বলতো নামধেয়ানি নামধেয়ানি ॥ ১৩ ॥ 
৯. উত্তরাণি (পরবন্ী ) etafe এব (তৎসংখ্যক Sais একাদশ ) [ নামখেয়ানি ] (নাম 
জলতঃ (প্রদীপ বস্তুর ) নামধেছানি ( নাম )। 
জলনার্থক খাতুসমূহের অথাৎ, খা্রথপ্রকাশক শব্দসমূহের পরে জমৎ কল্মলীনিকি 
- জঞ্জণাভবংৎ প্রভৃতি এগারটী প্রদীন্ত awe নাম ( নিঃ ১১) অভিহিত হইয়াছে। aixcentf 
“a পদের যে ছ্বিকক্তি হইয়াছে, তাহা অধ্যায়সমাপ্তিহ্ণচনার্থ । ২ 
অন্ুবাদ__পরবর্তী তৎসংখ/ক অথাৎ একাদশ নাম প্রদীপ বস্তুর নাম । 





a ১ ॥ অষ্টাৰিংশ পরিচ্ছেদ সমান ॥ 
a 2 দ্বিতীয় অধ্যায় সমাপ্ত / 








__ ১] লে ferme: mee নােরীনি (নাঃ) . 
ay নাসধ্যোনীতাধ্যারপরিসবাপ্ার্খে। ছিরাল্ড ( ছঃ)। রর 








১৯৫, 


